আরাবি বাংলা 


থু 


থু 


মূল : শায়খ মুহা. আবৃদুল্লাহ ইবনে মুসলিম বাহলবি 





১9৯২০০৮১৯৪৭ (মৃ. ১৩৯৮হি.)'র 


প্রকাশনায় 
৭/২ হাজী কুদরত উল্লাহ্‌ মার্কেট, সিলেট। 
Phone: 0821-725103, Mob: 01712-275219 


www.almodina.com 


দি ভিতর 

সংকলন 

শায়খ মুহাম্মাদ আবদুল্লাহ বিন মুসলিম বাহলবি রাহ. (মৃ. ১৩৯৮হি.) 
তারজামা ও তা'লিক 

মাওলানা মাহফুয আহমদ 

জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর 

বিয়ানীবাজার, সিলেট 


2 


আরাবি কম্পোজ 

মাও. জুনাইদ আহমদ 

বাংলা কম্পোজ সহযোগিতায় 
মাও. মাহমুদুল হাসান মাসউদ 
প্রকাশকাল 

ডিসেম্বর ২০১৪ 


সফর ১৪৩৬ 
অগ্রহায়ণ ১৪২১ 


হাজী কুদরত উল্লাহ্‌ মার্কেট, সিলেট বট 
Phone: 0821-725103, Mob: 01712- 2752109 


মূল্য: ৪৫০ টাকা মাত্র । 


www.almodina.com 


সালাফে সালিহিনের জীবন্ত নমুনা, যুগশ্রেষ্ঠ হাদিসবিশারদ 
শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলি সাহেব দা. বা."র 


মাও. মাহফুষ আহমদ ইবনে মুফতি আউলিয়া হোসেন সাহেব আমার গ্লেহভাজন ব্যক্তিত্ব । তিনি কম 

সময়ে হলেও অত্যন্ত মেহনত করে “আদিল্লাতুল হানাফিয়্যাহ'র মুখতাসার শরাহ লিখেছেন। দুআ করি, 

আল্লাহ তাআলা তার এই মেহনতকে কবুল করুন এবং তাকে ইলমে হাদিসের আরো বড় বড় খেদমত 
আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন । আমিন। 

মুকাদ্দাস আলি 

শায়খুল হাদিস, মুনশি বাজার মাদরাসা, জকিগঞ্জ 

১২/২/১৪৩৬ হি. 


উসতাষে মুহতারাম, মুফাক্কিরে ইসলাম 
শায়খ যিয়া উদ্দিন সাহেব দা. বা.’র 


আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, আমার ম্নেহধন্য শাগরিদ মাও. মাহফুষ আহমদ রচিত. 

‘আদিল্লাতুল হানাফিয়্যাহ'র ভাষ্যগ্রস্থ প্রকাশিত হতে যাচ্ছে । আশা করি পাঠকবৃন্দ এটা থেকে যথেষ্ট 
উপকৃত হতে পারবেন । আল্লাহ তাআলা এটাকে কবুল করুন এবং লেখককে উত্তম বদলা দান করুন । 

যিয়া উদ্দিন 

মুহতামিম, আঙ্গুরা মুহা. পুর মাদরাসা, বিয়ানীবাজার 

১৪/২/১৪৩৬ হি. 


শায়খুল হাদিস মাও. আউলিয়া হোসেন সাহেব দা. বা.'র 
দুআ 


হানাফি মাযহাবের মাসআলা সমূহের দলিল জানার ক্ষেত্রে ‘আদিল্লাতুল হানাফিয়্যাহ' একটি সুন্দর 
সংকলন । আমার ছোট ছেলে মাও. মাহফুয আহমদ এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখেছেন । দুআ করি, আল্লাহ 
তাআলা এটাকে উপকারী বানিয়ে দিন এবং লেখককে আরো বেশি কাজের তৌফিক দিন । 
আউলিয়া হোসেন 
১০/২/১৪৩৬ হি. 


হানাফিয়্যাহ # ৩ 


www.almodina.com 


দেশের শীর্ষস্থানীয় মুহাক্কিক, বিশিষ্ট লেখক ও গবেষক, বহু গ্রন্থ প্রণেতা 
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, মাসিক “আত তাওহীদ'- সম্পাদক 
হযরত মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন সাহেব দা. বা.'র 
অভিমত 
আল্লামা আবদুল্লাহ বিন মুসলিম বাহলবি রাহ, উপমহাদেশের একজন প্রাজ্ঞ আলিমে দ্বীন । তার 
বিরচিত “আদিল্লাতুল হানাফিয়্যাহ' হানাফী মাযহাবের গুরুত্বপূর্ণ গ্রন্থ । বিজ্ঞ লেখক তীর গ্রন্থে 
বিশ্বস্ত হাদীসের ভিত্তিতে শরীয়তের অতিগুরুত্বপূর্ণ মাসায়েলগুলো বিশ্লেষণ করার প্রয়াস 
পেয়েছেন । মানুষ তার ইবাদতের ক্ষেত্রে প্রতিনিয়ত যেসব সমস্যার সম্মুখীন হন, তার যুক্তিনির্ভর 
সমাধান রয়েছে বক্ষ্যমান গ্রন্থে ৷ ঈমান, তাহারাত, তায়াম্মুম, সালাত, মুসাফিরের নামায, জুমুআ, 
সূর্যগ্রহণের নামায ও জানাযা বিষয়ক খুঁটিনাটি বিভিন্ন মাসায়েল হানাফী চিন্তাধারায় আলোচনা ও 
ব্যাখ্যা করেন। 
সিলেটের বিয়ানীবাজারস্থ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহম্মাদপুরের উত্তাদ ও তরুণ বুদ্ধিজীবী 
মাওলানা মাহফুষ আহমদ সাহেব উক্ত গ্রন্থটি আরবী থেকে বাংলায় ভাষান্তর করেন । আমি 
অনুদিত গ্রন্থটির পান্ডুলিপি দেখেছি । মাশাআল্লাহ তার অনুবাদ সহজ, সাবলীল ও গতিময় । তার 
অনুবাদে মূল ভাবধারার তেজ ও আমেজ অক্ষুন্ন রয়েছে। পড়লে মনে হয় না অনুবাদ । এটা 
অনুবাদকের স্বার্থকতা ও কৃতিত্ব । অনুবাদের বেলায় তিনি শব্দ ও মর্মকে বিবেচনায় রাখেন । 
প্রয়োজনবশত সনদ নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনাও পেশ করা হয়েছে। বিজ্ঞ অনুবাদক হানাফিদের 
সমর্থনে গায়রে মুকাল্লিদদের বরণীয় মনীষীদের বহু উক্তি উদ্ধৃত করে বক্তব্যকে যৌক্তিক ও 
দলিলনির্ভর করেন । গ্রন্থটির শুরুতে মাওলানা মাহফুষ আহমদ সাহেব লিখিত “হাদিস অধ্যয়ন ও 
অনুসরণ: কিছু মৌলিক কথা" শীর্ষক নিবন্ধটি গবেষণাসমৃদ্ধ ও বেশ তাৎপর্যপূর্ণ । 
ইতঃপূর্বে মাওলানা মাহফুয আহমদ সাহেব কর্তৃক লিখিত বেশ ক'টি গ্রন্থ বাজারে এসেছে, যা 
পাঠকবর্গ সাগ্রহে লুফে নেন। আমি “আদিন্লাতুল হানাফিয়্যাহ'-এর বাংলা ভাষ্যটির ব্যাপক 
পাঠরপ্রিয়তা কামনা করি এবং দু'আ করি যেন আল্লাহ তায়ালা বিজ্ঞ লেখক ও অনুবাদককে 
জাযায়ে খায়ির দান করেন, আমিন । 


ড. আ ফ ম খালিদ হোসেন 
অধ্যাপক, ওমরগণি এম ই এস ডিগ্রি কলেজ, চট্টগ্রাম 
৬ ডিসেম্বর, ২০১৪ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৪ 


www.almodina.com 


কখনো আমাদেরকে বলতে দেখা যায়, “বাংলা 
ভাষার মধ্যে ‘নূর’ নেই! বাংলায় লিখিত কিতাব ও 
বই-পুস্তকের মধ্যে ‘ইলম’ নেই। তন্রপ বাংলায় 
লিখিত শরাহ্‌ পড়লে ১১ নষ্ট হয়ে যায় । অপর 
দিকে উর্দু ও ফার্সি ভাষার মধ্যে নূর’ আছে। “ইলম” 
আছে।” আমার মনে প্রশ্ন জাগে, তবে কি আরবি, 
ফার্সি ও উর্দু ভাষার চলচ্চিত্রের নায়ক-নায়িকা এবং 
অভিনেতা ও অভিনেত্রীদের নাটকীয় ও রসাত্বক 
আলাপচারিতার মধ্যেও ‘নুর’ আছে? তাদের. অভিনয় 
শিল্প, নৃত্য ও সঙ্গীত বিষয়ক রচনাবলীর মধ্যেও 
‘ইলম' আছে? আমার যতটুকু মনে হয় তা হল, 
আহলে নূর ও আহলে ইলম যা লিখবেন, (আল্লাহ 
তাদেরকে তার শান মোতাবেক জাযায়ে খায়ের দান 
করুন) তার মধ্যেই নূর থাকবে । তিনি যে ভাষায়েই 
লিখবেন । বিশেষ কোনো ভাষার সঙ্গে নূর ও ইলমের 
বিশেষ কোনো বন্ধুত্ব ও মিতালি নেই... । অবশ্য 
আরবি ভাষার সঙ্গে ১ এর সম্পর্ক রয়েছে... । 


মাওলানা সফিউল্লাহ ফুআদ 
মুহাদ্দিস, মাদানীনগর মাদরাসা, ঢাকা । 
(“কুরআন-তাফসীরের মূলনীতি” গ্রন্থ থেকে উদ্ধৃত) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৫ 


www.almodina.com 


সূচিপত্র 
কিতাবুল ঈমান 


: ঈমান, ইসলাম ও ইহসান 

£ ইসলামের রুকনসমূহ 

£ যে একতৃবাদে বিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে 

: ঈমানের শাখা-প্রশাখা 

: ঈমানের কোন্‌ বিষয়টি সর্বোত্তম? 

£ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের অন্তর্ভুক্ত 


ঃ পবিত্রতা নামাযের চাবি 
ঃ পবিত্রতা ব্যতীত নামায কবুল হয় না 
: পবিত্রতা অর্জনের ফযিলত 


কিতাবুত তাহারাত 


ঃ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু কেমন ছিল? 

£ উযুর শুরুতে বিসমিল্লাহ 

£ মাথা মাস্হ 

: মাথায় ব্যবহৃত পানি দ্বারা কান মাসৃহ 

: উভয় পা ধৌত করা এবং মাসৃহ না করা 

ধারাবাহিকতা তথা এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই অন্য অঙ্গ ধৌত করা 
£ পেশাব-পায়খানার রাস্তা ব্যতীত অন্য স্থান থেকে প্রবাহিত রক্তের কারণে উযু 
: অট্টহাসির কারণে উয়ু 

: নারী স্পর্শের কারণে উযু ভঙ্গ হয় না 

: পুরুষাঙ্গ স্পর্শের কারণে উযু ভঙ্গ হয় না 

£ বমি ও নাকের রক্তক্ষরণের কারণে উযু 

£নিদ্রার কারণে উযু 

: জানাবাতের গোসলে কুলি করা এবং নাকে পানি দেয়া 

: প্রত্যেক চুলের নিচে জানাবাত রয়েছে 

: মহিলা কি গোসলের সময় চুল (জমাট থাকলে) খুলতে হবে? 

£ পুরুষ-মহিলার খতনার স্থান মিলিত হলে গোসল ওয়াজিব হবে 

: যে ব্যক্তি ঘুম থেকে জেগে আর্দ্রতা দেখল, কিন্ত স্বপ্নদোষের কথা মনে হল না 
: জুমুআর দিন গোসল করা 

£ ইহরামের কাপড় পরিধানের সময় এবং উভয় ঈদ ও আরাফার দিনে গোসল করা 
ঃ পুরুষ জুনুবি কিংবা অপবিত্র অবস্থায় এবং নারী হায়য অবস্থায় কুরআন স্পর্শ করা 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৬ 


www.almodina.com 


£88686 


অধ্যায়- ৩০ £ 
অধ্যায়- ৩১ : 
অধ্যায়- ৩২ 


সমুদ্রের পানি দিয়ে উযু-গোসল 
কুপ ও ঝর্ণার পানি দিয়ে উয়ু 
£ দীর্ঘক্ষণ থাকার কারণে কিংবা পবিত্র কোনো জিনিস সামান্য মিশে যাওয়ায় 


দুৰ্গন্ধ হয়ে যাওয়া পানি দ্বারা উযু-গোসলের বৈধতা 


অধ্যায়- ৩৩ ₹ 
অধ্যায়- ৩৪ : 
অধ্যায়- ৩৫ : 
অধ্যায়- ৩৬ £ 
অধ্যায়- ৩৭ : 
অধ্যায়- ৩৮ 
অধ্যায়- ৩৯ £ 
অধ্যায়- ৪০ : 
অধ্যায়- ৪১ 


যে প্রাণীর প্রবাহিত রক্ত নেই তা মারা গেলে পানি নাপাক হয় না 
নাপাকি পবিত্র করণে “ব্যবহৃত পানি’ ব্যবহার করা জায়িয নয় 

চামড়া দিবাগাত দেয়া হলে পবিত্র হয়ে যায় 

মৃতপ্রাণীর চুল, পালক, পশম, দাত, ঠোট ও শিরা এসব পবিত্র 

মানুষের চুল পবিত্র 


: যে কুপে প্রাণী মারা গেল 


ইদুর ঘি-তে পড়ে গেল 
কবুতর ও চড়ইপাখির মলের কারণে পানি নষ্ট হয় না 
: কোনো মানুষ এবং যে প্রাণীর গোশত খাওয়া হালাল তা যদি পানি পড়ে 


জীবিত বের হয়ে আসে এবং তার শরিরে নাপাকি না থাকে তাহলে পানি নষ্ট হবে না 


অধ্যায়- ৪২ : 
অধ্যায়- ৪৩ : 
অধ্যায়- 88 : 


অধ্যায়- ৪৫ £ 
অধ্যায়- ৪৬: 
অধ্যায়- ৪৭ : 
অধ্যায় ৪৮: 
অধ্যায়- ৪৯ 
অধ্যায়- ৫০ 
অধ্যায়- ৫১ : 
অধ্যায়- ৫২: 
অধ্যায়- ৫৩: 
অধ্যায়- ৫৪ ১ 
অধ্যায়- ৫৫: 
অধ্যায়- ৫৬ : 
অধ্যায়- ৫৭ 
অধ্যায়- ৫৮ : 
অধ্যায়- ৫৯ : 
অধ্যায়- ৬৩ : 


কুকুরের উচ্চিষ্টাংশ 

বিড়ালের উচ্চিষ্টাংশ 

গাধা ব্যতীত অন্য প্রাণীর ঘাম উচ্চিষ্টাংশের (হুকমের) মতো 
তায়াম্মুমের অধ্যায়সমূহ 

তায়াম্মুম হচ্ছে দু'বার মাটিতে হাত মারা 

তায়াম্মুম হবে পবিত্র মাটি দ্বারা 

নিকটে পানি থাকার ধারণা হলে পানি অনুসন্ধান করা কি ওয়াজিব? 

মোজার উপর মাসূহ; মুসাফির ও মুকিমের জন্যে 

মাসৃহ হবে মোজার উপরাংশে 


 জুরমুকাইনের উপর মাসৃহ 


জাওরাবাইনের উপর মাসৃহ 

পটটির উপর মাসৃহ 

হায়যের সর্বনিম্ন মেয়াদ তিন দিন এবং সর্বোচ্চ মেয়াদ দশ দিন 
“তুহর'র সর্বনিম্ন মেয়াদ পনের দিন 

হায়যগ্রস্ত মহিলা নামাযের কাযা করবে না 

হায়য়গ্রস্ত মহিলা এবং জুনুবি ব্যক্তির জন্যে মসজিদে প্রবেশ নিষিদ্ধ 


: হায় ও নিফাসপ্রস্ত মহিলাকে কাপড়ের নিচ দিয়ে ভোগ করা নিষিদ্ধ 


হায়যগ্রস্ত মহিলার সঙ্গে ভক্ষণ এবং তার উচ্চিষ্টাংশ থেকে পান করা 
হায়য্থস্ত মহিলা এবং জুনুবি ব্যক্তি কুরআনের কোনো কিছু পড়তে পারবে না 
অপবিত্র (উযু না থাকা) অবস্থায় ইচ্চানুযায়ী কুরআন থেকে পড়তে পারবে 


অধ্যায়- ৬১: হায়য় ও নিফাসস্ত মহিলা এবং জুনুবি ব্যক্তি গিলাফ ব্যতীত কুরআন স্পর্শ করতে পারবে না 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৭ 


www.almodina.com 


৮৭ 
৮৯ 
৯০ 
৯০ 
৯১ 
৯২ 
৯৩ 


৯৭ 

১০০ 
১০০ 
১০১ 
১০১ 
১০২ 
১০৩ 
১০৩ 
১০৩ 


অধ্যায়- ৬২ : 
অধ্যায়- ৬৩ : মহিলার হায়যের সর্বোচ্চ মেয়াদে রক্তপ্রবাহ বন্ধ হলে গোসলের আগেই তার 


জুনুবি ব্যক্তি যখন ঘুমাতে চাইবে তখন উধু করবে 


সঙ্গে সহবাস বৈধ 


অধ্যায়- ৬৪ : নিফাসের সর্বনিম্ন কোনো মেয়াদ নেই এবং তার সর্বোচ্চ মেয়াদ হচ্ছে চল্লিশ দিন 
অধ্যায়- ৬৫ : প্রথম হায়যগ্রস্ত মহিলার ক্ষেত্রে হায়যের সর্বনিম্ন মেয়াদ থেকে কম হলে কিংবা 
দশ দিন থেকে বেশি হলে অথবা অভ্যাসের কম-বেশি হলে তা ইসতিহাযা গণ্য হবে 

অধ্যায়- ৬৬ : গর্ভধারিণী মহিলার হায়য হয় না এবং গর্ভধারিণী যে রক্ত দেখতে পায় তা ইসতিহাযা 
ইসতিহাযাধ্রস্ত মহিলা প্রত্যেক নামাযের ওয়াক্তে উয়ু করবে 

নাপাকি থেকে কাপড়, শরির ইত্যাদি কীভাবে পাক করা যাবে? 


অধ্যায়- ৬৭ : 
অধ্যায়- ৬৮ : 
অধ্যায়- ৬৯ : 
অধ্যায়- ৭০ : 
অধ্যায়- ৭১ £ 
অধ্যায়- ৭২ : 


অধ্যায়- ৭৩ 


অধ্যায়- ৭৪ : 
অধ্যায়- ৭৫ : 
অধ্যায়- ৭৬ : 
অধ্যায়- ৭৭ : 
অধ্যায়- ৭৮ £ 


অধ্যায়- ৭৯ 


অধ্যায়- ৮১ 


চামড়া দিবাগাত দেয়া হলে তা পাক হয়ে যায় 
শুকিয়ে যাওয়াই জমিনের পবিত্রতা 


জমিনে ঘর্ষণের দ্বারা দেহবিশিষ্ট নাপাকি থেকে মোজা পবিত্র হয়ে যায় 
যে প্রাণীর গোশত খাওয়া হালাল তার পেশাবও নাপাক 

: দুধের শিশুর পেশাব 
সামান্য নাপাকি যা থেকে বেচে থাকা সম্ভব নয় তা ক্ষমাযোগ্য 


পাথর দ্বারা ইসতিঞ্জা 
যা দ্বারা ইসতিঞ্জা করা মাকরূহ 
ডান হাত দ্বারা ইসতিঞ্জা করা যাবে না 


পাথর দ্বারা পরিষ্কার করে নেয়ার পর স্থান ধৌত করে নেয়া মুস্তাহাব 
: পেশাব-পায়খানায় কিবলামুখী হওয়া এবং কিবলাকে পেছনে রেখে বসা মাকরূহ 
অধ্যায়- ৮০ : 


পেশাব-পায়খানার সময় কথা বলা মাকরূহ 


£ রাস্তায়, মানুষের সমাগমস্থলে এবং এমন গাছের নিচে যেখানে ছায়া নেয়া হয় 


এসব স্থানে মলত্যাগ করা মাকরূহ 


অধ্যায়- ৮২ : 
অধ্যায়- ৮৩ : 
: বাইতুল খালায় প্রবেশের সময় যা বলবে 
অধ্যায়- ৮৫ : 
অধ্যায়- ৮৬ : 
: দীড়িয়ে পেশাব করা নিষিদ্ধ 
অধ্যায়- ৮৮ : 


অধ্যায়- ৮৪ 


অধ্যায়- ৮৭ 


অধ্যায়- ৮৯ : 
: নামাযের নির্ধারিত সময় 
£ ফজরের ওয়াক্ত বিস্তৃত উষা থেকে সূর্যোদয় পর্যন্ত 


অধ্যায়- ৯০ 
অধ্যায়- ৯১ 


পবিত্রতা অর্জন করার স্থানে পেশাব করা মাকরূহ 
গর্তে পেশাব করবে না 


বাইতুল খালা থেকে বের হওয়ার সময় যা বলবে 
প্রয়োজন সারার সময় দূরে চলে যাওয়া 


প্রয়োজন সারার সময় গোপনীয়তা অবলম্বন করা 


কিতাবুস সালাত 
নামাযের ফযিলত 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৮ 


www.almodina.com 


১০৫ 


১০৬ 
১০৬ 


১০৭ 
১০৭ 
১০৮ 
১০৯ 
১১১ 
১১২ 
১১২ 
১১৩ 
১১৪ 
১১৬ 
১১৭ 
১১৮ 
১১৯ 
১২০ 
১২১ 
১২২ 


১২২ 
১২৩ 
১২৩ 
১২৪ 
১২৪ 
১২৫ 
১২৬ 
১২৬ 


১২৭ 
১২৮ 
১২৯ 


অধ্যায়- ৯২ : যুহরের ওয়াক্ত 

অধ্যায়- ৯৩ : আসরের ওয়াক্ত সূর্যাস্ত পর্যন্ত 

অধ্যায়- ৯৪ : মাগরিবের ওয়াক্ত পশ্চিম দিকের সান্ধ্য লালিমা অস্ত যাওয়া পর্যন্ত 

অধ্যায়- ৯৫ : ইশার নামাযের ওয়াক্ত 

অধ্যায়- ৯৬ : বিতরের ওয়াক্ত 

অধ্যায়- ৯৭ : দুই ওয়াক্তের নামায একত্রিত করা যাবে না 

অধ্যায়- ৯৮ : ফজরের নামায ইসফারে আদায় করা 

অধ্যায়- ৯৯ : গ্রীষ্মকালে যুহর বিলম্বে আদায় করা মুস্তাহাব 

অধ্যায়- ১০০ : সূর্য পরিবর্তিত না হওয়া পর্যন্ত আসরের নামায বিলম্বিত করা 

অধ্যায়- ১০১ : রাতের একতৃতীয়াংশ পর্যন্ত ইশার নামায বিলম্বিত করা উত্তম 

অধ্যায়- ১০২ : শেষরাতে জাগতে আশ্বস্ত ব্যক্তি বিতরের নামায রাতের শেষাংশ পর্যন্ত 
বিলব্দিত করা উত্তম 

অধ্যায়- ১০৩ : যুহরের নামায শীতকালে এবং মাগরিবের নামায ওয়াক্তের শুরুতে আদায় করা মুস্তাহাব 
অধ্যায়- ১০৪ : সূর্য উদয় হওয়া, উঠা এবং ঘিপ্রহরের সময় কোনো নামায, সিজদায়ে 
তিলাওয়াত এবং জানাযার নামায জায়িয নয় 

অধ্যায়- ১০৫ : সুবহে সাদিকের পর থেকে সূর্যোদয় পর্যন্ত ফজরের সুন্নাত ব্যতীত এবং 
আসরের পর নফল নামায পড়া মাকরূহ 

অধ্যায়- ১০৬ : মাগরিবের ফরযের আগে নামায 

অধ্যায়- ১০৭ : আযান 

অধ্যায়- ১০৮ : আযানে তারজি' নেই 

অধ্যায়- ১০৯ : ইকামাত (এর শব্দগুলো) দু'বার দু'বার 

অধ্যায়- ১১০ : আযান শুধু ফরয নামাযের জন্যে সুন্নাত 

অধ্যায়- ১১১ : ওয়াক্তের আগে আযান দেয়া হলে পুনর্বার আযান দিতে হবে 

অধ্যায়- ১১২ : আযানে ধীরগতি এবং ইকামাতে দ্রুতগতি 

অধ্যায়- ১১৩ : মুআযধিন উচ্চস্বরে কিবলামুখী হয়ে আযান দিবে, তখন কানে আঙুল রাখবে 
এবং চেহারা ফিরাবে 

অধ্যায়- ১১৪ : মুসাফিরের আযান 

অধ্যায়- ১১৫ : যে ঘরে নামায আদায় করবে সে আযান দিতে হবে না 

অধ্যায়- ১১৬ £ আযানে (১১ ০+ 2% £১.০) বলা 

অধ্যায়- ১১৭ : আযান শুনে যা বলবে 

অধ্যায়- ১১৮ : দুআর পর যা বলবে 

অধ্যায়- ১১৯ : কাযা নামাযের জন্যে আযান-ইকামাত 

অধ্যায়-১২০ : একাধিক কাযা নামাযের ক্ষেত্রে শুধু প্রথমবার আযান-ইকামাত দিবে (পরে শুধু ইকামাত) 
অধ্যায়- ১২১ : নামাযের শর্তসমূহ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ %& ৯ 


www.almodina.com 


১৩০ 
১৩৩ 
১৩৪ 
১৩৫ 
১৩৬ 
১৩৮ 


- ১৪০ 


১৪৩ 
১৪৪ 
১৪৫ 


১৪৫ 
১৪৬ 


১৪৭ 


১৪৭ 
১৫০ 
১৫২ 
১৫৪ 
১৫৭ 
১৫৯ 
১৫৯ 
১৬১ 


১৬২ 
১৬৪ 
১৬৪ 
১৬৫ 


১৬৬ 
১৬৬ 
১৬৮ 


১৬৯ 


অধ্যায়- ১২২ : মুসল্লির কাপড়, শরির, নামাযের স্থান এবং সতরে আওরাত করা ওয়াজিব 
অধ্যায় ১২৩ : উরু আওরাত 

অধ্যায়- ১২৪ : স্বাধীন ও দাসী মহিলার আওরাত 

অধ্যায়- ১২৫ : স্বাধীন মহিলার চেহারা, হাত ও পা ব্যতীত পূর্ণ শরির আওরাত 
অধ্যায়- ১২৬ : কিবলামুখী হওয়া নামাযের শর্তসমূহের মধ্য থেকে 

অধ্যায়- ১২৭ : আতঙ্কিত এবং যার নিকট কিবলা অস্পষ্ট তার কিবলা 

অধ্যায়- ১২৮ : নিয়ত ও ওয়াক্ত নামাযের শর্তসমূহের মধ্য থেকে 
নামাযের বর্ণনার অধ্যায়সমূহ 

অধ্যায়- ১২৯ : নামাযের ফরযসমূহ + 
অধ্যায়- ১২৯/১ : তাহরিমা 
অধ্যায়- ১২৯/২ : কিয়াম 
অধ্যায়- ১২৯/৩ : কিরাআত 
অধ্যায় ১২৯/৪-৫ : রুকু-সিজদা 
অধ্যায়- ১২৯/৬ : তাশাহহুদ পরিমাণ শেষ বৈঠক 

অধ্যায়- ১৩০ : নামাযের ওয়াজিবসমূহ 

অধ্যায়- ১৩০/১: ফাতিহা পাঠ এবং এক সূরা কিংবা তিন আয়াত মিলানো 

অধ্যায়- ১৩০/২ : তা*দিলে আরকান 

অধ্যায়- ১৩০/৩ : কিরাআতের জন্যে প্রথম দু'রাকআত নির্ধারিত 

অধ্যায়- ১৩০/৪ : ‘আস সালাম' শব্দ দ্বারা নামায থেকে ফারিগ হওয়া 

অধ্যায়- ১৩১ : নামাযের সুন্নাত ও আদাবসমূহ | 

অধ্যায়- ১৩১/১ : তাকবিরে তাহরিমার সময় হাত উঠানো 

অধ্যায়- ১৩১/২ : ডান হাত বাম হাতের উপর নাভির নিচে রাখা 

অধ্যায়- ১৩১/৩ : তাহরিমার পর সানা পড়া 

অধ্যায়- ১৩১/৪ : কিরাআতের আগে আউযুবিল্লাহ্‌ 

অধ্যায়- ১৩১/৫ : নামাযের প্রথম দিকে আস্তে আস্তে বিসমিল্লাহ বলবে 

অধ্যায়- ১৩১/৬ : ইমাম ও মুক্তাদি আস্তে আস্তে ‘আমিন’ বলবে 

অধ্যায়- ১৩১/৭ : প্রত্যেক উঠা-নামার সময় তাকবির বলবে 

অধ্যায়- ১৩১/৮ : রুকুতে আঙ্গুলগুলো খুলা রেখে হাত দ্বারা হাটুর উপর ভর দিবে, মাথা 
উঠাবে না আবার নামাবেও না 

অধ্যায়- ১৩১/৯ : রুকু-সিজদায় তিনবার তাসবিহ পাঠ করবে 

অধ্যায়- ১৩১/১০ : মাথা উঠানোর সময় তাসমি' করবে, ইমাম শুধু তাসমি' এবং মুক্তাদি শুধু তাহমিদ করবে 
অধ্যায়- ১৩১/১১ : তাকবিরে তাহরিমা ব্যতীত অন্য কোনো সময় হাত উঠাবে না 

অধ্যায়- ১৩১/১২ : তাঁকবির বলে সিজদা করবে এবং প্রথমে হাটু তারপর হাত রাখবে 
অধ্যায়- ১৩১/১৩.: উভয় হাতের মধ্যখানে চেহারা রাখবে 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৯০ 


www.almodina.com 


১৭০ 
৯৭১ 
১৭২ 
১৭৩ 
১৮৪ 
১৮৫ 
১৮৬ 


১৮৭ 
১৮৭ 
১৮৭ 
১৮৮ 
১৮৯ 
১৮৯ 
১৯০ 
১৯০ 
১৯২ 
১৯৩ 
১৯৪ 
১৯৫ 
১৯৫ 
১৯৬ 
১৯৯ 
২০০ 
২০১ 
২০২ 
২০৫ 


২০৬ 
২০৭ 
২০৮ 
২০৯ 
২১২ 
২১৩ 


অধ্যায়- ১৩১/১৪ : বাহু খুলে রাখবে এবং পেট উরু থেকে পৃথক রাখবে ২১৩ 


জধ্যায়- ১৩১/১৫ : পায়ের আঙুলগুলো কিবলামুখী করে রাখবে ২১৪ 
অধ্যায়- ১৩১/১৬ : যে বস্তুর উপরই কপাল স্থির থাকে তার উপর সিজদা করবে ২১৫ 
অধ্যায়- ১৩১/১৭ : তাশাহহুদের ন্যায় উভয় সিজদার মধ্যখানে বসবে ২১৬ 
অধ্যায়- ১৩১/১৮ : জমিনের উপর ভর না করে সোজা দাড়িয়ে দাড়িয়ে যাবে ২১৬ 
অধ্যায়- ১৩১/১৯ : তাশাহহুদে বাম পা বিছিয়ে এবং ডান পা দাড় করে রাখবে, তখন পায়ের 

আঙুলগুলো কিবলামুখী করে রাখবে ২১৮ 
অধ্যায়- ১৩১/২০ : উভয় হাত উরুর উপর রাখবে ২১৯ 
অধ্যায়- ১৩১/২১ : ইবনে মাসউদ রাযি."র তাশাহহুদেন ন্যায় তাশাহহুদ পড়বে ২২০ 
অধ্যায়- ১৩১/২২ : তাশাহহুদ আস্তে আস্তে পাঠ করবে ২২২ 
অধ্যায়- ১৩১/২৩ : তাশাহহুদের পর দরূদ পাঠ করবে ২২২ 
অধ্যায়- ১৩১/২৪ : দরূদ পাঠের পর দুআ করবে ২২৩ 
অধ্যায়- ১৩১/২৫ : তাশাহহুদে ইশারা করবে ২২৪ 
অধ্যায়- ১৩১/২৬ : প্রথমে ডান দিকে তারপর বাম দিকে সালাম ফিরাবে ২২৫ 
অধ্যায়- ১৩১/২৭ : প্রথম দু'রাকআতের পর আস্তে আস্তে শুধু সূরা ফাতিহা পড়বে ২২৬ 
অধ্যায়- ১৩২ : জাহরি নামাযে ইমামের পেছনে কিরাআত নেই ২২৬ 
অধ্যায়- ১৩৩ : ইমামের পেছনে কোনো নামাযেই কিরাআত নেই ২২৭ 
অধ্যায়-১৩৪ : সালামের পর (মুসল্লিদের দিকে) ফিরে বসা ২৩৬ 
অধ্যায়- ১৩৫ : নামাযের পর যিকর ২৩৭ 
অধ্যায়- ১৩৬ : ফরয নামাযের পর দুআ ২৩৮ 
অধ্যায়- ১৩৭ : দুআয় হাত উঠানো ২৩৮ 
অধ্যায়- ১৩৮ : জামাআত সুন্নাতে মুআক্কাদা, কারো মতে ওয়াজিব ২৪১ 
অধ্যায়- ১৩৯ : উযরের কারণে জামাআত তরক করা ২৪৩ 
অধ্যায়- ১৪০ : কাতার সোজা করা ২৪৪ 
অধ্যায়- ১৪১ : প্রথম কাতার পূর্ণ করা. ২৪৪ 


অধ্যায়- ১৪২ : ইমাম যেসকল নামাযে সশব্দে তিলাওয়াত করবেন এবং যেসকল নামাযে নিঃশব্দে ২৪৫ 
অধ্যায়- ১৪৩ : এই নামাযগুলো ব্যতীত অন্য নামাযে ইমাম সশব্দে তিলাওয়াত করবেননা ২৪৭ 
জধ্যায়- ১৪৪ : ইমাম হওয়ার অধিক উপযুক্ত সুন্নাহর সবচে’ বড় আলিম, তারপর সবচে" বড় কারি ২৪৮ 


অধ্যায়- ১৪৫ : উযুকারী ব্যক্তি তায়াম্মুমকারী ব্যক্তির ইকতিদা করতে পারবে ২৪৯ 
অধ্যায়- ১৪৬ : দীড়িয়ে নামায আদায়কারী বসে আদায়কারীর ইকতিদা করতে পারবে । ২৫০ 
অধ্যায়- ১৪৭ : নফল আদায়কারী ফরয আদায়কারীর ইকতিদা করতে পারবে ২৫২ 


অধ্যায়- ১৪৮ : মুকতাদি একজন হলে ইমামের ডান পাশে আর একাধিক হলে তার পেছনে দাঁড়াবে ২৫৪ 
অধ্যায়- ১৪৯ : ইমামের নামায ফাসিদ হলে মুকতাদিগণের নামাযও ফাসিদ হয়ে যাবে ২৫৫ 
অধ্যায়- ১৫০ : নামাযে মাটি সমান করা এবং কঙ্কর পরিষ্কার করা নিষিদ্ধ ২৫৬ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৯ 


www.almodina.com 


অধ্যায়- ১৫১ 


অধ্যায়- ১৫২ : 
অধ্যায়- ১৫৩ : 


অধ্যায়- ১৫৪ : 
অধ্যায়- ১৫৫ : 
অধ্যায়- ১৫৬ : 
অধ্যায়- ১৫৭ : 
অধ্যায়- ১৫৮ : 
অধ্যায়- ১৫৯ : 
অধ্যায়- ১৬০ : 
অধ্যায়- ১৬১ : 
অধ্যায়- ১৬২ : 
অধ্যায়- ১৬৩ £ 
অধ্যায়- ১৬৪ : 


অধ্যায়- ১৬৫ 
অধ্যায়- ১৬৬ 


অধ্যায়- ১৬৭ : 
অধ্যায়- ১৬৮ : 
অধ্যায়- ১৬৯ : 
অধ্যায়- ১৭০ £ 
অধ্যায়- ১৭১ £ 
অধ্যায়- ১৭২ : 
অধ্যায়- ১৭৩ : 
অধ্যায়- ১৭৪ : 
অধ্যায়- ১৭৫ : 
অধ্যায়- ১৭৬ : 
অধ্যায়- ১৭৭ £ 


অধ্যায়- ১৭৮ 


অধ্যায়- ১৭৯ : 
অধ্যায়- ১৮০ : 
অধ্যায়- ১৮১ : 
অধ্যায়- ১৮২ : 
অধ্যায়- ১৮৩ : 


অধ্যায়- ১৮৪ 


: প্রথমে পুরুষরা, তারপর নারীগণ, তারপর বাচ্চারা কাতারবন্দি হবে 
মসজিদে তাকরারে জামাআত মাকরূহ হওয়ার দলিল 
মসজিদে তাকরারে জামাআত বৈধ হওয়ার ক্ষেত্র 
নামাযে বৈধ-অবৈধ বিষয় সংগ্রিষ্ট অধ্যায়সমূহ 
সবধরনের কথা-বার্তা নামায বিনষ্টকারী 
নামাযে এদিক-সেদিক তাকানো নিষিদ্ধ 
নামাযে দুই কালো (প্রাণী) কে মেরে ফেলা 
নামাযে কাপড় ঝুলিয়ে রাখা নিষিদ্ধ 
মাথায় খোপা বাধা অবস্থায় নামায পড়ার হুকম 
খানার উপস্থিতিতে (ক্ষুধা থাকাবস্থায়) নামায আদায় করা মাকরূহ 
পেশাব-পায়খানার প্রয়োজন থাকাবস্থায় নামায পড়া মাকরূহ 
কাপড়ে কিংবা নামাযের স্থানে কোনো প্রাণীর ফটো (ছবি) থাকাবস্থায় নামায পড়া মাকরূহ 
নামাযে ‘ইকআ' মাকরূহ 
কোমরে হাত রেখে নামায পড়া মাকরূহ 
বিশেষভাবে ইমাম একাকি উঁচু স্থানে দাড়ানো মাকরূহ 
£ কাতারের পেছনে একাকি দীড়ানো মাকরূহ 
: নামাধির সামন দিয়ে অতিক্রমকারী ব্যক্তি অতিক্রম করার কারণে গোনাহগার হবে 
ইমামের সুতরাহ (ডাল) মুকতাদির জন্যে যথেষ্ট 
ইমামের দায়িত্ব 


বিতরের নামায ওয়াজিব 

বিতরের নামায তিন রাকআত 

বিতরের দ্বিতীয় রাকআতে সালাম ফিরাবে না 

বিতর নামাযের কুনুত রুকুর পূর্বে 

বিতরের কুনুতের সময় হাত উঠানো 

বিতরের প্রত্যেক রাকআতে সূরা ফাতিহা এবং অন্য সূরা (মিলিয়ে) পড়বে 
বিতরের তৃতীয় রাকআতের রুকুর পূর্বে তাকবির বলে কুনুত পড়বে 
ফজরের নামাযে কুনুত নেই 

একরাতে দুই বিতর নেই 

: বিতরের পর দু'রাকআত 

পাচ ওয়াক্ত নামাযের সঙ্গে সুন্নাত ও নফল নামায 

সালাতুষ যুহা 

সালাতুল আওয়াবিন 

ফজর দায় হওয়ার পর ফজরের দু'রাকআত সুন্নাত ব্যতীত অন্য নফল পড়া মাকরূহ 
ইকামাত শুরু হয়ে গেলে ফজরের সুন্নাত পড়া মাকরূহ 

£ ইমাম ফরয শুরু করে দিলে ফজরের সুন্নাত মসজিদের বাহিরে আদায় করবে 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১২ 


www.almodina.com 


২৫৭ 
২৫৮ 
২৫৮ 


২৬০ 
২৬২ 
২৬২ 
২৬৩ 
২৬৩ 
২৬৩ 
২৬৪ 
২৬৫ 
২৬৬ 
২৬৬ 
২৬৭ 
২৬৭ 
২৬৮ 
২৬৮ 
২৬৯ 
২৭০ 
২৭১ 
২৭৪ 
২৭৬ 
২৭৮ 
২৭৮ 
২৭৯ 
২৭৯ 
২৮০ 
২৮১ 
২৮২ 
২৮৫ 
২৮৬ 
২৮৭ 
২৮৮ 
২৮৮ 


অধ্যায়- ১৮৫ 
অধ্যায়- ১৮৬ 
অধ্যায়- ১৮৭ 
অধ্যায় ১৮৮ 


: সূর্য উদয় হওয়ার আগে ফজরের সুন্নাতের কাযা মাকরূহ 

£ ফরযের সঙ্গে ফজরের সুন্নাতও কাযা আদায় করবে 

£ মাকরূহ ওয়াক্তসমূহে নামায পড়া মক্কায়ও মাকরূহ 

£ শহরের বাইরে আরোহিত অবস্থায় কিবলাভিন্ন অন্যদিকে ফিরে ইশারা করে 


নফল পড়তে পারবে 


অধ্যায়- ১৮৯ 
অধ্যায়- ১৯০ 
অধ্যায়- ১৯১ 
অধ্যায়- ১৯২ 
অধ্যায়- ১৯৩ 
অধ্যায়- ১৯৪ 
অধ্যায়- ১৯৫ 
অধ্যায়- ১৯৬ 


{ দীড়াতে সক্ষম হওয়ার পরও বসে বসে নফল নামায পড়তে পারবে 
: কিয়ামে রামাযানের ফযিলত 
: জামাআতের সাথে তারাবিহ আদায় করা 
: তারাবির নামায আট রাকআতের চেয়ে বেশি 
: তারাবির নামায বিশ রাকআত 
: ছুটে যাওয়া নামাযগুলো কাযা পড়া 
: সিজদায়ে সাহু সালামের পর 
: প্রথমে (একদিকে) সালাম ফিরাবে, তারপর সিজদায়ে সাহু দুটো আদায় 


করবে, তারপর সালাম ফিরাবে 


অধ্যায়- ১৯৭ : 
অধ্যায়- ১৯৮ : 


অধ্যায়- ১৯৯ : 
অধ্যায়- ২০০ £ 


অধ্যায়- ২০১ 


অধ্যায়- ২০২ £ 
অধ্যায়- ২০৩ : 


অধ্যায়- ২০৪ 
অধ্যায়- ২০৫ 


অধ্যায়- ২০৬ : 


অধ্যায়- ২০৭ 


অধ্যায়- ২০৮ : 
অধ্যায়- ২০৯ : 
জধ্যায়- ২১০ : 
অধ্যায়- ২১১ : 
জধ্যায়- ২১২ : 


অধ্যায়- ২১৩ : 


অধ্যায়- ২১৪ 


সিজদায় তিলাওয়াত 
অসুস্থ ব্যক্তির নামায 
মুসাফিরের নামায প্রসঙ্গে অধ্যায়সমূহ 
সফরের নামায দু'রাকআত 
যারা কসরের দূরত্ব চার বারিদ নির্ধারণ করেছেন 
: কসরের দূরত্ব তিনদিন পরিমাণ হওয়ার দলিল 
বস্তি ত্যাগ করার পর থেকে কসর করবে 
পনের দিন অবস্থানের নিয়ত হলে পূর্ণ নামায আদায় করবে 
: অবস্থান করার নিয়ত না হলে দীর্ঘ দিন থাকলেও কসর করবে 
£ সৈন্যবাহিনী দারুল হারবে প্রবেশ করলে অবস্থান করার নিয়ত হলেও কসর করতে থাকবে 
মুসাফিরকে নিয়ে মুকিমের নামায আদায় 
: মুকিমকে নিয়ে মুসাফিরের নামায আদায় 
জুমুআর দিন নামাযের আগে-পরে সফরে বের হওয়া সমান 
আরাফায় দুই নামায একত্রে প্রথম নামাযের ওয়াক্তে আদায় করবে 
মুযদালিফায় দুই নামায একত্রে দ্বিতীয় নামাযের ওয়াক্তে আদায় করবে 
সফরে দুই ওয়াক্তের নামায একসাথে আদায় করা 
স্বস্থানে অবস্থানের সময় দুই নামায একসাথে আদায় করা নিষিদ্ধ 
জুমুআর অধ্যায়সমূহ 
জুমুআর দিনের ফযিলত 
: জুমুআফরয এমন ব্যক্তি জুমুআর নামায ছেড়ে দেওয়ার ব্যাপারে কঠোরতা 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ১৩ 


www.almodina.com 


২৯০ 
২৯১ 
২৯১ 


২৯২ 
২৯২ 
২৯৩ 
২৯৩ 
২৯৫ 
২৯৫ 
২৯৮ 
৩০০ 


৩০১ 


৩০২ 
৩০৪ 


৩১৯ 


অধ্যায়- ২১৫ : শহরে অবস্থান করা, সুস্থতা, স্বাধীনতা, পুরুষত্ব এবং স্বাবালকত্ব জুমুআ 
ওয়াজিব হওয়ার জন্যে শর্ত 


অধ্যায়- ২১৬ 


: জুমুআ আদায় করার জন্যে শর্ত 


অধ্যায়- ২১৬/১ : শহর 
অধ্যায়- ২১৬/২ : খুতবা 


অধ্যায়- ২১৭ 


অধ্যায়- ২১৮ : 
অধ্যায়- ২১৯ : 
অধ্যায়- ২২০ : 
অধ্যায়- ২২১ : 


অধ্যায়- ২২২ 


অধ্যায়- ২২৩ £ 


অধ্যায়- ২২৪ 


অধ্যায়- ২২৫ £ 
অধ্যায়- ২২৬ : 
অধ্যায় ২২৭: 


£ জুমুআর জন্যে গোসল করা 

জুমুআর দিন সুগন্ধি ব্যবহার করা এবং সজ্জিত হওয়া 
জুমুআর.দিন দরূদ পাঠের ফযিলত 

খুতবার সময় কথা বলা এবং নামায পড়া নিষিদ্ধ 

জুমুআর নামাযের আগের এবং পরের সুন্নাত 

: জুমুআর জন্যে আযান দু'টি 

জুমুআর দিন ইমামের সামনে খুতবার সময় আযান দেওয়ার দলিল 
: বিভক্তি সৃষ্টি এবং মানুষের গর্দান ডিঙ্গানো নিষিদ্ধ 

জুমুআর নামাযে যা তিলাওয়াত করবেন 

ঈদের দিন সজ্জিত হওয়া 

ঈদুল ফিতরের দিন (ঈদগাহে) বের হওয়ার আগে এবং ঈদুল আযহার দিন 


নামাযের পর খাওয়া মুস্তাহাব 


অধ্যায়- ২২৮ 
অধ্যায়- ২২৯ 


অধ্যায়- ২৩০ : 
অধ্যায়- ২৩১ : 
অধ্যায়- ২৩২ : 
অধ্যায়- ২৩৩ : 
অধ্যায় ২৩৪ : 


অধ্যায়- ২৩৫ 


অধ্যায়- ২৩৬ : 
অধ্যায়- ২৩৭ £ 
অধ্যায়- ২৩৮ : 


অধ্যায়- ২৩৯ : 
অধ্যায় ২৪০ : 


অধ্যায়- ২৪১ 


অধ্যায়- ২৪২ : 
অধ্যায়- ২৪৩ : 


: গোসল ও সুগন্ধি ব্যবহার করা 
: নামাযের পূর্বে সাদাকায় ফিতর আদায় করা 
ঈদগাহে হেটে হেটে যাবে 
ঈদগাহে নামাযের আগে-পরে নফল নামায আদায় করা যাবে না 
উভয় ঈদের নামায আযান, ঘোষণা ও ইকামাত ছাড়া 
ঈদের নামায হবে খুতবার আগে 
উভয় ঈদের নামাযের ওয়াক্ত হচ্ছে সূর্য ওপরে ওঠা থেকে পশ্চিম আকাশে চলা পর্যন্ত 
: উভয় ঈদের নামাযে যা তিলাওয়াত করবেন 
উভয় ঈদের নামায হবে অতিরিক্ত ছয় তাকবিরসহ 
ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরা 
তাকবিরে তাশরিক 

সূৰ্যগ্রহণের নামায সংক্রান্ত অধ্যায়সমূহ 
প্রত্যেক রাকআতেই একটি করে রুকু হবে 
সূর্ধঘহণের নামাযে কিরাআত হবে আস্তে আস্তে 
: সালাতুল ইস্তিসকা 
সালাতুল খাওফ 
কা'বার ভিতরে নামায পড়া 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৪ 


www.almodina.com 


৩২০ 
৩২০ 
৩২০ 
৩২২ 
৩২৩ 
৩২৩ 
৩২৪ 
৩২৫ 
৩২৭ 


৩২৯ 
৩২৯ 


৩৩১ 


অধ্যায়- ২৪৪ 


অধ্যায়- ২৫০ 


অধ্যায়- ২৫১ : 


জানাযার অধ্যায়সমূহ 


: মৃত শষ্যাশায়ীকে কিবলামুখী করে রাখা সুন্নাত 
অধ্যায়- ২৪৫ : 
অধ্যায়- ২৪৬ : 
অধ্যায়- ২৪৭ : 
অধ্যায়- ২৪৮ : 
অধ্যায়- ২৪৯ : 
ঃ স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে 
মাইয়্যিতকে গোসল দেওয়ার সময় তার গোপনীয় অঙ্গ ঢেকে রাখা হবে এবং 


মাইয়্যিতকে কালিমায়ে শাহাদাতের তালকিন করা হবে 
মাইয়্যিতের নিকট সূরা ইয়াসিন পাঠ করা মুস্তাহাব 
মারা যাওয়ার পর চুয়াল বেধে (মিলিত করে) দেয়া হবে 
মাইয়্যিতকে কাপড় দিয়ে ঢেকে রাখা হবে 
মাইয়্িতের গোসল 


তার খাটিয়া ও কাফন বেজোড় সংখ্যায় ধূপ দেওয়া হবে 


অধ্যায়- ২৫২ : 
অধ্যায়- ২৫৩ : 
অধ্যায়- ২৫৪ : 
অধ্যায় ২৫৫ : 
£ মহিলাকে পাচ কাপড়ে কাফন দেওয়া 
অধ্যায় ২৫৭ : 
অধ্যায়" ২৫৮ : 
অধ্যায়- ২৫৯: 
অধ্যায়- ২৬০ : 
: শহীদের ওপর জানাযার নামায 
অধ্যায়- ২৬২ : 
অধ্যায়- ২৬৩ : 
অধ্যায়- ২৬৪ : 
অধ্যায়- ২৬৫ £ 
অধ্যায়- ২৬৬ £ 


অধ্যায়- ২৫৬ 


অধ্যায়- ২৬১ 


খোশবু মাইয়্যিতের মাথা ও দাড়িতে এবং কর্পুর তার সিজদার অঙ্গসমূহে দেয়া হবে 
সাদা কাপড়ে কাফন দেওয়া 

উত্তমভাবে কাফন দেওয়া 

পুরুষকে তিন কাপড়ে কাফন দেওয়া 


প্রয়োজনে যতটুকু পাওয়া যায় তা দিয়েই কাফন দেওয়া 
জানাযার নামায 

জানাযার নামাযে চার তাকবির বলা হবে 
মায়্যিতের জন্যে দোয়া করা 


শহীদকে তার রক্তসহ দাফন করা হবে 

শুধু প্রথম তাকবিরের সময় হাত উঠাবে 

বাদশাহ জানাযার নামাযের ইমামতির অগ্রাধিকার প্রাপ্ত 
জানাযা বহন করা 

জানাযার পেছনে চলার ফযিলত 


অধ্যায়- ২৬৭ জানাযার জন্য (সম্মানার্থে) দাড়ানোর বিধান রহিত হয়ে গেছে 


অধ্যায়- ২৬৮ £ 
অধ্যায়- ২৬৯ : 
জধ্যায়- ২৭০ : 


দাফন ও কবর সংক্রান্ত কিছু বিধান 
সৃতামািক রা কুরভান চিলাওযাত এবং তরি নর্মাল 
: করর যিয়ারত 


অধ্যায়- ২৭১: রাসূল (স:) কবর যিয়ারত করা - 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৫ 


www.almodina.com 


৩৪৭ 
৩৪৮ 
৩৪৮ 
৩৪৯ 


৩৪৯ 


নে 


তারজামা ও তা'লিক-এর প্রারন্তিকা 

০০ 5 ০ abo 5 dl ৬৬ 3 coal এ ৪৬ ISN 5 ALAN 5 cdl ০১ & ৮ 

ee ০৭ bf xl op এ| ০০০৮ 
১৪৩৫ হিজরির রামাযানের আগে থেকেই কিছু কিছু প্রকাশনী “আদিল্লাতুল হানাফিয়্যাহ”র ওপর কাজ 
করার জন্যে অধম বান্দাকে ফরমায়েশ করে আসছিল । সঙ্গতকারণে দারসি কিতাবাদির ওপর এ ধরনের 
কাজ করার প্রতি আমার কোনো ‘দিলচসপি’ নেই । ফলে বিভিন্ন অজুহাত দেখাতে দেখাতে চলে গেল 
বহুদিন। কিন্তু ফরমায়েশ অব্যাহত ছিল এবং পরিচিত মহল থেকে জোর তাগিদও আসছিল | অবশেষে 
সম্মতি প্রকাশ করতেই হল। বস্তুত ঈদুল আযহা পরবর্তী মাদরাসার “ওয়াকফা' (বিরতি)'র পর থেকে 
একটু দ্রুতগতিতে কাজ শুরু হল এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মাস দেড়েকের মধ্যে 
মোটামোটি ভাবে কাজ এক পর্যায় পৌছল । যতদূর মনে পড়ে, শায়খুল হাদিস আল্লামা যাকারিয়া রাহ.ও 
বিশেষ কোনো প্রেক্ষাপটে “শামাইলে তিরমিযি”র ওপর উর্দু অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যার কাজ 


করেছিলেন। এ কথা মনে পড়ার পর এই বাহ্যত সাদৃশ্যের কারণে কিছুটা আত্মতৃপ্তিবোধ করলাম । ৩!) 
eh 15 8] এ১৬ | 
যাইহোক, এখন তো কাজটি পাঠকের সামনে । তীরা বিচার-মূল্যায়ন করবেন। কাজ করতে গিয়ে 
সামগ্রিকভাবে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা হয়েছে: 
১. অনুবাদ: শব্দ ও মর্ম উভয়টাকে সামনে রেখে সহজ-সরল অনুবাদ করার চেষ্ট করা হয়েছে। 
২. সাহাবি পরিচিতি: সংক্ষিপ্তভাবে সাহাবিদের পরিচিতি দেয়া হয়েছে । একজনের নাম একাধিক 
স্থানে আসলে প্রথম স্থানে তার পরিচিতি উল্লেখ করা হয়েছে । এ ক্ষেত্রে 'তাযকিরাতুল হুফফায, 
‘আল ইসাবা', ‘আল ইকমাল' প্রভৃতি গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। 


৩. সনদ পর্যালোচনা: কিছু কিছু জায়গায় প্রয়োজনবশত সনদ নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা পেশ করা 
হয়েছে। 
আদিল্লাতুল হানাফিয়্যাহ ₹ ১৬ 


www.almodina.com 


৪. গ্রন্থ পরিচিতি: সিহাহ সিত্তা কিংবা এ পর্যায়ের গ্রস্থাদি ছাড়া অন্যান্য কয়েকটির পরিচিতি দেয়া 
হয়েছে। 

€. শব্দবিশ্রেষণ: কোনো কোনো স্থানে শব্দের শাব্দিক অর্থ, শব্দের ‘যাবত’ পেশ করা হয়েছে। 

৬. প্রাসঙ্গিক আলোচনা: এখানে চার মাযহাব উল্লেখ করত হানাফি মাযহাবের “উজুহে তারজিহ' 
(প্রাধান্যতার কারণ) নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে । এ ক্ষেত্রে বিশেষভাবে “মাআরিফুস 
সুনান’ এবং এরই আলোকে সংকলিত 'দারসে তিরমিযি’ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। 

৭. ইসতি'নাস: গায়রে মুকান্লিদদের বরণীয় মনীষীদের এমন সব উক্তি উদ্ধৃত করা হয়েছে, যেগুলো 
হানাফিদের পক্ষে কিংবা সমর্থনে । এ বিষয়ে 'মাজমুউল ফাতাওয়া" ‘যাদুল মাআদ' প্রভৃতি গ্রন্থ 
থেকে সহায়তা গ্রহণ করা হয়েছে। 

ইচ্ছে ছিল, একটি সুন্দর বিস্তারিত শারহ লিখার । কিন্তু বাস্তব কথা হচ্ছে, অধম বান্দার সাময়িক কিছু 
ব্যস্ততার কারণে এ কাজে পর্যাপ্ত সময় দেয়া সম্ভব হয়নি । বিক্ষিপ্তভাবে কিছু কথা পেশ করা হয়েছে। কিছু 
জায়গায় খালি রাখা হয়েছিল অন্য সময়ে পূরণ করার আশায়; সেগুলো থেকে হয়ত (ইচ্ছায়-নিচ্ছায়) 
কোনোটি এখনো খালি রয়ে গেছে। বন্ধুরা বলেছেন, যতটুকু হয়েছে ততটুকুই ছাপনোর ব্যবস্থা করুন 
এবং পরবর্তীতে বিস্তারিত লিখার চেষ্টা করবেন । তাদের কথার ভিত্তিতে এখন ছাপানোর সম্মতি দেয়া 
হলো । আল্লাহ তাআলা তাওফিক দিলে পরে এ বিষয়ে চিন্তা করা হবে । “উজলাত'র কারণে এ সংস্করণে 
তথ্য, ভাষা ও মুদ্রণ জনিত ভুল থেকে যাওয়াটা স্বাভাবিক । সম্মানিত পাঠকবর্গ এ ব্যাপারে অবগত করলে 
পরবর্তী মুদ্বণে তা শুধরিয়ে দেয়া হবে, ইনশাআল্লাহ । 
প্রখ্যাত লেখক ও গবেষক, বরেণ্য শিক্ষাবিদ, ড. মাও. আ ফ ম খালিদ হোসেন সাহেব অভিমত লিখে 
অধমকে উৎসাহিত করেছেন । বড় ভাই মাও. মাহমুদুল হাসান, ভাই মাও. ছদরুল আমীন এবং সহকর্মী 
মাও. মুজিরুদ্দিন সাহেব বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন। শ্রদ্ধেয় মাও. আবদুল আযিয সাহেব বইটি 
ছাপানোর ব্যবস্থা করেছেন। এ ছাড়াও যারা যেভাবে সহায়তা করেছেন আমি তাদের সকলের কৃতজ্ঞতা 
প্রকাশ করছি। আল্লাহ তাআলা তাদের উত্তম বদলা দান করুন । আমিন। 
মাহফুয আহমদ 
জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর 
বিয়ানীবাজার, সিলেট- ৩১৭০ 
১১/১২/১৪ ঈ. 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৭ 


www.almodina.com 


হাদিস অধ্যয়ন ও অনুসরণ: কিছু মৌলিক কথা 
হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইসলামি জ্ঞান-বিজ্ঞানের দ্বিতীয় মৌলিক উৎস। 
হাদিস ও সুন্নাহর অনুসরণ প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব । শিক্ষিতদের জন্যে হাদিস অধ্যয়নও খুবই 
গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্যের বিষয় । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে উলামায়ে 
কেরামের জন্যে হাদিস ও সুন্নাহর প্রচার-প্রসার, ব্যাখ্যা-বিশ্রেষণ এবং এসবের সংরক্ষণ এক মহান 
দায়িত্ব । উম্মাহর নির্ভরযোগ্য আলিমগণ সর্বযুগে এ গুরু দায়িত্ব পালন করে আসছেন । তাদের অক্লান্ত 
সাধনার বদৌলতে আজ আমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ উপযুক্ত 
পন্থায় পৌছেছে। হাদিস সংক্রান্ত অনেক জটিল বিষয়ের সমাধান করে দিয়ে তারা আমাদের ওপর বহু 
ইহসান করে গেছেন । আল্লাহ তাআলা তাদের উত্তম বিনিময় দান করুন । আজকাল সাধারণ শিক্ষিত 
আমাদের অনেক বন্ধু কুরআন-হাদিস অধ্যয়ন করতে আগ্রহী হচ্ছেন এবং সাধ্যমতো এগুলো থেকে 
উপকৃত হতে যাচ্ছেন। এ ক্ষেত্রে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং উৎসাহিত করছি। তবে 
প্রত্যেক জ্ঞান ও শাস্ত্রের নিজস্ব কিছু মৌলিক নীতিমালা থাকে যেগুলো সংশিষ্ট ব্যক্তিগণই বেশি জানেন; 
এগুলো জানা না থাকলে সাধারণ পাঠকগণ অনেক সময় ভুল-ভ্রান্তির শিকার হতে পারেন । আজকের এ 
নিবন্ধে আমরা হাদিস অধ্যয়ন ও অনুসরণ সম্পর্কে অতীব প্রয়োজনীয় কিছু মৌলিক কথা পেশ করার 
প্রয়াস পাবো ইনশাআল্লাহ । 
এক, প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে, সহিহ বুখারি ও সহিহ মুসলিমেই সহিহ হাদিস সীমাবদ্ধ 
নয়। বরং অন্যান্য হাদিস গ্রস্থেও প্রচুর সহিহ হাদিস রয়েছে । ইমাম বুখারি ও ইমাম মুসলিম উভয়েই 
স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন যে, আমরা সকল সহিহ হাদিস আমাদের গ্রন্থে সন্নিবেশিত করিনি কিংবা 
করতে পারিনি এবং তা আমাদের উদ্দেশ্যও নয় । ইমাম বুখারি রাহ. (মৃ. ২৫৬হি./৮৭০ঈ.) বলেন- / 
HCl ৬ CSG ৮ ১ দি আ! ০0 এ৯ ও ত! “আমি এই কিতাবে (সহিহ বুখারিতে) সহিহ 
হাদিসই উল্লেখ করেছি । তবে এতদ্যতীত অনেক সহিহ হাদিস রয়ে গেছে ।” (সিয়ার আ'লামিন নুবালা; 
যাহাবি, ১০/২৮৩, মুআসসাসাতুর রিসালা, বৈরুত, ৭ম সংস্করণ ১৪১০হি.) 
এমনিভাবে ইমাম মুসলিম রাহ.'র শায়খ ইমাম আবু যুরআ রাযি ও ইমাম ইবনে ওয়ারা রাহ.'র নিকট 
যখন সহিহ মুসলিম সংকলনের সংবাদ পৌছলো তখন তারা মন্তব্য করেছিলেন- “এটা আমাদের বিরুদ্ধে 
বিদআতিদের পথ সুগম করবে ।” যখন তাদের সামনে কোনো সহিহ হাদিস পেশ করা হবে তখন তারা 
এই বৃলে প্রত্যাখ্যান করবে যে, এটি তো সহিহ মুসলিমে নেই । তখন ইমাম মুসলিম রাহ. (মৃ. 
২৬১হি/৮৭৫ঈ.) আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন- |) ৯০ শা & ৮ এন ৮৮৮ ৪ এ 
এ ৩০ ৬৯ 3554৯ ৬৯০ “অৰ্থাৎ আমি তো এ কিতাবে আমার নিকট যারা হাদিস শিখতে 
আসবে তাদের স্মরণ রাখার সুবিধার্থে কিছু হাদিস একত্রিত করেছি । আমি তো এ কথা বলিনি যে, এ 
সমষ্টির বাইরের সকল হাদিস দুর্বল, বরং এ কথা বলেছি যে, এই হাদিসগুলো সহিহ ৷” (প্রাগুক্ত, 
১২/৫৭১) 


হানাফিয়্যাহ & ১৮ 


www.almodina.com 


জলি এবানে ইমাম আবু যুরআ রাযি ও ইমাম ইবনে ওয়ারা রাহ.'র দূরদর্শিতার কথা চিন্তা করুন! 
রর কথা আজ আমাদের সমাজের কত নির্মম বাস্তবতা! 

< কথাও আমাদের স্মরণ রাখতে হবে যে, কোনো বিষয়ে বাহ্যবিরোধপূর্ণ হাদিসসমূহ যদি একাধিক 
গ্রন্থে বিবৃত হয় তাহলে নির্দিষ্ট কোনো গ্রন্থের হাদিসকে প্রাধান্য দেয়া যাবে না। সুতরাং কোনো 
করের একটি হাদিস সহিহ বুখারি কিংবা সহিহ মুসলিমে আছে এবং একই বিষয়ের ভিন্ন একটি হাদিস 
হু তিরমিযি অথবা অন্য কোনো গ্রন্থে বর্ণিত হয় তাহলে প্রথম হাদিসটি শুধু সহিহ বুখারি বা সহিহ 
সুদলিমে হওয়ার কারণেই প্রাধান্য পাবে না। অবশ্য এটি ব্যাপক আলোচিত একটি বিষয় । হাফিয ইবনে 
ক্রাসির রাহ. (মৃ. ৭৭৪হি.), মুহাক্িক ইবনুল হুমাম রাহ. (মৃ. ৮৬১হি.), আল্লামা কাসতাল্লানি রাহ, (মৃ. 
৯২হহি./১৫১৭ঈ.), আল্লামা মুল্লা আলি কারি রাহ. (মৃ. ১০১৪হি.), আল্লামা আবদুল হক মুহাদ্দিসে 
'নেহলবি রাহ. (মূ. ১০৫২হি.) প্রমুখ হাদিস বিশারদের সিদ্ধান্ত হচ্ছে যে, সহিহ বুখারি ও সহিহ মুসলিমের 
হাদিস শুধু বুখারি ও মুসলিমে হওয়ার কারণে অন্য কিতাবের হাদিসের ওপর প্রাধান্য পাওয়া স্বীকৃত ও 
অনুসৃত কোনো নীতি নয় । এ প্রসঙ্গে মুহাদ্দিস আবদুর রশিদ নু'মানি রাহ. (মৃ. ১৪২০হি.) তদীয় “আত 
ভাকীবাত আলা সাহিবিদ দিরাসাত” গ্রন্থে বিস্তারিত ও প্রামাণিক আলোচনা করেছেন। (আল 
আজওইবাতুল ফাযিলা; আবদুল হাই লাখনবি, টীকা: আবদুল ফাতাহ আবু গুদ্দাহ, পৃ. ২০২-২০৪, 
আকতাবুল মাতবৃআতিল ইসলামিয়্যা, আলেপ্পো, ৬ষ্ঠ সংস্করণ ২০০৫ঈ.) 

তিন. যয়িফ হাদিস সম্পর্কে এ ধারণা পোষণ করা ঠিক নয় যে, তা কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য হয় না। 
বরং মুসলিম উম্মাহর নির্ভরযোগ্য সকল হাদিসবিদের মতে ক্ষেত্র বিশেষে যয়িফ হাদিসও গ্রহণযোগ্য ও 
জ্বামলযোগ্য হতে পারে | ফাযাইলে আ'মালের ক্ষেত্রে যয়িফ হাদিসও যে গ্রহণযোগ্য তা তো শীর্ষস্থানীয় 
প্রায় সকল মনীষীরই সিদ্ধান্ত । ইমাম নববি রাহ. (মৃ. ৬৭৬হি./১২৭৮ইঈ.) লিখেন- ১ ০১-এ। ১* ৮.4২॥ 0 
৮১০৮ ৩৪ & ৮ Gall ৬২০৪ পল 3 AY BL 3 al আসা 5১০ 0৯৮৮ 3 FY 
সসৃহান্দিস ও ফকিহ আলিমগণ বলেন যে, ফাযাইল, তারগিব ও তারহিব তথা ভালো কাজের উৎসাহ এবং 
হ্ন্দ কাজ থেকে ভীতি প্রদর্শন সংক্রান্ত বিষয়ে যয়িফ হাদিসের ওপর আমল করা জায়িয, বরং মুস্তাহাব । 
তবে মাওযু হাদিসের ক্ষেত্রে এই হুকুম প্রযোজ্য নয় । (আল আযকার; নববি, পৃ.-১৩, দারুল কলম আল 

জারাবি, ১ম সংস্করণ ২০০২.) ট 
নববি রাহ. অন্যত্র বলেন- J J 3 mall ৬২৭৬৬ fal 35৯ এ sll G5 ও ১ “সকল 
জ্যালিষ এ বিষয়ে একমত যে, কারি কিকিখানিরযাজানি লাক নিন তি সে 
জারুৱঈন; নববি, পৃ. ৪) 

আল্গাৰা জালালুদ্দিন সুয়ুতি রাহ. (মৃ. ৯১১হি./১৫০৫ঈ.) বলেন- ৮০ 3 4 চে ০০০০। ০১৭ 0) 
৯৯ “ফাযাইলে আ'মালের ক্ষেত্রে যয়িফ হাদিসের ওপর আমল করার সুযোগ রয়েছে।” (আল হাবি 
লিল ফাতাওয়া; সুযৃতি, ২/১৯১, দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত, ১৯৮২৯.) 








হানাফিয়্যাহ # ১৯ 
www.almodina.com 


মুল্লা আলি কারি রাহ. (মৃ. ১০১৪হি.) বলেন- . এ .০৫। =; 3 4) _১:৯| “সর্বসম্মতিক্রমে 
ফাযাইলে আ'মালের ক্ষেত্রে যয়িফ হাদিসের ওপর আমল করা যাবে ।” (আল মাওযুআতুল কুবরা; আলি 
কারি, পৃ. ২০৯, কুদিমি কুতুবখানা, করাচি) 

এখানে সংক্ষিপ্তভাবে কয়েকজন মনীষীর উদ্ধৃতি পেশ করা হলো। অবশ্য ফাযাইলে আ'মালের ক্ষেত্র 
যয়িফ হাদিসের ওপর আমল করার জন্যে নির্ধারিত কিছু শর্ত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে 
আল্লামা আবদুল হাই লাখনবি রাহ. কর্তৃক রচিত এবং শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ,'র 
তা'লিককৃত “আল আজওইবাতুল ফাধিলা" (পৃ. ৩৬-৫৯) প্রভৃতি গ্রন্থ দেখতে পারেন । 

চার, যয়িফ হাদিসের আলোচনা প্রসঙ্গে এখানে আরেকটি কথা লক্ষণীয় যে, মুহাদ্দিসগণের মতে ফাযাইলে 
আ'মাল ছাড়া আহকামে শারইয়্যাহর বেলায়ও কিছু কিছু ক্ষেত্রে যয়িফ হাদিস গ্রহণযোগ্য ও আমলযোগ্য । 
নিম্নে এরকম দু'টি ক্ষেত্রের প্রতি কিছুটা আলোকপাত করা হলো: 

ক. কোনো বিষয়ে সহিহ হাদিস পাওয়া না গেলে সে ক্ষেত্রে নিজ কিয়াস ও যুক্তির চেয়ে যয়িফ হাদিসই 
অগ্রগণ্য । আর এটা ইমাম আবু হানিফা রাহ. (মৃ. ১৫০হি./৭৬৭ঈ.), ইমাম মালিক রাহ. (মৃ. 
১৭৯হি/৭৯৫ঈ.) ও ইমাম আহমদ বিন হাম্বল রাহ. (মৃ. ২৪১হি./৮৫৫ঈ.) প্রমুখ ইমামের নীতিগত 
সিদ্ধান্ত । এ ছাড়া ইমাম আবু দাউদ রাহ., ইমাম নাসায়ি রাহ., ইমাম আবু হাতিম রাহ. প্রমুখ মুহাদিসও 
একই মত পোষণ করেছেন । আল্লামা ইবনে হাযম যাহিরি রাহ. (মৃ. ৪৫৬হি./১০৬৩ঈ.) বলেন- ৯ 
4১০৭৪ ০০০4354৭০০৪ Of খল gf ৮৯২৩ Of ৪৬ ৩১০৪ ০৮৯ BT ৮৬ “ইমাম আবু 
হানিফা রাহ.'র সকল শিষ্য এ ব্যাপারে একমত যে, আবু হানিফার মাযহাবে কিয়াস ও রায়ের তুলনায় 
যয়িফ হাদিসই অগ্রগণ্য ৷" (মানাকিবুল ইমাম আবি হানিফা; যাহাবি, পৃ. ২১, মীর মুহাম্মদ কুতুবখানা, 
আরামবাগ, করাচি) ইবনে হাযম অন্যত্র লিখেন- 9 ./ ৬+ ০] | ৬১4এ। ০১৮৮ 20০৬ cn A JU 
,0১8 144 ১:৬৬ “ইমাম আহমদ বিন হাম্বল বলেন- যয়িফ হাদিসই আমাদের নিকট রায় ও যুক্তির চেয়ে 
অধিক পছন্দনীয় ৷” (আল মুহাল্লা; ইবনে হাযম, ৪/১৪৮, দারুল ফিকর, বৈরুত) আল্লামা ইবনুল কায়্যিম 
রাহ, (মৃ. ৭৫১হি./১৩৫০ঈ.) বলেন- 3 54১৪ $1 PLD ৬৫৮ ৮৮০] UT 5০৮] ০55০ i 
‘=> ৩৭ ৭ “সুতরাং যয়িফ হাদিস ও আসারে সাহাবাকে কিয়াস ও রায়ের ওপর প্রাধান্য দেয়া ইমাম 
আবু হানিফা ও ইমাম আহমদ উভয়ের মূলনীতি ছিল ।” (ই'লামুল মুয়াক্িয়িন; ইবনুল কায়্যিম, ১/৮১, 
খ. যদি কোনো যয়িফ হাদিস অনুযায়ী তাওয়ারুসে উম্মত তথা মুসলিম উম্মাহর নিরবচ্ছিন্ন কর্মধারা চলে 
আসে এবং আলিমগণ এ হাদিসকে গ্রহণ করে নেন তাহলে ওই যয়িফ হাদিসের ওপর আমল করা জায়িয 
তো বটে, ওয়াজিবও হতে পারে । এমন অনেক হাদিস রয়েছে যেগুলোর সনদ যয়িফ (সুত্র দুর্বল) হওয়া 
সত্বেও উলামায়ে উম্মত সে অনুযায়ী ফতওয়া দিয়ে থাকেন। হাদিসবিদদের স্বীকৃত নীতি হচ্ছে- | 
৷ এ৮ এ ০৪ 3১8৬ ০4 2.3 “মুসলিম উম্মাহ কোনো যয়িফ হাদিস গ্রহণ করে নিলে নির্দিধায় 
সেটার ওপর আমল করা যাবে ।” মুসলিম বিশ্বের অবিসংবাদিত হাদিস বিশারদ, আরবের সমাদৃত 


যাহ # ২০ 
wWww.almodina.com 


ক, আল্লামা শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ. (মৃ. ১৪১৭হি.) বলেন, এখানে - (আমল 
করা যাবে) এর মর্ম হলো- .4 ৮৮-০ )-। ১ ৩১০ ১০৫১১ 4 ০ “জরুরিভিত্তিতে হাদিসটির ওপর 
মাল করা হবে এবং ওই আমল করাটা হাদিসকে সহিহের মানে উত্তীর্ণ করবে ।” শায়খ সেখানে এ 
বিষয়ের কয়েকটি নমুনাও পেশ করেছেন। তন্ধ্যে একটি হচ্ছে- সুনানে তিরমিযিতে হাদিস এসেছে: 
=> এ J “খুনি নিহতের সম্পদের উত্তরাধিকারী হবে না।” ইমাম তিরমিযি রাহ, মে. 
২৭৯হি./৮৯২ঈ.) হাদিসটি সম্পর্কে মন্তব্য করে বলেন- ৷ ৯ ৬৪ ৯ ৪ ১ ও 3:০৯ ls 
“এই হাদিসটি সহিহ নয় । তদুপরি আলিমগণ এই হাদিসের ওপর আমল করে থাকেন ।” (বিস্তারিত 
দেখুন: আল আজওইবাতুল ফাযিলা, পৃ. ৫০ ও ২২৮-২৩৮) 

উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হলো যে, বিভিন্ন পর্যায়ে যয়িফ হাদিসও কাজে আসে । আরবের 
স্বনামধন্য হাদিস গবেষক, আল্লামা শায়খ মুহাম্মাদ আওয়ামা হাফিযাহুল্লাহ তার সাড়াজাগানো গ্রন্থ 
“আসারুল হাদিসিশ শারিফ ফিখতিলাফিল আয়িম্মাতিল ফুকাহা" (পৃ. ৩৬-৪১)-তে এ বিষয়ে চমৎকার 
আলোচনা করেছেন । আগ্রহী পাঠক তা দেখে নিতে পারেন । মোট কথা, যয়িফ হাদিস আর মাওযু হাদিস 
এক নয় । মাওযু হাদিস সর্বাবস্থায় পরিত্যাজ্য, পক্ষান্তরে যয়িফ হাদিস অধিকাংশ ক্ষেত্রেই গ্রহণযোগ্য । 
পাচ, হাদিস বর্ণনার ক্ষেত্রে সনদ বা সূত্র পর্যালোচনা করা একটি অপরিহার্য বিষয় । সনদ না থাকলে যার 
যা ইচ্ছা তা-ই হাদিস বলে চালিয়ে দিতে পারতো । তবে একথাও জেনে রাখা দরকার যে, ইসলামের 
প্রথম যুগসমূহে মানুষের মধ্যে ধার্মিকতা ও সততা প্রবল থাকার কারণে তখনকার সনদসমূহে তেমন 
দুর্বলতা পাওয়া যায় নাঃ যেমনটা পরবর্তী সনদসমূহে লক্ষ্য করা যায় । বিষয়টি আরেকটু খোলাসা করে 
বলি, বরাক নদীর মুখ জকিগঞ্জের বারঠাকুরী থেকে সুরমা নদীর উৎপত্তি বা শুরু । এখন সিলেট নগরীর 
সুরমা ব্রিজের নিচে ময়লা-আবর্জনা থাকলে সেটা নদীর উৎপত্তিস্থলেও ছিল- তা বলা যাবে না । সেখানে 
তো পানি স্বচ্ছ ছিল, এখানে এসে নষ্ট হয়ে গেল । ঠিক তেমনিভাবে কোনো সনদে পরবর্তীতে দুর্বলতা 
দেখা দিলে সেটা পূর্ববর্তীযুগেও দুর্বল ছিল- সাব্যস্ত হয় না। সুতরাং সনদের বাহানায় প্রমাণিত কোনো 
আমলকে অগ্রাহ্য করার সুযোগ নেই । আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি রাহ, (মৃ. ১৩৫২হি./১৯৩৩ঈ.) 
কতইনা সুন্দর বলেছেন- .$ - ৮ ৬ ৮৯ 3০০ ০৪ ৬৩৪২ 3 ৯১৫ ১এ ১০০১। ৩৬ “সনদ মূলত 
শরিয়তে নেই এমন বিষয়ের অনুপ্রবেশ থেকে প্রতিবন্ধক স্বরূপ, শরিয়ত প্রমাণিত কোনো বিষয়কে বের 
করার জন্য নয়” (দেখুন: বাসতুল ইয়াদাইন; কাশ্রিরি, পৃ. ২৬, মাআরিফুস সুনান; বানুরি, ৬/৩৮০, 
শায়খ আৰু গুদ্দাহর “উজুবুল আমাল বিল হাদিসিয যায়িফ...” শীর্ষক প্রবন্ধ; আল আজওইবাতুল 
ফাষিলার সঙ্গে যুক্ত, পৃ. ২৩৮) 

সর্বশেষ আরেকটি বিষয়ের প্রতি বিজ্ঞ পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। তা হলো, জ্ঞান-বিজ্ঞানের 
চরম উৎকর্ষের এই যুগে হাদিস গ্রস্থাদি প্রচুর সংখ্যায় প্রকাশিত ও সহজলভ্য হওয়া, কিংবা ইন্টারনেট- 
অনলাইনে অনায়াসে হাদিসের সন্ধান পেয়ে যাওয়া কস্মিনকালেও পূর্ববর্তী মনীষীদের চেয়ে আমাদের 
হাদিসজ্ঞান বেশি হওয়ার প্রমাণ নয় । এ ধরনের চিন্তা করা মারাত্বক ভুল এবং বাস্তবতা বিবর্জিত । 
শায়খুল ইসলাম হাফিয ইবনে তাইমিয়া রাহ. (মৃ. ৭২৮হি./১৩২৮ঈ.) অত্যন্ত সত্য কথা বলেছেন- ৬ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২১ 


www.almodina.com 


ও] এ 3 4৩৯০৩ cs ১8 ও জ OY ASS ৩৪০৪ ০০ ২০৭৮ pl lS ০১১ ods ৬৯ 4 19৩ 
রিও Lal 3১55৪ ১৮০৮ 91 ০৯ ৩০ “হাদিসের এ সকল গ্রন্থ সংকলিত হওয়ার পূর্বে যে সব ইমাম 
অতিক্রান্ত হয়ে গেছেন তারা পরবর্তীদের চেয়ে অনেক বেশি হাদিসের জ্ঞান রাখতেন । কারণ, তীদের 
নিকট এমন বহু হাদিস ছিল যা আমাদের পর্যন্ত মাজহুল (অজ্ঞাত) বা মুনকাতি' (বিচ্ছিন্ন) সনদে 
পৌছেছে, কিংবা আদৌ পৌছেনি ৷” (রাফউল মালাম আনিল আযিম্মাতিল আ'লাম; ইবনে তাইমিয়া, পৃ. 
১৮) 

অতএব, কোনো হাদিসের সনদের বাহ্যিক দুর্বলতা দেখে সেটাকে পরিত্যাজ্য জ্ঞান করা, দু'একটি 
হাদিসগরস্থ অধ্যয়ন করেই কোনো মাসআলায় সিদ্ধান্ত গ্রহণ করা, নিরবচ্ছিন্ন কর্ম পন্থায় চলে আসা উম্মাহর 
কোনো আমলকে ভুল আখ্যায়িত করা এবং উম্মাহর অনুসৃত ইমামগণ সম্পর্কে অযাচিত মন্তব্য করা 
কোনোক্রমেই সমীচীন নয় । বরং এসব তো ব্যক্তির জ্ঞানের অপরিপক্কতা, চিন্তার অগভীরতা, মানসিক 
রুগ্নতা এবং চারিত্রিক দুর্বলতারই পরিচায়ক । 

এখানে এ সীমিত পরিসরে সংক্ষিপ্তভাবে কয়েকটি মৌলিক বিষয়ের প্রতি আলোকপাত করা হলো । বস্তুত 
এখানে বিশদ আলোচনার অবকাশও নেই। বিস্তারিত জানার জন্যে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের 
পরামর্শে এসংক্রান্ত নির্ভরযোগ্য প্রামাণিক গরস্থাদি অধ্যয়ন করা যেতে পারে । আল্লাহ তাআলা আমাদের 
সবাইকে সিরাতে মুসতাকিমের ওপর চলার, উম্মাহকে এ পথে আহবান করার এবং আল্লাহর জমিনে 
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার তাওফিক দান করুন । আমিন ১ 





* চট্টগ্রামের মাসিক “আত তাওহীদ” এর অক্টোবর ২০১৪ সংখ্যায় প্রকাশিত 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২২ 


তু 
www.almodina.com 


৮. 


৯. 


১০ 


ফিকে হানাফির দলিল সম্বলিত গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রন্থ 


আসারুস সুনান: আল্লামা যাহির হাসান নিমাওয়ি রাহ, (মৃ. ১৩২২হি.) | উসতায মুহাম্মাদ 
আশরাফ-এর তাহকিকসহ প্রকাশিত । 


. ই'লাউস সুনান: আল্লামা যাফার আহমদ উসমানি রাহ. (মৃ. ১৩৯৪হি.) । শায়খুল ইসলাম তাকি 


উসমানি হাফিযাহুল্লাহ'র সংক্ষিপ্ত টিকা-টিপ্পনিসহ প্রকাশিত । 


. আল ইনতিসার ওয়াত তারজিহ লিল মাযহাবিস সাহিহ: মুহাদ্দিস সিবৃত ইবনুল জাওষি রাহ. (মৃ. 


৬৫৪হি.) । আল্লামা যাহিদ কাউসারি রাহ. (মৃ. ১৩৭১হি.)'র তা'লিকসহ প্রকাশিত । 


. আল বুরহান শারহু মাওয়াহিবির রাহমান ফি মাযহাবি আবি হানিফা আন নু'মান: তারাব্লুসি রাহ, 


(মৃ. ৯২২হি.) । ড. আহমাদ হাসান মুহি উদ্দিন-এর তাহকিকসহ প্রকাশিত । 


. আত তা'রিফ ওয়াল ইখবার বিতাখরিজি আহাদিসিল ইখতিয়ার: আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা 


রাহ, (মৃ. --)। 


. আত তাফসিরাতুল আহমাদিয়্যাহ ফি বায়ানিল আয়াতিশ শারইয়্যাহ: মোল্লা জিউন রাহ, (মৃ. 


১১৩০হি.)। 


, আল জাওহারুন নাকি ফির রাদ্দি আলাল বাইহাকি: শায়খ আলাউদ্দিন তুরকুমানি রাহ, (মৃ. 


৭৫০হি.) । “আস সুনানুল কুবরা; বাইহাকি'র সঙ্গে প্রকাশিত । 

আল হাওয়ি ফি বায়ানি আসারিত তাহাওয়ি: শায়খ আবদুল কাদির আল কুরাশি রাহ, (মৃ. 
৭৭৫হি.)। সায়্যিদ ইউসুফ আহমাদ-এর তাহকিকসহ প্রকাশিত । 

আল হুজ্জাহ আলা আহলিল মাদিনাহ: ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান রাহ, (মূ. ১৮৯হি.)। মাহদি 
হাসান জিলানি-এর তাহকিকসহ প্রকাশিত । 


.দালাইলুল কুরআন আলা মাসাইলিন নু'মান: (আহকামুল কুরআন নামে প্রসিদ্ধ) হাকিমুল উম্মত 


আশরাফ আলি থানবি রাহ.'র তত্ত্বাবধানে আল্লামা ইদরিস কান্ধলবি রাহ. এবং মুফতি শফি রাহ. 
প্রমুখ আলিমের সমন্বয়ে সংকলিত এবং প্রকাশিত । 


১১. উকুদুল জাওয়াহিরিল মুনিফা ফি আদিল্লাতি মাযহাবিল ইমাম আবি হানিফা ...: আল্লামা মুরতাযা 


যাবিদি রাহ. (মৃ. ১২০৫হি.)। 


১২. আন নুকাতুত তারিফা ফিত তাহাদ্দুসি আন রুদুদিবনি আবি শায়বা আলা আবি হানিফা: আল্লামা 


যাহিদ কাউসারি রাহ. (মৃ. ১৩৭১হি.)। 


১৩.ফিকহুস সুনানি ওয়াল আসার: আল্লামা আমিমুল ইহসান মুজাদ্দিদ রাহ. (মৃ. ১৩৯৪হি.)। 
১৪.আল ফিকহুল হানাফি ও আদিল্লাতুহু: শায়খ আসআদ মুহাম্মাদ সাঈদ । 

১৫.আল ফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদিদ: ---- 

১৬.খুলাসাতুল আসার: মাও. উবাইদুল্লাহ ফারুক দা. বা. । 


প্রভৃতি রহ । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৪ 


www.almodina.com 


৮. 
৯. 


বহুল ব্যবহৃত কয়েকটি পরিভাষা 


হাদিস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা, কাজ, মৌন অনুমোদন, তীর গুণাবলী, এমনকি 


নিদ্রা ও জাগরণের যাবতীয় আচার-আচরণকে হাদিস বলা হয় । অবশ্য পূর্ব যুগীয় মনীষীগণ সাহাবি, 
তাবিয়ি ও তাবয়ে তাবিয়িদের কথা-কাজের বিবরণ এবং তাদের ফতওয়া সমূহের উপরও হাদিস শব্দটি 
ব্যবহার করতেন । 


. আসার: এই শব্দটি হাদিসের সমার্থক হিসেবেও ব্যবহৃত হয় । আবার বিশেষভাবে সাহাবা ও তাবিয়িনের 


কথা ও কাজের বিবরণকে আসার বলা হয় । 


. মারফু*: যে বর্ণনার সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন কিংবা তার 


গুণাবলী ও বৈশিষ্ট্যাবলীর সঙ্গে তাকে হাদিসে মারফু' বলা হয় । এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে। 


* মাওকুফ: যে বর্ণনা সাহাবির কথা, কাজ ও অনুমোদনের সাথে সম্পর্কিত তাকে মাওকুফ বলে । 
. মাকতু': যে কথা ও কাজের বিবরণ কোনো তাবিয়ি বা তৎপরবর্তী কারো সাথে সম্পর্কিত তাকে মাকতু' বলে। 
. সহিহ: যে হাদিস অবিচ্ছিন্ন সূত্রে শুরু থেকে শেষ পর্যন্ত এমন বর্ণনাকারীদের মাধ্যমে বর্ণিত হয়েছে, 


যাদের প্রত্যেকেই পূর্ণ আদিল বা বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, ছ্বীনদার এবং উন্নত শিশ্টাচারের অধিকারী হবেন 
এবং পূর্ণ স্মৃতিশক্তির অধিকারী বা সংরক্ষণ গুণের মালিক হবেন । আর বর্ণনাটি যদি তাদের চেয়েও 
নির্ভরযোগ্য কোনো বর্ণনাকারীর বর্ণনার পরিপন্থী না হয় এবং বর্ণনায় যদি কোনো প্রচ্ছন্ন সূক্ষ্ম ক্রটি 
বিদ্যমান না থাকে তাহলে এ ধরনের হাদিসকে সহিহ বলা হয় । 


. হাসান: সনদের বিচার-বিশ্লেষণে যে হাদিস সহিহ'র মানে উন্নীত হয় না, কিন্তু যয়িফ'র স্তরভুক্ত বলেও 


গণ্য করা যায় না- এ ধরনের হাদিসকে হাসান বলা হয় । এটা আবার দু'প্রকার: ১. হাসান লি-যাতিহিঃ 
যে হাদিস ধারাবাহিক সূত্রে এমন আদিল বা বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ রাবি কতৃক বর্ণিত, যার সংরক্ষণগুণ বা 
স্মৃতিশক্তি সামান্য দুর্বল । এতদসঙ্গে এটি *শায' (তোর চেয়ে নির্ভরযোগ্য রাবি কতৃক বর্ণনা বিরোধী) নয় 
এবং “মা'লুল' (তাতে প্রচ্ছন্ন কোনো ক্রটি)ও নয় । ২. হাসান লি-গায়রিহি: যে হাদিসের সনদে মিথ্যার 
অভিযোগে অভিযুক্ত কোনো রাবি নেই। হাদিসটি 'শায'ও নয় এবং তাতে কোনো 'ইল্লাত' (প্রচ্ছন্ন 
ক্রটি)ও নেই, তদুপরি একাধিক সূত্রে বর্ণিত, এ ধরনের হাদিসকে হাসান লি-গায়রিহি বলা হয় । 
যয়িফ: যে হাদিসে সহিহ কিংবা হাসানের শর্তাবলী বিদ্যমান নেই তাকে যয়িফ বলে । 

মাওযু': যে মিথ্যা-মনগড়া উপাখ্যান নিজেথেকে তৈরী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
বক্তব্য বলে চালিয়ে দেওয়া হয়েছে তাকে মাওযু' বলে । 


১০. মুসনাদ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা, কাজ ও মৌন অনুমোদনের বর্ণনা যদি অবিচ্ছিন্ন 


সূত্রে বর্ণিত হয় তাহলে তাকে মুসনাদ বলে । 


৯১. মুরসাল: যে হাদিসের সনদের শেষ প্রান্তে তাবিয়ির পরবর্তী ব্যক্তি বিচ্যুত হয়েছেন তাকে মুরসাল বলা হয় । 
৯৯ মুযতারিব: যে হাদিস একাধিক পঙ্থায় বর্ণিত; প্থাগুলোর কোনো একটিকে অন্যগুলোর ওপর প্রাধান্য 


দেওয়া যায়নি, তাকে মুযতারিব বলা হয় । বিভিন্ন পন্থায় বর্ণনার বিষয়টি একজন বর্ণনাকারী থেকেও হতে 
পারে কিংবা একাধিক বর্ণনাকারী থেকেও হতে পারে । আর বর্ণনার ভিন্নতার বিষয়টি সনদের ক্ষেত্রেও 
ঘটতে পারে, মতনের ক্ষেত্রেও ঘটতে পারে, আবার সনদ-মতন উভয় ক্ষেত্রেও ঘটতে পারে । 


৩ মুনকাতি': যে হাদিসের সনদ থেকে এক বা একাধিক বর্ণনাকারী বিচ্যুত হয়েছেন, তবে তা 


ধারাবাহিকভাবে পর পর নয় । 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৫ 


www.almodina.com 


সংকলকের জীবনী 

নাম: এই মূল্যবান গ্রন্থের সংকলকের নাম হচ্ছে আবদুল্লাহ । পিতার নাম মুসলিম । নিজ এলাকার দিকে 
সম্বন্ধ করে তাকে আবদুল্লাহ বিন মুসলিম বাহলবি বলা হয় । 
জন: তিনি পাকিস্তানের মূলতান প্রদেশের শুজাআবাদের অন্তর্গত রতিহযমণিতি এবং ইলম-উলামার কারণে 
প্রসিদ্ধ বাহলিতে ১৩১৩ হিজরি মুতাবিক ১৮৯৬ ঈসায়ির রামাযান মাসের শুরুর দিকে মঙ্গলবার দিনে জন্ম 
গ্রহণ করেন। 
শিক্ষার্জন: জীবনের চতুর্থ বছর থেকেই শায়খ সায়্যিদ মুহাম্মাদ শাহ'র তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা অর্জন 
করেন । তীর পিতা শায়খ মুসলিম রাহ. স্বীয় ছেলের তা*লিম-তারবিয়াবের প্রতি খুবই সতর্ক ও যত্নবান 
ছিলেন । তিনি ছোট-বড় সব বিষয়ে ছেলের খবর রাখতেন এবং সর্বদা তাকে উঁচু হিম্মত এবং চেষ্টা- 
পরিশ্রম করে ইলম অর্জন করতে উদ্বুদ্ধ করতেন । শায়খ বাহলবি রাহ.'র শিক্ষা জীবন শুরু হয় বারাকাত 
এবং শুভলক্ষণ হিসেবে পবিত্র কুরআন হিফয করার মাধ্যমে; যেটা এ উপমহাদেশের আলিমগণের 
সাধারণ রীতিতে পরিণত হয়েছে । কুরআনে কারিম হিফয করে তিনি ইসলামি ও আরাবি জ্ঞান অর্জনের 
প্রতি মনোনিবেশ করেন । নিজ এলাকার শীর্ষস্থানীয় আলিমগণের কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করেন। 
তাদের মধ্যে শায়খ মাওলানা গোলাম রাসূল এবং শায়খ মাওলানা আবদুর রাহমান রাহ. সবিশেষ 
উল্লেখযোগ্য । 
অতপর আল্লাহ তাআলা তাকে ইলম অর্জনের লক্ষ্যে সফর করারও সুযোগ করে দেন। তিনি নিজের 
জ্ঞানের পরিধি বিস্তৃত করার আশায় এবং বড় বড় মনীষীদের কাছ থেকে হাদিস, তাফসির, ফিকহ, 
আরাবি ভাষা ও সাহিত্য ইত্যাদি বিষয়ে ইলমি ইস্তিফাদার প্রত্যাশায় বিশ্ববিখ্যাত দ্বীনি মারকাষ দারুল 
উলূম দেওবন্দে পাড়ি জমান ৷* 
তীর শীয়খগণ: যুগশ্রেষ্ঠ যে সকল মনীষীর শিষ্য হওয়ার গৌরব তিনি অর্জন করেছেন তাদের কয়েকজনের 
নাম এখানে উল্লেখ করা হলো: 

১. শায়খুল হিন্দ মাহমুদ হাসান রাহ, 

২. ইমামুল আসর আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি রাহ, 

৩. আল্লামা শাবিক্ষর আহমদ উসমানি রাহ. 

৪. হাকিমুল উম্মত আশরাফ আলি থানবি রাহ. 

৫. মাওলানা আসগর হুসাইন রাহ. 

৬. শায়খুত তাফসির আল্লামা আহমদ আলি লাহুরি রাহ, 
উলামায়ে কেরামের স্তুতি: শীর্ষস্থানীয় আলিমগণ তার প্রশংসা করেছেন। তার প্রতিভা ও মর্যাদার স্বীকৃতি 
প্রদান করেছেন । বিশেষভাবে শায়খ আহমদ আলি লাহুরি রাহ., শায়খ আল্লামা ইউসুফ বানুরি রাহ, 


২ আল্লামা আবুল হাসান আলি নাদাবি রাহ. বলেন, দারুল উলৃম দেওবন্দকে একেবারে যথার্থভাবেই আযহারুল হিন্দ (হিন্দুস্তানের জামিয়া আযহার) 
বলা হয়। বরং কোনো কোনো দৃষ্টিকোণ থেকে তো এটা মিসরের জামিয়া আযহার থেকেও উন্নত । (কারওয়ানে যিন্দেগি, ২/৩০০) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৬ 


www.almodina.com 


(খলিফায়ে হাকিমুল উম্মত থানবি) রাহ. এবং বীর মুজাহিদ আতাউল্লাহ শাহ বুখারি রাহ. প্রমুখ তীর 
ইলমি তাবাহহুর (জ্ঞান গভীরতা) এবং ইলমে দ্বীন প্রচার-প্রসারে তার বহুমুখী খিদমাতের আকুষ্ঠ সাক্ষ্য 
প্রদান করেছেন । 

দ্বীনি খিদমাত: তিনি বিভিন্ন দ্বীনি খিদমাত করে গেছেন; যা তার জন্যে সাদাকা জারিয়া হিসেবে পরিগণিত 
হবে। তন্মধ্যে বাহলি গ্রামে “মাযহারুল উলুম” নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন। তিনি এখানে 
কোনো ধরনের বেতন-ভাতা ছাড়াই খিদমাত করতে থাকেন। তীর ইখলাস ও অক্লান্ত পরিশ্রমের ফলে 
এই মাদরাসাটি কিছু দিনের মধ্যেই তালিবে ইলমদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। উপরস্ত তার বন্ধ 
মহলের আগ্রহ-অনুরোধে শুজাআবাদ শহরে “আশরাফুল উলুম” নামে আরেকটি মাদরাসা প্রতিষ্ঠা করেন। 
রচনা; বস্তুত তিনি অত্যন্ত কঠোর পরিশ্রমী এবং ইলমি কিতাবাদি অধ্যয়নে খুবই আগ্রহী ছিলেন। দ্বীনি 
সব বিষয়ে অধ্যয়ন থাকলেও তাফসির বিষয়ক গ্রস্থাদি অধ্যয়নের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। তীর 
ছোট-বড় রচনার সংখ্যা চল্লিশের কাছাকাছি । বেশির ভাগই দাওয়াত ও ইরশাদ, আকিদা বিশুদ্ধ করণ ও 
সমাজ সংস্কার বিষয়ক তন্মধ্যে উল্লেখযোগ্য হল: ১. তাফসিরে বাহলবি (সূরা আল ফাতিহা থেকে সূরা 
আল আনআম পৰ্যন্ত তাফসির প্রকাশিত হয়েছে)। ২. আদিল্লাতুল হানাফিয়্যাহ (এটা আমাদের সামনের 
এই মূল গ্ৰন্থ) 

বৈশিষ্ট্য: তার অনেক বৈশিষ্ট্যদের মধ্যে কোনটি এমন যা এখানে আলোচনা করে বুঝানো যাবে। 
শরিআতের ওপর অটল ও অবিচল থাকা, দেশ ও জাতির কল্যাণে অক্লান্ত পরিশ্রম করা ইত্যাদি । দেশে 
ইসলামি আইন বাস্তবায়নের লক্ষ্যে অনেক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। 
১৯৭০ সালে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। 
মৃত্যুঃ ৮৫ বছরের বর্ণাঢ্য জীবন অতিবাহিত করে অসংখ্য-অগণিত ভক্ত-অনুরক্ত রেখে ২২ মুহার্রাম 
১৩৯৮ হিজরিতে আপন মাওলার সানিধ্যে পাড়ি জমান । জানাযার নামাযে প্রচুর মানুষের সমাগম হয় 
এবং হাফিযুল হাদিস আল্লামা আবদুল্লাহ দরখাস্তি রাহ, তীর জানাযার নামাযের ইমামতি করেন । নিজের 
হাতে গড়া আশরাফুল উলুম মাদরাসার পাশে তাকে দাফন করা হয় । 


হানাফিয়্যাহ # ২৭ 


www.almodina.com 


সংকলকের ভূমিকা 

এপ ৪৬ (১৩ ১ DLA) 59401 ey UL পল ০৯১] dW Dy & ০ 
102455904০০ y LPL dN ৬৬ ১০০০৪ USA ৪5৪ 3 dl ৪৩ 3 599০9 

৩190 ৮৮) & ৬০০৮ ০৮০১ ৮১৩০ ১৪১০০ wal ভা ও 
হামদ ও সালাতের পর, এই কিছু সংখ্যক হাদিস, যা আমি সংকলন করেছি 
নির্ভরযোগ্য উৎসগরস্থ থেকে, বিভিন্ন হাদিসগ্স্থ থেকে এগুলো আমি সংগ্রহ করেছি। 
সাথে সাথে অধ্যায়গুলোর সঙ্গে সামঞ্জস্যশীল সাহাবা-তাবিয়িনের বাণীসমূহও 
সংযোজন করেছি । বিধি-বিধান সংক্রান্ত হাদিসসমূহের ক্ষেত্রে আমি ইমাম আবু 
হানিফা রাহ,'র মাসআলা (মাযহাব)'র লক্ষ্য রেখেছি; যাতে এগুলো হানাফি 
মাযহাবের অনুসারী হাদিসের ছাত্রদের জন্যে ফকিহুল উম্মত (আবু হানিফা রাহ.)'র 
মাযহাবের বিশুদ্ধতার প্রমাণ হয় এবং ইমামগণের ইখতিলাফের ক্ষেত্রসমূহে তাদের 
অন্তরের জন্যে প্রশাস্তিদায়ক হয় । 
আর বিষয়টির জন্যে ব্যাপক সময়, উৎকৃষ্ট যোগ্যতা এবং পূর্ণ মনোযোগের 
প্রয়োজন । আর আমি তো এ ময়দানের অশ্বারোহী নই। প্রাচীনকালে প্রবাদবাক্যে 
বলা হতো, ১৬০৩। এ, ৬ ৷ “গাধায় না পারলে গর্দভশাবকের উপর আরোহণ 
করো ৷" [নাই মামুর চে’ কানা মামু ভালা] 
সুতরাং আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ, তার শক্তি-সামর্থ নিয়ে, বারাকাতের 
আশায় এবং শিক্ষার্থীদের সেবার উদ্দেশ্যে আমি অগ্রসর হলাম । আল্লাহ তাআলার 
নিকট আমি প্রার্থনা করছি, তিনি যেন এটা দ্বারা সংকলক ও শিক্ষার্থীদেরকে উপকৃত 
করেন । আমি গ্রন্থটির নাম রেখেছি, ৮ | 4এ। ০১-০- ০০ SL ২৮১৯ 
850 ৮৮০] ৬৪১৬৭।। ৩ 


* আরাৰি ছাপায় মুহাম্মাদ রাহমাতুল্লাহ নাদাবি কিতাবটির নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছেন, $4 ৮ এ ৬১৩ ৬+ | Uf 
এ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৮ 


www.almodina.com 


uu) ০৬৮.) 


কিতাবুল ঈমান 

০৮৮313১০313 ০৬ টা 971 

অধ্যায়- ১: ঈমান, ইসলাম ও ইহসান 
4১ EE 6 2] ক 53 এ]। 150 এ ১৯ এ 20৬ এ এ dil ৪৮১ ols) ৮০০ ১৪77 
৩৩০৮৬ এন ৬ 8৭0 fn এ ৩৭ ০০১৮ ৬৩ পা pf এ 
০৬৯1৭ 6:06) এসএ এত এ ৬৮০) এরি) এ| ক) এপ ploy এ dt এএ 
২০৯০১ ০৩৯ hy dh bl থ1% bf pss ১09০3 : es Se ঞ। এত dh 055 08 ০) 
SE J CE এ ০১৬৫৭ এ EE ০৫ 594০ (৮? BEN লাঠি? SX yd 


৮০৮০4 


৮০০9১? 4৩5 ১৪4০৮ 2১:08. 10৩)1 ০6 S006 49 SES এ এ 0৫ 
০3০০ 0৬ (4০52 ০১ ১৪৬০৪ ১৮৯1 009 


৯: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন; একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
ক্বলইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম; ইত্যবসরে সাদা ধবধবে কাপড় পরিহিত ও কুচকুচে 
কালো চুলধারী একজন লোক এসে আমাদের নিকট উপস্থিত হলেন ৷ তার মধ্যে (আগন্তুকের ন্যায়) 
নকরের কোনো চি] (ধুলাবালি, ঘাম) দেখা যাচ্ছিল না, অথচ আমাদের কেউ তাকে চিনতে পারছিল না । 
অবশেষে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটে এসে তীর হাঁটুদ্বয়ের সাথে নিজের 
ইনু মিলিয়ে নিজের হস্তদ্ধয় তার উরুর উপর রেখে বসলেন এবং বললেন, হে মুহাম্মাদ! ইসলাম 
নল্দূর্ক আমাকে বলুন। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো তুমি 
হম ও অন্তরে এ কথার সাক্ষ্য দিবে যে, আল্লাহ ব্যতীত কোনো মা*বুদ নেই এবং মহাম্মাদ সাল্লাল্লাহু 
জালহহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল । সালাত প্রতিষ্ঠা করবে । যাকাত আদায় করবে । রামাযান মাসে 
ক্লোলা রাখবে এবং সামর্থ হলে হাজ্জ আদায় করবে । আগন্তক বলে উঠলেন, আপনি ঠিকই বলেছেন । 
কত্ত উমর বলেন, নবাগত ব্যক্তির এরূপ প্রশ্ন করা এবং সত্যায়ন করা দেখে আমরা বিস্মিত হলাম ৷ 
পর আশম্গুক বললেন, এবার আমাকে ঈমান সম্পর্কে অবগত করুন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ন্ুসুলকে এবং পরকালকে সত্য বলে বিশ্বাস করবে । আর প্রত্যেক ভাল-মন্দ সম্পর্কে তথা তাকদিরে 
ছিশ্বাদ রাখবে । আগন্তক বলে উঠলেন, আপনি ঠিকই বলেছেন । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৯ 


www.almodina.com 


৬০৮6 ৫ 45 HS ওর এর ১৬ 0 ভেরি ঞ 28৫ fs 208 SOLE ০৪ ৬১৯6 :0৪ 
&৫। ৫১:০৫ ভন ১৪ ৮৮৯৪ :0$ 49 ০০ ও 03040 ৬ 0৫ BL ০৪ 
রি he চি GE Ft ০৪ ০] ৬ 59 si ০০১ Aw BAL bd SH bt, রর 


এ জা 2 4, 06 এ 45509 BC 40) ০ SIH 1৮ Gy is 0৪ 


৬৬০০০ ৩১০৭১৮৮92১4 
তিনি পুনরায় প্রশ্ন করলেন যে, এবার আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো, তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত করবে যেন তুমি তাকে 
চাক্ষুস দেখতে পাচ্ছ, আর যদি দেখতে না পাও; তাহলে মনে করবে যে, তিনি নিশ্চয় তোমাকে 
দেখছেন। এবার তিনি কিয়ামত কবে হবে জানতে চাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, এ বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন। তিনি বললেন, তাহলে এর 
নিদর্শনসমূহ আমাকে বলে দিন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাসি আপন মনিব 
জন্ম দিবে এবং তুমি দেখতে পাবে যে, যাদের পায়ে জুতা ও গায়ে কাপড় ছিল না দরিদ্র, রাখাল শ্রেণীর 
তারা বড় বড় প্রাসাদ ও সুউচ্চ অট্টালিকা পরস্পরে গর্ব-অহংকারে প্রতিদ্বন্থীতায় লিপ্ত হবে । হযরত উমর 
রাযি. বলেন, এরপর লোকটি চলে গেলেন এবং আমি কিছু দিন অতিবাহিত করলাম । অতপর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে উমর! তুমি কি জান প্রশ্নকারী কে? আমি 
বললাম, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি 
ছিলেন জিবরীল । তোমাদেরকে দ্বীন শিক্ষা দেয়ার জন্য তোমাদের কাছে এসেছিলেন । (সহিহ বুখারি, 
সহিহ মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত উমর ইবনুল খাত্তাব রাযি. । তার উপনাম আবু হাফস । নুবুওয়াতের ষষ্ট কিংবা 
সপ্তম বছর চল্লিশ জন পুরুষ এবং এগারো জন মহিলার পর তিনি ইসলাম গ্রহণ করেন । তার ইসলাম 
গ্রহণের ঘটনা খুবই প্রসিদ্ধ । হকের বিজয় এবং বাতিল নিশ্চা] করণে তার বিশেষ অবদানের কারণে 
তাঁকে “আল ফারুক’ উপাধিতে ভূষিত করা হয়। সুপ্রসিদ্ধ এই সাহাবি মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা 
ছিলেন । তীর অনেক বৈশিষ্ট্য রয়েছে। ২৩ হিজরির যিলহজ্জ মাসে শাহাদাত বরণ করেন । সাড়ে দশ 
বছর খিলাফাতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন । আল্লামা শিবলি নু'মানি রাহ. তার জীবনের বিভিন্ন দিক নিয়ে 
“আল ফারুক” নামে গবেষণামূলক একটি গ্রস্থ রচনা করেছেন । তা ছাড়া তিনি শুরা ভিত্তিক ইজতিহাদের 
মাধ্যমে যে সকল মাসআলার সমাধান করেছিলেন- শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রাহ. সেগুলো 
“সালায়ে ফিকহে উমার রাযি.’ নামে সংকলন করেছেন । তালিবুল ইলম ভাইয়েরা এদু'টি দেখে নিলে 
অনেক নতুন বিষয়ের জ্ঞান অর্জিত হবে ইনশাআল্লাহ । ও <= ০১০১ ৬ 5- ৬৯ ১ ২৪১ 494৭ dG 
৮1 50555 al 0 
প্রাসঙ্গিক আলোচনা: এই হাদিসটি হাদিসে জিবরিল নামে সমধিক প্রসিদ্ধ । তা ছাড়া এটাকে “উম্মুস 
সুনান', “উম্মুল জাওয়ামি', “উম্মুল আহাদিস', “হাদিসুল ইহসান’ ইত্যাদি নামেও উল্লেখ করা হয় । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩০ 


www.almodina.com 





এই হাদিসের প্রেক্ষাপট হলো, ... *৮এাঁ ৮1৪5 3 এই আয়াত নাযিল হওয়ার পর থেকে সাহাবায়ে 
জাম রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো প্রশ্ন করতে শংকাবোধ করতেন । 
ভ্রল্যদিকে তাদের মন চাচ্ছিল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ থেকে পূর্ণ 
শরিআতের সারনির্ধাস-এর আলোচনা যদি শুনা যেত তাহলে অনেক উপকার হত । আর যেহেতু আ'রাবি 
$বেদুঈন) সাহাবিদের ক্ষেত্রে তেমনটা পাবন্দি ছিল না তাই তাদের আগ্রহ ছিল যে, কোনো আ’রাবি এসে 
ক্লূলুল্াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে নিলে আমরাও উপকৃত হয়ে যেতাম । বস্তুত আল্লাহ 
ভাজ্বালা হযরত জিবরিল আ.-কে পাঠিয়ে তাদের সেই আগ্রহ পূরণ করা হলো । জিবরিল আ. তালিবে 
ইলম রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমাতে উপস্থিত হলেন। 

০১ ৮০৬ 4৫১০ _ এখান থেকে বুঝা গেল, তালিবুল ইলমের লিবাস সাদা হওয়া উচিত। 

০২৪ ১ ১৬৬ - চুল কালো থাকা যৌবনকালের নিদর্শন । বস্তুত ওই সময়ই জ্ঞান অর্জনের মোক্ষম 
সময় । 

<5, ২০ _ তালিবুল ইলমও স্বীয় উসতাযের সামনে এভাবে 'তাশাহহুদ'র মতো বসা উচিত। 

৮ ১4৬ &| ৮০ ঞ। ০১১ এ _ এখানে প্রশ্নকারীর অনাকা্কিত সম্বোধনের পরও রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম রাগাশ্থিত হননি, বরং স্নেহের সাথেই লোকটির উত্তর দিয়েছেন- একজন মুআল্লিম 
(শিক্ষক)'র গুণ এমনই হওয়া চাই । 

৬০ ৩! _ এখানে ৪১৬৬] না বলে খিতাব বা সম্বোধনের শব্দ ব্যবহার কণে বুঝানো হল যে, শুধু জানা 
হথেষ্ট নয়, তোমাকে আমলও করতে হবে । 

০3 ০০ ৬০সা - রঈসুল আহরার মাও. হাবিবুর রাহমান তাসাওউফ সম্পর্কে শায়খুল হাদিস 
্কারিয়্যা রাহ.কে জিজ্ঞেস করে সময় দিতে চাইলে শায়খুল হাদিস রাহ. মুসাফাহা করতে করতে উত্তর 
লিয়ে দিলেন যে, তাসাওউফের সূচনা ৩৬১ .খ। এ থেকে আর সমাপ্তি 4, ৬৬ &॥ এ 0 (আপ 
দিতি, ১/৪৯) 

৪৬ ০০4০৮ ৬০ ৫১০০৪ ৬ - রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ 3 “আমি জানি না’ এভাবে না 
কালে ‘এ বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন’ বলেছেন; এ কথার প্রতি ইঙ্গিত 
ক্লু জন্যে যে, এই প্রশ্নের উত্তর কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। তা ছাড়া এখান থেকে 
জ্মাক্রেকট শিক্ষা হল যে, কোনো কিছু জানা থাকলে নিঃসংকোচভাবে ৮০ 3 “জানি না’ বলে দেয়া লজ্জার 
উজ নহ । বড়রা তো বলেছেন, । ০০০ ৪১ 3 ‘জানি না (বলা) জ্ঞানের অর্ধেক’ । তবে এর কারণে 
৯৭ & শিখেই বসে থাকা যাবে না, জ্ঞানার্জন অব্যাহত রাখতে হবে । আল্লামা ইয়াকুত হামাওয়ি রাহ.'র " 
লাহ্মাত্প তো ৬১০ ১ ‘জানি না’ হচ্ছে জ্ঞানের 4 ০০ ১১। ০০ তথা নিকৃষ্টতম অর্ধেক । (মু'জামুল 
কুলনাল, ১/৮) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩১ 


www.almodina.com 


৬2) ৮1 এ ৩ - অর্থাৎ দাসীদের সন্তানেরা রাজা-বাদশাহ হবে, কিংবা ওলদে উম্ম তার মায়ের মালিক 
হয়ে যাবে, কিংবা সন্তান নিজের মায়ের সঙ্গে দাসীর মতো ব্যবহার করবে ইত্যাদি । 
৬৮ ০০০ - তিরমিযি ও আবু দাউদেও বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিন 
দিন পর এ কথা বলেছিলেন। 
এ 4১4১ 5 এ৷ _ এটা উত্তম শিষ্টাচারের নমুনা । বড়রা যদি জানানোর জন্যে কোনো প্রশ্ন করেন তাহলে 
এরকম উত্তর দেয়াই আদাব কিংবা কোনো কিছু না বলা । হ্যা, প্রশ্ন যদি হয় অনুসন্ধানের জন্যে তাহলে 
তো উত্তর দেয়াই মুনাসিব ৷ | 
6১০) 9৬০1 জনা 
অধ্যায়-২ : ইসলামের রুকনসমূহ 

9০) ৮ ৮৯০১ ale di ৩৩ এ] ০৮9 এড UG age এ ৬০০ FE onl di এ ৩০ 
1973 BE ০০১ La 699 এএ। 0১) নি Sy এ | এ! এ ১৮৬5: নি 
৬ ৮৮ এস Cd is 9! Gl ৩৮৪ ৬১৪1 ৬১১ ৬১০৯৭১০৮02১ KOLA) 6৮১ 

কা 1345) os 0395১০1০৪০১ ০9৮01 Bm 
২। হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের মৌলভিত্তি হচ্ছে পাচটি: এই সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া 
কোনো মা'বুদ নেই আর মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তীর বান্দা ও রাসূল, নামায কায়েম 
করা, যাকাত প্রদান করা, বাইতুল্লাহর হজ্জ করা এবং রামাযানের রোযা রাখা । (সহিহ বুখারি, সহিহ 
মুসলিম) 
ইমাম নাওয়াওয়ি রাহ. “শারহে মুসলিম’এ বলেন, এ হাদিসটি দ্বীন পরিচয়ের ক্ষেত্রে এক মহান মূলনীতি । 
এটার ওপরই তার ভিত্তি বস্তুত এটা দ্বীনের রুকুনসমূহকে একত্রিত করে দিয়েছে। 
সাহাবি পরিচিতি : হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. | তার উপনাম আবু আবদুর রাহমান । রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত প্রাপ্তির অল্প আগে জন্ম গ্রহণ করেছেন। উহুদ যুদ্ধের সময় 
তার বয়স ছিল ১৪ বছর । তাকে ছোট বলে যুদ্ধে নেয়া হয়নি । তিনি *মুকসিরিনদের' অন্তর্ভুক্ত এবং 
'আবাদালায়ে আরবাআ'র একজন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও কথার 
পুঙ্খানুপুজ্খ অনুসরণে তিনি অত্যন্ত কঠোর ছিলেন । ৭৩ হিজরিতে ইন্তিকাল করেছেন। মুকাদ্দামা ইবনুস 
সালাহ (পৃ. ৩০৩) গ্রন্থে রয়েছে, তিনি ২৬৩০টি হাদিস বর্ণনা করেছেন । 


য়্যাহ # ৩২ 
www.almodina.com 


0510 ০৬ 0 ৮৮7 
অধ্যায়-৩ : যে একতৃবাদে বিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে 
০৬ ৮ 458৮5 ০৪৬ dil এ di ০০ ০৬ Ugh ৬৪ Jos dl ৩৬) ০৬৬৮ BY 
৮৮৮09) এ 055 আও] এও ও তত ৯১ 


৩ । হযরত উসমান রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই- এ বিশ্বাস রেখে মারা যাবে সে 
জান্নাতে প্রবেশ করবে । (সহিহ মুসলিম) 

সাহাবি পরিচিতি : হযরত উসমান বিন আফফান রাযি. । তিনি আমিরুল মু’মিনিন তথা মুসলিম জাহানের 
তৃতীয় খলিফা ছিলেন । যিনুরাইন তার উপাধি ছিল প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের একজন । ৮০ 
বছর বয়সে ৩৫ হিজরির যিলহজ্জ মাসে ঈদুল আযহার পর শাহাদাত বরণ করেন। তার খিলাফাতকাল 
১২ বছর ছিল। 

গ্রন্থ পরিচিতি : ইমাম নাওয়াওয়ি রাহ. (মৃ. ৬৭৬ হি.) হাদিস ও ফিকহশাস্ত্রের একজন নির্ভরযোগ্য মহান 
ইমাম । মাত্র -- বছর বয়সে মারা গেলেও মুসলিম উম্মাহকে অনেক তথ্যসমৃদ্ধ উপকারী গ্রন্থ উপহার দিয়ে 
গেছেন । তন্মধ্যে সহিহ মুসলিমের ব্যাখ্যাগ্স্থ “আল মিনহাজ শারহু সহিহি মুসলিম’ সর্বমহলে সমাদৃত । 
আশ্চর্যের বিষয় হলো, ওই মহান ইমাম শুধু ইলমে দ্বীন নিয়ে ব্যস্ত থাকার উদ্দেশ্য জীবনে বিয়ে করেননি । 
তাছাড়া তিনি ইলম অর্জন ও বিতরণ করতে গিয়ে কত যে কুরবানি করেছেন- তা জানলে আমাদের মতো 
তালিবুল ইলম ভাইদের জীবন চলার উত্তম পাথেয় সংগ্রহ হতো । আমরা প্রত্যেকে যদি অন্তত শায়খ 
আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ.'র 0151 ৬৮ |, ৷ ০1১41 ৮০ বইটি থেকে তার জীবনী 
অংশটুকু পড়ে নেই তাহলে অনেক কিছু অর্জন হতো । 

UG ৯৮০০১ le dl ৪০০ dl 0553 JE 209 ৮৪ এ dl ৬৪১ ৩৪৪৪ 9 ৪১৬৪ ০৪ ০৫ 
১৫০5১ ০ 0) dil ৬৮ ef 0045১3১০1০০ ০0 ০৬১ ঞ। 341) ঢা এ 
12) ৫০৬ DL Ll কা ডো ডা di LEB SF GU cr Ll 9১০০ 65১7৮ এ 


৬ এ 2 ০ ১৬৪ ও 9৮১ পা ৯এ এ ০ 
৪ । হযরত উবাদা বিন সামিত রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেছেন, যে ব্যক্তি বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই, 
মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার বান্দা ও রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, 
তীর বান্দির ছেলে এবং তীর কালিমা- যা আল্লাহ তাআলা মারইয়ামের প্রতি প্রেরণ করেছেন এবং তাঁর 
ন্বহ, জান্নাত সত্য, জাহান্নাম সত্য- আল্লাহ তাআলা তাকে জান্নাতের আট দরজার মধ্য থেকে তার 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৩ 


www.almodina.com 


পছন্দের দরজা দিয়ে প্রবেশ করাবেন । (সহিহ মুসলিম) অর্থাৎ সে প্রথমেই ক্ষমাপ্রাপ্ত হয়ে বিলম্ব না করেই 
কিংবা শাস্তি ভোগ করে পরবর্তীতে জান্নাতে প্রবেশ করবে । 
সাহাবি পরিচিতি : হযরত উবাদা বিন সামিত রাযি. । উপনাম আবুল ওয়ালিদ । প্রথম ও দ্বিতীয় বাইআতে 
আকাবায় তিনি উপস্থিত ছিলেন । বদরসহ সবক'টি জিহাদে তিনি অংশগ্রহণ করেন । উমার রাযি, তাকে 
সিরিয়ায় কাঘি ও মুআল্লিম হিসেবে প্রেরণ করেন । সেখানে ৩৪ হিজরিতে ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ 
করেন। 
প্রাসঙ্গিক আলোচনা: 4॥ ১০ নাসারাদের খ-ন; তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান 
বিশ্বাস করে! মাআযাল্লাহ 
৭ ৬ ১ ইয়াহুদিদের খ-ন; তারা তাকে ওলদুয যিনা অপবাদ দিয়ে থাকে! মাআযাল্লাহ 
এ ১ তাকে 'কালিমাতুল্লাহ' বলা হল; যেহেতু তিনি আল্লাহ তাআলার % হুকমে পিতা-মাতা ছাড়াই 
জন্ম গ্রহণ করেছেন, কিংবা যেহেতু তিনি দুধের শিশু থাকাবস্থায় কথা বলে ফেলেছেন, কিংবা যেহেতু তার 
এ৷ ৩১৮ 5 ‘আল্লাহর হুকমে ওঠো’ শব্দে মৃত্রা জীবিত হয়ে যেত ইত্যাদি বিভিন্ন কারণে । 
4৮ 09) ১ তাকে আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে মর্যাদা প্রদর্শনের জন্যে, যেমন “বাইতুল্লাহ' । 
UY ৩০১ ০৪৫ 

অধ্যায়-৪ : ঈমানের শাখা-প্রশাখা 
9১47 3 ১৪৮ ৮০১ he dl এ এ UB UG 4৪ UV ৮৯১ HAA এ ৩৪ .০ 
০ ফি গলা) lll of এস ble) ৬৪১১ এ NY এ! 05 ৬০০ dx ০৮১ ৮ 


৯৮৯3 EI 03) 4০.) 
৫। হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেছেন, ঈমানের সত্তরটিরও বেশি অথবা (রাবীর সন্দেহ) ষাটটিরও বেশি শাখা রয়েছে । তার 
মধ্যে সর্বোত্তম শাখা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু বলা । আর সর্বনিম্ম শাখা হলো, চলাচলের পথ থেকে 
কষ্টদায়ক বস্তুসমূহ দূর করা । আর লজ্জাশীলতা ঈমানের একটি বিশেষ শাখা । (সহিহ বুখারি, সহিহ 
মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত আবু হুরায়রা রাযি. । প্রসিদ্ধ মতানুসারে তার নাম আবদুর রাহমান ইবনে সাখর 
আদ দাউসি । বিড়ালে প্রতি তীর বিশেষ আগ্রহের কারণে তাকে আবু হুরায়রা বলা হয়। সপ্তম হিজরিতে 
খায়বার যুদ্ধের প্রাক্কালে তিনি ইসলাম গ্রহণ করেন। এত অল্প সময়ের সুহবত পাওয়ার পরও তিনি 
সাহাবিদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হওয়ার মর্যাদা লাভ করেছেন । তীর বর্ণিত হাদিস সংখ্যা 
হচ্ছে, ৫৩৬৪/৭৪ । শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানি রাহ. বলেন, মূলত এর পেছনে 
চারটি গুণ ক্রিয়াশীল ছিল: (১) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বক্ষণিক সাহচর্য (২) 
আগ্রহ ও সচেতনতা (৩) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বারাকাত এবং (৪) 
পরবর্তীতে তার ইলমি মাশগালা । ৭৮ বছর বয়সে ৫৭ হিজরিতে ইস্তিকাল করেছেন । যেহেতু তিনি বিরাট 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩৪ 


www.almodina.com 


সংখ্যক হাদিসের বর্ণনাকারী তাই হাদিস অস্বীকারকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগাণ্ডা চালিয়েছে । 
ইসলাম গবেষণার খোলসে ইসলাম বিকৃতির ষড়যন্ত্রে লিপ প্রাচ্যবিদরা (আরাবি- মুসতাশরিকুন, ইংরেজি- 
ওরিয়েন্টালিস্টস) তীর বিরুদ্ধে কী নির্লজ্জ অপবাদ আরোপ করেছে! এ বিষয়ে আমাদের অবগত হওয়া 
হাদিস ও সুন্নাহর সংরক্ষণে সময়ের একান্ত দাবি । এ ব্যাপারে “দিফা আন আবি হুরায়রা রাযি.’ নামে 
পৃথক একটি গ্রন্থ রয়েছে। তাছাড়া প্রাচ্যবিদদের খ-নে লিখিত ড. মুসতাফা আস সিবায়ি রাহ.'র ‘আস 
সুন্নাহ ও মাকানাতুহা ফিত তাশরিয়িল ইসলামি" এবং শায়খ মুহাম্মাদ আবু শাহবা রাহ.’র “দিফা আনিস 
সুন্নাহ’ প্রভৃতি গ্রন্থ অধ্যয়ন করা যেতে পারে । 
৭9৩ oui ১৪৭ tt —o 
অধ্যায়-৫ : ঈমানের কোন্‌ বিষয়টি সর্বোত্তম? 
০ Hl 0 ৭০১০৪ dl ৮০ dil 0১১ Con igh এ Jos dil ৮১ 2 5. 
Eyed ০9) 4৪১4 UL ০ ১51: ০ 
৬। হযরত জাবির রাযি. বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি 
যে, মুসলমান ওই ব্যক্তি যার যবান ও হাত থেকে মুসলমানগণ নিরাপদ থাকেন । (সহিহ বুখারি) 
সাহাবি পরিচিতি : হযরত জাবির রাযি. । তার পিতা হযরত আবদুল্লাহ ইবনে আমরও সাহাবি ছিলেন। 
তিনি মোট ১৯টি জিহাদে অংশগ্রহণ করেছেন এবং ৭০ হিজরির পর ৯৪ বছর বয়সে মদিনায় ইন্তিকাল 
করেছেন । তার বর্ণিত হাদিস সংখ্যা হচ্ছে, ১৫৪০ । 
১৬)। ০০ (১419 ৪১০ ale ০১০ ৮ ০৬-৭ 
অধ্যায়-৬ : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের অন্তর্ভুক্ত 

০১৪ ৮: ৪০১৮ UG play ale & ৪০ & 050 ঠা ৬ dis dl ৩০১ 85০৯ তা ১6 
208১ ০৪ dil ৩৯১০৮ ০৪ 53১ 9994 5৫ ০49 ৮ এ CHOKE বধ চা এ 

-৮১০৪]। 92302515500 ৪4 5০ (০ এ THAIS 
৭। হযরত আৰু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 
সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ! তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি 
তার নিকট তার পিতা, পুত্র (সম্তান-সম্ততি)'র চেয়েও প্রিয়তর হই। (হাদিসটি হযরত আনাস রাযি. 
থেকেও বর্ণিত, তার বর্ণনার শব্দ হচ্ছে) যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, পুত্র এবং সমস্ত মানুষের 
চেয়েও প্রিয়তর হই । (সহিহ বুখারি 


আদিললাতুলহানাফিয্যাহ & ৩৫ 


www.almodina.com 


8৩ ০০৮57 


কিতাবুত তাহারাত . 


SHE ah (৯৮০৪৭ 
অধ্যায়-৭ : পবিত্রতা নামাযের চাবি 
5580 ৪১০্। (৮৮:05 143 এ dS পে ০ ০৪ এ dl এ৯১ GE LEA 
Ed) 05) ৬৬০০ 
৮। হযরত আলি রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 
নামাযের চাবি হলো পবিত্রতা । (সুনানে তিরমিযি) 
সাহাবি পরিচিতি : হযরত আলি রাযি. ৷ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাত ভাই 
এবং জামাতা ছিলেন । উলামায়ে কেরামের কেউ কেউ তীর সর্বপ্রথম মুসলমান হওয়ার মতটিকে 
অগ্রাধিকার দিয়েছেন । ৬৩ বছর বয়সে ৪০ হিজরির রামাযান মাসে শাহাদাত বরণ করেছেন । 
549 ১ ১৪৬ JE 5455 3 BAAS 01682 1935 ০1১১ 3০৯০৬ এ ০ 1০৮ 2৩৩ ৪৬৬৮ 
১০৯ পথ এ ৬৮ এরা এ আর্গ এ ৬ 3০98 ৬৯ এ৪ ৬ 3 FAD) ০৮ te dl ৩১ 
dof D mm এ ০৬০১০ ১11০১ ৩০০৯ ০ এ! পু এ 55390134৬৭0 5০0 4 ৬৬১৬৭ ৬১ BSH 
শব্দবিশ্লেষণ: ১১%। শব্দটি তা'র ওপর পেশ দিয়ে, ব্যাপক অর্থে পবিত্রতা; উযু-গোসল সবকিছু বুঝায় । 
ইমাম নাওয়াওয়ি রাহ. বলেন, তা'র ওপর পেশ দিয়ে এই (পবিত্রতার) কাজ উদ্দেশ্য হয় আর যবর দিয়ে 
পবিত্রতা অর্জনের মাধ্যম (পানি) উদ্দেশ্য । 
১৮ ৮৭৯০ এও ০৪৭ 
অধ্যায়-৮ : পবিত্রতা ব্যতীত নামায কবুল হয় না 
০১৫ Bo 438১১ UG ৮০১ ০৬ dl এ. পর ৩৪ ৫ dow dl ৪০১ 2 01০৪ এ 
৬৯০৪ 93১ «dt ৬ ১১ xb 
৯। হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
পবিত্রতা ব্যতীত নামায কবুল হয় না। (সুনানে তিরমিযি, ১/২, হাদিস: ১, সুনানে আরু দাউদ, ১/৯, 
হাদিস: ৫৯, সুনানে ইবনে মাজাহ, পৃ. ২৪, হাদিস: ২৭১) 
শব্দবিশ্লেষণ: ০ শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয় । কবুলে ইসাবাত তথা ১ ৮1৮: ৩৮ ৮৯০৮ (0 37৮ 
৩৬১এ। ৷ আর কবুলে ইজাবাত তথা ৷ %-০০ ০ 3 (১ € %) এখানে প্রথম অর্থে ব্যবহৃত হয়েছে। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৩৬ 


www.almodina.com 


প্রাসঙ্গিক আলোচনা: নাফি'র পর নাকিরা আসলে তা হুকমের ব্যাপকতা বুঝায় । এ হাদিসের ভিত্তিতে 
জুমহুর উলামায়ে কেরামের মতে (ইমাম মালিক রাহ. এ বিষয়ে কিছুটা ভিন্নমত পোষণ করেন) নামাযের 
জন্যে তাহারাত শর্ত । অবশ্য জানাযার নামায এবং সিজদায় তিলাওয়াত সম্পর্কে কিছুট মতভেদ রয়েছে। 
ইমাম ইবনে জারির তাবারি, আমির শা'বি এবং ইবনে উলাইয়ার মতে এ দু'টি উযু ছাড়াও শুদ্ধ হবে । 
ইমাম বুখারি রাহ:কেও তাদের সাথে একমত বলে মনে করা হয়। কিন্তু বাস্তব কথা হলো, দ্বিতীয় 
মাসআলায় তিনি তাদের সাথে থাকলেও প্রথম মাসআলায় তিনি তাদের সাথে নন । মোটকথা, উপরিউক্ত 
হাদিসটি তাদের বিরুদ্ধে জুমহুর উলামায়ে কেরামের দলিল । 

১১৫০] fd ৩০ -৭ 

অধ্যায়-৯ : পবিত্রতা অর্জনের ফযিলত 
এ 5৮19৮ 1 এ জা এ এ] 0550 এড :0 ae এ৮ dl ৬৮) HA of 
ZTE পভ oie ওত ৬ এ ক iy EF 9৪ ডে 2) pad 
A PTE এ ৬ ০৬১ 96২০৮ ৫৫ 45 ১ EF 45০০৪ SY ও 28 
৬৮ GU 2 PT ৬9 sll ৮) (25 Lbs YS ০৪৮ এ) ০৪ 9 তএ। 


৮ টি ৬০৩৭৬ 20) Sb pl 25) 4০০৪৮ En Ed 
১০ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেছেন, মুসলিম অথবা মুমিন (রাবির সন্দেহ) বান্দা যখন উযুতে তার চেহারা ধৌত করে তখন 
তার চেহারা থেকে পানির সঙ্গে অথবা পানির শেষ ফোটার সঙ্গে বা এরকম কোনো মুহুর্তে (রাবির 
সন্দেহ) সে সকল গুনাহ বের হয়ে যায় যেগুলোর প্রতি তার চক্ষুদ্বয় দৃষ্টি দিয়েছিল, আর যখন সে আপন 
হাতদ্বয় ধৌত করে তখন হাতদ্বয় থেকে পানির সঙ্গে অথবা পানির শেষ ফৌটার সঙ্গে (রাবির সন্দেহ) সে 
সকল গুনাহ বের হয়ে যায় যেগুলো সে নিজ হাতছয় দ্বারা করেছিল, এভাবে উযুকারি ব্যক্তি গুনাহসমূহ 
থেকে পরিচ্ছন্ন হয়ে বের হয় । (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, এটি হাসান সহিহ হাদিস । 
শব্দবিশ্লেষণ: ৬ 9... এ৷ ইমাম নাওয়াওয়ি রাহ. প্রমুখের মতে এখানে / রাবির সন্দেহ বুঝানোর 
জন্যে ব্যবহৃত হয়েছে কিন্তু আল্লামা ইবরাহিম বলিয়াবি রাহ.'র মতে এটি এখানে এবং = ০ 55010 
£4 95 এ উভয় জায়গায় তানওয়ি' তথা বিভিন্নতা বুঝানোর জন্যে ব্যবহৃত হয়েছে। ঈমান ও ইসলামের 
স্তর অনুযায়ী উযুকারীর গুনাহসমূহ হয়তো পানির সাথে সাথে কিংবা শেষবিন্দুর সাথে বের হয়ে যাবে । 
>> বের হওয়া এখানে ক্ষমা করে দেওয়া অর্থে ব্যবহৃত । এ ছাড়াও বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। 
সনদ পর্যালোচনা: এটা ইমাম তিরমিযি রাহ.-র একটি বিশেষ পরিভাষা । এ সম্পর্কে আল্লামা ইবনে 
রাজাব হাম্বলি রাহ. “শারহু ইলালিত তিরমিযি’ তে খুব ভালো আলোচনা করেছেন । তবে এখানে একটা 
ইশকাল হয় যে, হাসান ও সহিহ দুইটা ভিন্ন স্তর একত্রে ব্যবহার কীভাবে করা হয়? এ ব্যাপারে অনেক 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩৭ 


www.almodina.com 


কথা বলা হয়ে থাকে। প্রখ্যাত হাদিস গবেষক, মাও. আবদুল মালেক সাহেব দা. বা. বলেন, আমার 

ধারণা মতে সব চেয়ে উত্তম ব্যাখ্যা তা-ই যা বদরুদ্দিন যারকাশি রাহ. (মৃ. ৭৯৪হি.) তার “আন নুকাত 

আলা মুকাদ্দামাতিবনিস সালাহ'-এ কোনো একজন বিজ্ঞ মুহাদ্দিস থেকে উল্লেখ করেছেন । তিনি 

বলেছেন, এ দু'টি “তা'কিদ বি গায়রিল লাফয'-এর অন্তর্ভুক্ত । উদ্দেশ্য, যেসব হাদিসে উক্ত শব্দে হুকম 

লাগানো হয়েছে, সেগুলো “কাসরাতে তুরুক' বা সনদের অবস্থা অত্যন্ত উঁচু হওয়ার কারণে সাধারণ সহিহ 

ও সাধারণ হাসানের উধেক্ষ । তাই দেখা যায়, ইমাম তিরমিযি রাহ. যেসব হাদিস সম্পর্কে হাসান সহিহ 

বলেছেন সেগুলো সাধারণত ওইসব হাদিস থেকে অধিকতর সহিহ, যেগুলোর ব্যাপারে শুধু হাসান কিং. 

শুধু সহিহ বলেছেন । 

4349৬ & এ পর ১৮ ON Lis ৬৪7) 
অধ্যায়-১০ : নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু কেমন ছিল? 
38697 2৫ 41 4০5 Es ০19 53056 49995 ৫ ১ ০০৪০ ৮৫ 
০৬ & ৩০ di 1975 ০৩০৮৭) ১০০৩ 8 কও hy ০০ ০১০ ০৬ 
৫৮৮55 

দো i 1০ by sh ০15) 

১১। আবু হাইয়্যা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলি রাযি.কে উযু করতে দেখলাম । তো তিনি তাঁর 

হাতদ্বয় কেজি পর্যস্ত) পরিষ্কার করে ধৌত করলেন, তারপর তিনবার কুলি করলেন, তারপর তিনবার 

চেহারা এবং তিনবার হাত (কনুই পর্যন্ত) ধৌত করলেন, এবং মাথা একবার মাসহ করলেন, অতপর 

গোড়ালি পর্যন্ত উভয় পাঁ ধৌত করলেন । সর্বশেষ তিনি দীড়ালেন এবং উযুর অতিরিক্ত পানি হাতে নিয়ে 

দাড়ানো অবস্থায়ই পান করলেন, আর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে 

পবিত্রতা অর্জন করতেন- তা দেখানোই আমার ইচ্ছা ছিল । (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, 

এটি হাসান সহিহ হাদিস । 

সনদ পর্যালোচনা: আবু হাইয়্যা ইবনে কায়স আল ওয়াদিয়ি (হা-র উপর যবর এবং ইয়া-র উপর 

তাশদিদ) ৷ তীর নাম: আমর ইবনে নাসর/আবদুল্লাহ/আমির ইবনুল হারিস, কারো মতে তার নাম জানা 

যায়নি । হাদিস বর্ণনায় তিনি গ্রহণযোগ্য একজন রাবি । (আত তাকরিব, পৃ.৬৩৫) 

শব্দবিশ্লেষণ: --- 

4৮ মানে অবশিষ্টাংশ, বর্ধিতাংশ, তার বহুবচন: J, 

প্রাসঙ্গিক আলোচনা: ১% ly ৩9 এখান থেকে বুঝা যাচ্ছে যে, মাথা মাসহ একবার করাই সুন্নাত; 

এটা জুমহুর উলামায়ে কেরামের মত । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৮ 


www.almodina.com 


55 2১১ 4০৪ যেহেতু এই পানি দ্বারা একটি ইবাদাত আঞ্জাম দেয়া হয়েছে তাই এত বারাকাত রয়েছে; 
এ জন্যে তা পান করা সুন্নাত এবং এই পান করাটা হবে দাড়িয়ে । কোনো কোনো বর্ণনায় দাড়িয়ে পান 
করা থেকে নিষেধ এসেছে বটে, তবে মুহাদ্দিসগণ বলেছেন, 
০১০ 0 ad ALS এজ Ls GH ৬১৮ Optex ৩ 30৯০ ৬১৮০ ২৮ gt Eb এ 
SUL ০৯০৬ 2০০৮ Al JG 3১৯ Ob এ ll 
225 এপি মু ০৬70) 
অধ্যায়-১১ : উযুর শুরুতে বিসমিল্লাহ 

৫ ৪ ৬ 
Hy oy as AS LG 25 Ly ঝা ক 765 ১ ডেড hy Epp 59001 20 তে 

UNE ডে । ০৮০ BS ৫5৮০ ৬৮৮৯ Had ও পন SH 
১২। দারাকুতনি রাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি উযু 
করতে আল্লাহর নাম নিল তার পূর্ণ শরির পবিত্র হয়ে গেল, আর যে উষু করতে আল্লাহর নাম নিল না তার 
উযুর স্থান সমূহই (অঙগগুলোই) পবিত্র হলো । “শারহুন নুকায়া'র প্রথম খ- থেকে উদ্ধৃত (সুনানে 
দারাকৃতনি) 
সনদ পর্যালোচনা: হাদিসটি উল্লিখিত শব্দে সুনান ও আসারের কিতাবাদিতে পাওয়া যায়নি । বরং হযরত 
ইবনে মাসউদ রাযি.'র সূত্রে হাদিসটি এ শব্দে বর্ণিত পাওয়া যায়: $2 4 ,$। SA Tu a 3] 
এ] এএ০ ৮ ৮ ২155 fob ০৪ &। ০5 0 9] 3 ৬ ৮০৯ 
গ্রন্থ পরিচিতি : “শারহুন নুকায়া' কিতাবটির পূর্ণ নাম হচ্ছে: ফাতহু -বাবিল ইনায়া বিশারহি কিতাবিন 
নুকায়া । এটি মোল্লা আলি কারি রাহ. (মৃ. ১০৩৪ হি.) লিখিত মূল্যবান একটি গ্রন্থ । আরবের শায়খ 
আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ, (মৃ. ১৪১৭ হি.)'র ইলমি তাহকিকসহ ছেপে এসেছে। শায়খ এ 
কিতাবটি কীভাবে সংগ্রহ করেছেন- এর পেছনে চমৎকার একটি কাহিনী রয়েছে । ওই কাহিনীতে কিতাব 
সংগ্রহে আমাদের বড়রা কেমন কুরবানী করতেন এবং এতে তারা কত স্বাদ ও প্রশান্তি অর্জন করতেন- 
লে বিষয়ে যথেষ্ট শিক্ষণীয় দিক রয়েছে । (দেখুন: সাফাহাত মিন সাবরিল উলামা আলা শাদায়িদিল ইলমি 
শুয়াত তাহসিল, পৃ. ২৭৮-২৮১) 
নত 2 dal FN “is 25520 ৫ প্রা পি Ms se dS El) ঠা এ) AY 
০১3০5 কা তথ ২) ৪১ ০ ভিশন 0] USN JG Wy SFL ৬১১ 


ERE ১৮৪৭) 
£2৩: এ রকম বর্ণিত আছে: নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আ'রাবি সাহাবিকে উযুর পদ্ধতি 
বলেন, কিন্তু বিসমিল্লাহ বললেন না । বিসমন্লাহ বলা শর্ত হলে তিনি তা অবশ্যই উল্লেখ করতেন । এ 
ল্য হানাফিগণ বলেন, বিসমিল্লাহ বলা সুন্নাত । “হিদায়া” গ্রন্থে আছে, বিশুদ্ধ মত হচ্ছে যে, তা 
ক্দভহাবক্ষ । “তাফসিরে মাযহারি'তে নিম্নোক্ত হাদিসটি রয়েছে: 

আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩৯ 


www.almodina.com 


গ্রস্থ পরিচিতি : কাধি সানাউল্লাহ পানিপতি রাহ.’র “তাফসিরে মাযহারি* উপমহাদেশের সুপ্রসিদ্ধ একটি 
তাফসির গ্রস্থ। যতদূর মনে পড়ে আল্লামা ইউসুফ বানুরি রাহ. “মাআরিফু সুনান*-এর কোনো স্থানে এই 
কিতাব এবং এর লিখকের প্রশংসা করেছেন । 
এপ :0 কাছ 29৮3 ০৭৪ ঞ এ di 15০) Ls 2৯১ LF UT ০৪০ ৬৪০০১ Nt 
19 ০ম) 0৬৪ ০০০১ [ef lp ৬০১৪ ৫০৪৮) wf HF) দি টু byw 455০ 
GL tl) জনি doy ৮৮৮৯ ৫০4০ 
১৪ । খুসাইফ বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উযু করলেন 
কিন্তু বিসমিল্লাহ বললেন না- তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পৃনর্বার উযু 
কর, তিনি আবারও উযুতে বিসমিল্লাহ বলেননি তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 
বললেন, তুমি পূণর্বার উযু কর। এভাবে তিন বার হলো । অবশেষে তিনি উযুতে বিসমিল্লাহ বললেন, 
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি সঠিক করেছ । 
এটি মাওযু হাদিস, তার কোনো ভিত্তি নেই । "আততিবুশ শাযি’ তে এভাবে রয়েছে । 
গ্রন্থ পরিচিতি : “আত তিরুশ শাযি' এটি শায়খ আশফাক আহমাদ কান্ধলবি রাহ. কতৃক রচিত সুনানে 
তিরমিযি'র একটি চমৎকার ব্যাখ্যাগরস্থ ৷ ১৩৪৪ হিজরিতে এর প্রথম খ- প্রকাশিত হয়েছে। 
| পিএ FU LY ১৩৩ 2৮১ ২০০০ এ তিন FY তি 0৭ 299১ ১::০৮০১০১৪ 
৮০১ ৮ dl এ idl ale Ub এ) এন ভ ৭ ও Jed ৪৮০ ২ CoS 
শান ৩ 4৩ ৪১ dl ৮) ৬ gs dis ঞ ৬১ ৪৪১ ১০১ 
১৫। “যে আল্লাহর নাম নিল না তার উযু হলো না”- এ হাদিসের মর্ম হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর নাম নিল 
না তার উযু পরিপূর্ণ হলো না । 
“মসজিদের প্রতিবেশির জন্যে মসজিদ ছাড়া নামায হয় না” হাদিসের ন্যায় । 
অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উযুর শুরুতে বিসমিল্লাহ বলেননি । হযরত 
উসমান ও হযরত আলি রাযি. উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর বর্ণনা দিয়েছেন, 
কিন্তু তাদের থেকে তাসমিয়া (বিসমিল্লাহ বলা) এর কথা বর্ণিত নয় । 
প্রাসঙ্গিক আলোচনা: উযুর শুরুতে বিসমিল্লাহ বলা কোন পর্যায়ের হুকম- এতে ফকিহগণের কিছুটা 
মতভেদ রয়েছে। হানাফি, শাফিয়ি, মালিকি এবং হাম্বলি চারই মাযহাবে তাসমিয়া ফিল উযু সুন্নাত বলা 
হয়েছে। ইমাম আহমদ রাহ.’র দিকে তাসমিয়া ওয়াজিব হওয়া সংক্রান্ত যে মত উল্লেখ করা হয়ে থাকে 
তা মুহাক্কিকগণের মতে বিশুদ্ধ নয় । অন্য দিকে হানাফি আলিম আল্লামা ইবনুল হুমাম রাহ. (মৃ. ৮৬১হি.) 
“ফাতহুল কাদির গ্রন্থে তাসমিয়া ওয়াজিব বলে যে মত ব্যক্ত করেছেন- তা মাযহাবে স্বীকৃত নয়, বরং এটা 
তার নিজস্ব মত হিসেবে পরিগণিত । বস্তুত কয়েকটি মাসআলায় তিনি মাযহাবের সিদ্ধান্তের বিপরীত ভিন্ন 
মত অবলম্বন করেছেন; যেগুলো মাযহাবে সমাদৃত নয় । তারই সুযোগ্য শাগরিদ, বিশিষ্ট মুহাদ্দিস, 
আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা রাহ. (মৃ. ৮৭৯হি.) বলেন, .1৯৮ ০৮ 4১০ ৩) “তীর ব্যক্তিগত সিদ্ধান্ত 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৪০ 


www.almodina.com 


শুলো মাযহাবে গ্রহণযোগ্য নয় ।” (মাআরিফুস সুনান, ৬/২৮২) অবশ্য তাসমিয়া ওয়াজিব হওয়ার মত 
পোষণ করেছেন ইমাম ইসহাক ইবনে রাহুয়াহ এবং কিছু সংখ্যক আহলে যাহির আলিম | এ অধ্যায়ে 
লেখক জুমহুর উলামায়ে উম্মতের পক্ষে দলিল পেশ করেছেন। 


৮0 পেশি ৮-১৭ 

অধ্যায়-১২ : মাথা মাস্‌হ 
৬১0৮৮ ely ole di ৬৮ BONE Al এআ ১6 মি ০5) লা 980 ১৪০১৭ 
35 064) এ oy চো) ১9১ Hf 19১3 ভা) 2০০ 93১ ১৬৭ এ) এ 

inal aks oly aly FIL ভি চপ ৩০৪ ০85 
১৬ । উরওয়া বিন মুগিরা বিন শু'বা তার পিতা মুগিরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম উযু করলেন এবং তীর মাথার অগ্রভাগ ও মোজাদ্ধযের উপর মাসহ করলেন । (সহিহ মুসলিম) 
ইমাম আবু দাউদ ও ইমাম হাকিম রাহ. হাদিসটি বর্ণনা করেছেন এবং এর সম্পর্কে নীরব থেকেছেন। 
সেখানকার শব্দ হলো, তিনি পাগড়ির নিচ দিয়ে হাত ঢুকিয়ে মাথার অগ্রভাগ মাসহ করলেন, কিন্তু পাগড়ি 
খুলেননি । 
সনদ পর্যালোচনা: ইমাম আবু দাউদ যদি কোনো হাদিসের ব্যাপারে তাসহিহ (সহিহ বলা) ও তাযয়িফ 
(যয়িফ বলা) থেকে বিরত থাকেন তাহলে তার এ নীরব থাকাটাই হাদিসটি সহিহ কিংবা ন্যুনতম হাসান 
হওয়ার প্রমাণ বহন করে । কিন্তু মুহাক্কিক মুহাদ্দিসগণ এই মতের বিরোধিতা করেছেন । তাদের দৃষ্টিতে 
তার নিরব থাকাটই হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্যে যথেষ্ট নয় । আল্লামা মুনযিরি রাহ, সুনানে আবু 
দাউদের 'মুখতাসার' সংকলন করেছেন এবং তিনি ইমাম আবু দাউদের 'সুকুত'-এর ব্যাপারে 
পর্যালোচনাও করেছেন । ফলে মুহাদ্দিসগণ আবু দাউদের সুকুত প্রমাণ হিসেবে পেশ করতে মুনযিরি 
রাহ.'র মন্তব্যও সংযোজন করেন । তারা উভয়ই নিরবতা পালন করলে এটা এক হাদিস গ্রহণযোগ্য 
হওয়ার একটা দলিল হতে পারে । (বিস্তারিত দেখুন: কাওয়াইদ ফি উলুমিল হাদিস-এর টিকা; শায়খ আবু 
গুদ্দাহ রাহ, পৃ. ৮৩-৮৭) তবে হাকিমের সুকুত হাদিস গ্রহণযোগ্য হওয়ার প্রমাণ হতে পারে না । কেননা, 
তিনি তো এমনিতেই “মুতাসাহিল" । (বিস্তারিত দেখুন: মাকালাতুল কাউসারি) 
সাহাবি পরিচিতি : হযরত মুগিরা রাযি. । প্রসিদ্ধ সাহাবি । হুদাইবিয়ার আগে ইসলাম গ্রহণ করেছেন। 
প্রথমে বসরায়, তারপর কুফায় গভর্নরের দায়িত্ব পালন করেছেন। প্রায় ৮০ বছর বয়সে ৬০ হিজরিতে 
ব্লজব মাসে ইন্তিকাল করেছেন । 
শব্দবিশ্রেষণ: =৮৬ অর্থ মাথার সম্মুখভাগ, তার বহুবচন: ০! ঠ ০৬০৬ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৪১ 


www.almodina.com 


UG 4 cal) FAL ভে Bn ff Coy ৪4১ ০০৩ dil এ. না ২০৬৬ ৩৪ অত 92১ 9৬ 
Hdl 4৪) ০৬ উপ না ২194 ০৩ ৬1১ ৯৯ ol 

১৭ । বায়হাকি আতা ইবনে আবি রাবাহ রাহ. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম পাগড়ি মাথায় রেখে উযু করলেন এবং মাথার অগ্রভাগ মাসহ করলেন । (রাবি শব্দ বর্ণনায় 
সন্দীহান) । (আস সুনানুল কুবরা; বায়হাকি) এ হাদিসটি মুরসাল হলেও তা আমাদের নিকট এবং জুমহুর 
ইমামগণের নিকট প্রমাণযোগ্য | 
সনদ পর্যালোচনা: ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহ, প্রমুখ হাদিস ও ফিকহের ইমাম হাদিসে 
মুরসাল গ্রহণযোগ্য বলে মত পোষণ করেছেন । সাহাবিদের মুরসাল বর্ণনা গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে 
কোনো মতানৈক্য নেই। বস্তুত দুইশত হিজরির পূর্ব পর্যন্ত জুমহুর সাহাবা, তাবিয়িন, তাবে তাবিয়িন, 
ফুকাহা ও মুহান্দিসিন সবাই মুরসাল হাদিস হুজ্জাত ও প্রমাণযোগ্য মনে করতেন । ইমাম আবু দাউদ রাহ, 

এ MSGS LEI এ ও PIN 3 DL 5 ৪১১ ১০০০ ৮ ৬০৮ LG LLU ভে ON ৪ JAA 
“মুরসাল বর্ণনা দ্বারা অতীতের সকল আলিম-উলামা, যেমন- সুফয়ান সাওরি, মালিক, আওযায়ি প্রমুখ 
মনীষী প্রমাণ পেশ করতেন । পরে ইমাম শাফিয়ি রাহ. এসে এ ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেন ।” (দেখুন: 
সালাসু রাসায়িল ফি ইলমি মুসতালাহিল হাদিস; রিসালাতুল ইমাম আবি দাউদ, পৃ. ৩২, মাকতারুল 
মাতবৃআতিল ইসলামিয়্যাহ, আলেপ্পো, সিরিয়া, ১ম সংস্করণ ১৪১৭হি. । ইমাম আবু দাউদ রাহ.'র এ 
পত্রটি হিন্দুস্তান থেকে প্রকাশিত 'বাষলুল মাজহুদ'এর কোনো কোনো নুসখার প্রথম খবরে শুরুতেও 
পাওয়া যায়) 
বিদগ্ধ মুহাদ্দিস আল্লামা যাহিদ কাউসারি রাহ, (মৃ. ১৩৭১হি.) মন্তব্য করেন, ০ ১) 4 ৯414 ৯১ ০+ 
৷ “যারা মুরসাল হাদিস বর্জনীয় মনে করেন প্রকৃতপক্ষে তারা সুন্নাহর এক বিরাট অংশ বর্জন করে 
দিলেন ৷” (শুরুতুল আইম্মাতিল খামসাহ'র টিকা; কাউসারি, পৃ. ৮১, সুনানে ইবনে মাজাহ'র শুরুতে 
সংযুক্ত) 
আর আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি রাহ. (মৃ. ১৩৫২হি.) বলেন, ৩ 4 05 5% A ৬০৯৬৩ ৯১ ৩৭ 
৷ ৩ 5৮৪ ২2> “মুরসাল হাদিস প্রত্যাখ্যান করলে দ্বীনের এক বৃহৎ অংশ বিলুপ্ত হওয়া অনিবার্য হয়ে 
পড়বে ৷” (ফায়যুল বারি; মুকাদ্দামা, পৃ. ৩৬) 
এরসাল হাদিসের প্রামাণিকতা সম্পর্কে তাহকিকি ইলম অর্জন করা একটি জরুরি বিষয় । এ বিষয়ে 
আল্লামা ইবনে রাজাব হাম্বলি রাহ. (মৃ. ৭৯৫হি.)'র 'শারহু ইলালিত তিরমিযি’ (১/২৯৪-৩২০) প্রভৃতি 
নির্ভরযোগ্য গ্রন্থ অধ্যয়ন করা যেতে পারে । 
প্রাসঙ্গিক আলোচনা: উযুর মধ্যে মাথা কতটুকু মাসহ করা ফরয- তা নিয়ে মতভেদ রয়েছে । ইমাম আবু 
হানিফা রাহ.'র মতে চারভাগের একভাগ মাসহ করা ফরয । ইমাম মালিক রাহ.'র মতে পূর্ণ মাথা মাসহ 
করা ফরয । আর ইমাম শাফিয়ি রাহ.'র মতে মাথার যে কোনো অংশ, এমনকি তিনচুল পরিমাণ মাসহ 
করাই ফরয । এখানে হানাফিদের কিছু দলিল উপস্থাপিত হয়েছে । 

আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৪২ 


www.almodina.com 


ভাসা সপ এশা 
অধ্যায়-১৩ : মাথায় ব্যবহৃত পানি দ্বারা কান মাস্হ 

০০ dl lo di ০১৯১ ৮৮৮ ৮৪৮ NT 205 না age Ji জা ৬৪) Als 0 ০৪ A 

Sey LF 91১০৬ তা 63১ এসি 29) ৬ ভোজ ৪6 ০০ 7:৯১ 1০45 
১৮। হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু সম্পর্কে অবগত করব? (এ হাদিসে রয়েছে) অতপর তিনি এক 
অঞ্জলি পানি নিয়ে মাথা ও উভয় কান মাসহ করলেন । (মুসতাদরাকে হাকিম) 
সাহাবি পরিচিতি : হযরত ইবনে আবক্ষাস রাযি. | তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
চাচাত ভাই ছিলেন । হিজরতের তিন বছর আগে তিনি জনাগ্রহণ করেছেন । তার জন্যে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট কুরআনের সমঝ এবং হিকমাত দানের দুআ করেছিলেন । 
ফলে তার জ্ঞানের বিস্তৃতির কারণে তাকে “আল বাহর' (জ্ঞানের সমুদ্র) এবং “আল হাবর' (পতি) বলা 
হত । হযরত উমার ইবনে খাত্তাব রাযি. বলেন, ইবনে আবক্ষাস যদি আমাদের বয়স পেত তবে আমরা 
তার ইলমের একদশমাংশ পর্যন্তও পৌছতে পারতাম না। তিনি ৬৮ হিজরিতে তায়েফে ইন্তিকাল 
করেছেন । তিনি মুকসিরিন তথা যেসব সাহাবি বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের একজন এবং ফকিহ 
সাহাবিদের মধ্যে 'আবাদালায়ে আরবাআ!’ (চার আবদুল্লাহ) বলে প্রসিদ্ধ চারজনের একজন । তীর বর্ণিত 
হাদিস সংখ্যা হচ্ছে, ১৬৬০। 
শব্দবিশ্লেষণ: ১০৮ (নাসারা ও যারাবা) অঞ্জলি ভরে লওয়া, চামচ ভরে লওয়া । ৬, অঞ্জলি, এক অঞ্জলি 
পানি, বহুবচন: ৷, 
Ms ভি ০৩)-৭৮৪৬৫ 3 ৯০১৬ এম hy চে এ ১% ic ale ০ ৩ 4 
৮১৫ od EL 095 il ০৯ গা এ lis SE ৫০19 উস টা ৬০০ 

74854) 


১৯ । ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ও উভয় কানের 
বাহির ও ভিতর মাসহ করলেন । (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি রাহ, বলেন, এটি হাসান সহিহ 
হাদিস । অধিকাংশ আলিম এই হাদিসের ওপর আমল করে থাকেন । তারা উভয় কানের বাহির ও ভিতর 
মাসহ করার মত পোষণ করেন । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৪৩ 


www.almodina.com 


99৭১0 44 ১১ ফি) 07০০৪ ale & এত কে ৮৮৮ ২৩৪ এনা, 
Eb 95) নয়া or SUS 05) aly 
এন এ ০৯ op 3 ply le di alo ad J ০০0৯ 33 542 এ৪ 
২০ । হযরত আবু উমামা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তিনবার করে তাঁর চেহারা ও উভয় হাত ধৌত করলেন । অতপর মাথা মাসহ করলেন এবং বললেন, 
উভয় কান (এর হুকুম) মাথার অন্তর্ভুক্ত । (সুনানে তিরমিযি) 
হাম্মাদ বলেন, আমার জানা নেই যে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নাকি আবু 
উমামার উক্তি । 
সাহাবি পরিচিতি : হযরত আবু উমামা আল বাহিলি রাযি. । নাম সুদাই ইবনে আজলান। তিনি 
“মুকসিরিনদের’ একজন । তীর অধিকাংশ হাদিস সিরিয়াবাসীর সূত্রে বর্ণিত হয়েছে। প্রথমে মিসরে 
অবস্থান করেন, তারপর হিমসে স্তানাস্তরিত হয়ে যান এবং সেখানে ৯১ বছর বয়সে ৮৬ হিজরিতে 
মৃত্যুবরণ করেন । তিনিই সিরিয়ায় সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবি, অবশ্য কারো কারো মতে সিরিয়ায় 
সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবি হলেন আবদুল্লাহ ইবনে বিশর রাযি. । 
সনদ পর্যালোচনা: এখানে হাম্মাদ বলতে হাম্মাদ ইবনে যায়দ উদ্দেশ্য । অন্যান্য অনেক বর্ণনায় (+ ১4১ 
০৭০ বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিসেবে প্রমাণিত, তাই হাম্মাদের সন্দেহ 
পোষণের কারণে হাদিসের বিশুদ্ধতায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। 
ঠা ৮99১৪ UG ০৮5 ale de ৩৮ পা ঢা 2 dis dil ১ nis onl of YY) 
3 of LE ১৪ prs Sh bela tl 003) HS বসত ১৮৮৮ ০৪০৪)8। 033 
২১। ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 
উভয় কান (এর হুকুম) মাথার অন্তর্ভুক্ত । দারাকুতনি হাদিসটিকে বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। সনদ 
সহিহ (সুনানে দারাকৃতনি) এরকম ইবনে মাজা এটাকে আবদুল্লাহ বিন যায়দ থেকে বিশুদ্ধ সনদে বর্ণনা 
করেছেন । 
সনদ পর্যালোচনা: আল্লামা যায়লায়ি রাহ. বলেন, ৮1 = ১4১ হাদিসটি আটজন সাহাবি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন । তারা হলেন: আবু উমামা, আবদুল্লাহ ইবনে যায়দ, 
ইবনে আবক্ষাস, আবু হুরায়রা, আবু মুসা, আনাস, ইবনে উমার এবং আয়িশা রাযিয়াল্লাহু আনহুম । 
তাছাড়া আরো চারজন সাহাবি এমন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর বর্ণনা দিতে 
গিয়ে বলেছেন যে, তিনি কান মাসহের জন্যে নতুন পানি গ্রহণ করেননি । এই মোট বারজন সাহাবি'র 
বর্ণনা হানাফিদেও সমর্থন করছে। এই বর্ণনাগুলোর কিছুতে সামান্য দুর্বলতা থাকলেও “কাসরাতে 
তুরুকের' কারণে তা গ্রহণযোগ্য এবং দলিল পদানযোগ্য । (নাসবুর রায়া, ---) 
প্রাসঙ্গিক আলোচনা: উযুর মধ্যে কান মাসহের সময় নতুন পানি প্রয়োজন না মাথা মাসহের অবশিষ্ট পানি 
দিয়ে কান মাসহ করা যাবে- এব্যাপারে কিছুটা মতভেদ রয়েছে । ইমাম শাফিয়ি রাহ.'র মতে নতুন পানি 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৪৪ 


www.adlmodina.com 


নেওয়া ওয়াজিব আর ইমাম আবু হানিফা, ইমাম মালিকের এক বর্ণনা এবং ইমাম আহমদ রাহ.’র মতে 
নতুন পানি নেওয়া ওয়াজিব তো নয়ই, বরং সুন্নাত হচ্ছে মাথা মাসহের অবশিষ্ট পানি দিয়ে কান মাসহ 


করবে। 

ইসতি'নাস: হাফিয ইবনুল কায়্যিম রাহ. বলেন, এ কথা প্রমাণিত নয় যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম কান মাসহ করার জন্যে নতুন পানি নিয়েছেন । (যাদুল মাআদ, --) 

EE) sl 4 SHAN ds ৬715 
অধ্যায়-১৪ : উভয় পা ধৌত করা এবং মাস্হ না করা 
১০১০ UIC 8১০ 3 ৩৮১ ০৪৩ di এ Lgl Ll 205 3৮০ cn এ as ০৪ YY 
OU ০০৮০৪১৪৪0০৮ ০১ sol SSS 2৬০ ৬০ Eady Co এ axl 555) 
৪০৬৯০ 013) 00 ঠ এটি 

২২। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেছনে রয়ে গেলেন। পরে তিনি আমাদের কাছে পৌছলেন, এদিকে 

আমরা আসরের নামায আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং আমরা উযু করছিলাম । আমরা 

আমাদের পা কোনোমতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম । তিনি উচ্চস্বরে ঘোষণা করলেন, পায়ের 

গোড়ালিগুলোর (শুষ্কতার) জন্যে জাহান্নামের শাস্তি রয়েছে। তিনি দু'বার বা তিনবার একথা বললেন। 

(সহিহ বুখারি) 

“সাহাবি পরিচিতি: হযরত আবদুল্লাহ ইবনে আমর রাযি. । তার উপনাম আবু মুহাম্মাদ । তিনি “মুকসিরিন' 

এবং ইসলামের একেবারে প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত । ফকিহ “আবাদালায়ে আরাবআ'র 

একজন । তীর বর্ণিত হাদিস সংখ্যা হচ্ছে, ৭০০। 

শব্দবিশ্লেষণ: ৬০১) (ইফআল) বিপদে ফেলা, আপতিত করা, প্রভাবিত করা । 

৪৮ গোড়ালি, পায়ের গিঠ, বহুবচন: ৮ আ 

49 অর্থ ধক্ষংস, শাস্তি । জাহান্নামের এক স্তরকেও 7.) বলা হয় । 

৯৮১১০ ঞ| এ.০ dl 055 © UL UU ৮৫৪ dos dl ৬০) ১০ 2 dl এ ১ 

2৭1 ০৪৪৬ AO Pais Lal © amd এ) ৪০ Gf ০০ ৩০ এ জা এ ৬০০ 

3এ। ০০০৪9) 09 ২১34৪ dl ৪০ a এ sul ৬ শি CH ৮৪৬) ০036 
৬১৬]। 0537৫3৮9১84 

২৩। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লামের সঙ্গে আমরা মক্কা থেকে মদিনায় সফর করলাম ৷ তিনি মক্কা ও মদিনার মধ্যখানে পানির 

এক কৌয়ার নিকট আসলেন । ইতোমধ্যে আসরের সময় হয়ে গেল এবং কিছ লোক আগে চলে গেল । 

আমরা তাদের নিকট পৌছে দেখি তারা উষু সেরে নিয়েছে। কিন্তু তাদের গোড়ালিসমূহ চকচক করছে, 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৪৫ 


www.almodina.com 


তাতে পানি গৌছেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পায়ের 

গোড়ালিগুলোর (শুষ্কতার) জন্যে জাহান্নামের শাস্তি রয়েছে, তোমরা যথাযথভাবে উষু সম্পন্ন করো । 

(শারহু মাআনিল আসার, তাহাবি) 

2০1৮১৭5৩০০5 ০০৬ থা ৩ এ এ UG we Jus ঞ ৩৮১ di এপ on Ho ৩৪ Yt 
jl 019) .১এ। ৬ 2৬5৫ hy :০ ০ 147 

২৪। হযরত জাবির বিন আবদুল্লাহ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম জনৈক ব্যক্তির পা না ধোয়ার কারণে চকচক করতে দেখে ইরশাদ করলেন, পায়ের 

গোড়ালিগুলোর (শুষ্কতার) জন্যে জাহান্নামের শাস্তি রয়েছে । (শারহু মাআনিল আসার; তাহাবি) 

শব্দবিশ্লেষণ: = চমক, ঝলক । 

৮) ৬ & এ ঞ ০59 পপ ৩ সা এএএ seal Cl :4৩ ৬৩ ০৪১৪. Yo 


(Eel ০৪) ৬1৯১ gol 05) খু 106 গর এ০ শেল শা 
২৫ । আবদুল মালিক থেকে বর্ণিত তিনি বলেন, আমি আতা ইবনে আবি রাবাহকে জিজ্ঞেস করলাম, 
আপনার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবি থেকে এ সংবাদ কি পৌছেছে 
যে, তিনি উভয় পায়ের উপর মাসহ করেছেন? তিনি বললেন, না। (শারহু মাআনিল আসার; তাহাবি) 
“আল খায়রুল জারি'তে এরকম বিবৃত হয়েছে। 
গ্রন্থ পরিচিতি : ‘আল খায়রুল জারি’ এটি শায়খ মুহাম্মাদ ইয়াকুব মিঁয়াজি রাহ. রচিত সহিহ বুখারি'র 
ব্যাখ্যগ্রহ্থ । এটা মূলত উমদাতুল কারি এবং ফাতহুল বারি থেকে সংগৃহিত । ভাবার্থগুলো তিনি উমদাতুল 
কারি থেকে নিয়েছেন এবং ফাতহুল বারি থেকে বিভিন্ন সূক্ষাতিসূক্ষ উপকারী বিষয় সংযোজন করেছেন । 
(ফায়যুল বারি, ১/২৩৭) 
কপ ৬৬ 295 af এ এ on ০০ আট ০৪ 2১০ 0 সে 5১১5 FAD ৬১ NN 

গা ১৮2 os le ০০ এ খা এপ & ০১১ 

২৬ । 'আইনি'তে রয়েছে: সাঈদ ইবনে মানসুর আবদুর রাহমান ইবনে আবি লায়লা থেকে বর্ণনা করেন, 
তিনি বলেন, (উযুতে) উভয় পা ধৌত করার (হুকুমের) ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাহাবিগণ একমত পোষণ করেছেন । 
গ্রস্থ পরিচিতি : ‘আইনি’ বলে সহিহ বুখারি'র ব্যাখ্যগরস্থ উমদাতুল কারি বুঝানো হয়েছে। আল্লামা 
বদরুদ্দিন আইনি রাহ. (মৃ. ৮৫৫ হি.)'র রচিত গ্রন্থ হিসেবে এটাকে সাধারণত ‘আইনি’ বলা হয়। 
প্রাসঙ্গিক আলোচনা: উষুর মধ্যে পা ধৌত করাই জুমহুর আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব । 
রাফিযিদের ইমামিয়্যা ফিরকার মতে উযুর মধ্যে পায়ের ওযিফা হচ্ছে মাসহ করা । এবং আরো কিছু 
লোকের মতে ধৌত ও মাসহ উভয়টার ইখতিয়ার রয়েছে । এখানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের কিছু 
দলিল উপস্থাপিত হয়েছে। বস্তুত হাদিসের মধ্যে ১। = -,০/ 4০১ বাক্যটি দ্বারা পা ধৌত না হওয়ার 
কারণে জাহান্নামের ভয় দেখানো হয়েছে; যদি মাসহ যথেষ্ট হত তাহলে না ধুয়ার কারণে এমন ভীতি 
প্রদর্শন করা হত না। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৪৬ 


www.almodina.com 


dhl ০১৬ ০৩ ৩৪ Fan) 0 Gn ৪ ৬৬-১০ 
অধ্যায়-১৫: ধারাবাহিকতা তথা এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই অন্য অঙ্গ ধৌত করা 
:এ এপ Jos dil ৬০১ ০১১৪ 2 ০20 এ OF (৬১ PE এ Al 3১ 0৮55 NV 
৬৯ m9 UU 052 ৩৬) 0191 ৮ 9৬ এস 911749 ale ঝ এ | 055 5:৩৪ 
অর ০৯ ৬ ০১০ এও ০১ 9৬158 569 ০৯ এ ০ CB ৭১ 
| ee Be Ho sb La 


২৭ । ইমাম ইবনু দাকিকিল ঈদ রাহ. “আল ইমাম” গ্রন্থে হযরত আবদুর রাহমান ইবনে আউফ 
রাযি. থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
বললাম, আল্লাহর রাসূল! আমি আমার দাসীদের সঙ্গে সহবাস করলে আমার স্ত্রী ঈর্ষা করেন। 
তিনি বললেন, স্ত্রীরা কীভাবে তা জানতে পারে? আমি বললাম, গোসল করার দ্বারা । তিনি 
বললেন,. যখন তোমার ওরকম অবস্থা হবে তখন স্ত্রীর কাছে শুধু মাথা ধৌত করবে, আর যখন 
নামাযের সময় হয়ে যাবে তখন পূর্ণ শরির ধৌত করবে । 


সাহাবি পরিচিতি: হযরত আবদুর রাহমান ইবনে আউফ রাযি, । আশারায়ে মুবাশশারার একজন । 
ইসলামের প্রথমদিকেই আবু বকর রাযি.'র হাতে মুসলমান হন । ইথিওপিয়ার দিকে হিজরতের উভয়বারই 
তিনি-শরিক ছিলেন । সবক'টি জিহাদে অংশগ্রহণ করেছেন । ৩২ হিজরিতে ৭২ বছর বয়সে ইন্তিকাল 
করেন এবং “বাকি'তে তাকে দাফন করা হয় । 

গ্রন্থ পরিচিতি : ‘আল ইমাম" আল্লামা ইবনু দাকিকিল ঈদ রাহ. (মৃ. ৭০২ হি.) কতৃক রচিত। পূর্ণনাম 
আল ইমাম ফি আহাদিসিল আহকাম । এ গ্রন্থে লেখক বিধি-বিধান সংক্রান্ত হাদিসসমূহ একত্রিত 
করেছেন । পরবর্তীতে এটার সার-সংক্ষেপ লিখেছেন “আল ইলমাম বিআহাদিসিল আহকাম’ নামে । 
অতপর এই সংক্ষেপিত গ্রন্থের কিয়দাংশের গবেষণামূলক ব্যাখ্যাগ্রস্থ লিখেছেন “আল ইমাম ফি শারহিল 
ইমাম" নামে । (আর রিসালাতুল মুসতাতরাফা, পৃ. ১৮০) 

প্রাসঙ্গিক আলোচনা: 'মুওয়ালাত ফিল উযু' তথা উযুর অঙ্গগুলো অবিচ্ছিন্নভাবে ধৌত করা হানাফিদের 
মতে জরুরি নয় । ইমাম শাফিয়ি রাহ. প্রমুখের মতে জরুরি | এ হাদিসটি হানাফিদের সমর্থন করছে। 
বস্তুত এ হাদিস থেকে বুঝা যাচ্ছে যে, গোসলের ক্ষেত্রে “মুওয়ালাত" শর্ত নয়, তাহলে তো উষুতে শর্ত না 
হওয়াই বাঞ্চনীয় । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৪৭ 


www.almodina.com 


ll ৬৪ ০০ PUL ০১৬০ ০০ 98৪9 6705 
অধ্যায়-১৬ : পেশাব-পায়খানার রাস্তা ব্যতীত অন্য স্থান থেকে প্রবাহিত রক্তের কারণে উযু 
৩০০১৮ Sp J ON না ১০০ ৩ ০১৬ ০ 0০৬ ০ ০৬০০১ জ জিও এ ডো SI NA 
dbs dl 82) LAF ৯০ ৬৯ 3 re Bl ৯3 SL aL 31040 
২৮ । ইমাম ইবনে আবি শায়বা রাহ, তদীয় “মুসান্নাফ” এ হিশাম থেকে, তিনি ইউনুস থেকে, তিনি 
হাসান রাহ. থেকে বর্ণনা করেন যে, তিনি প্রবহমান রক্ত ছাড়া থেকে অন্য কোনো রক্তের কারণে উযু করা 


জরুরি মনে করতেন না। (মুসান্নাফে ইবনে আবি শায়বা) এটার সনদ বিশুদ্ধ, এবং এটি হানাফিগণের 
মাযহাব । 
৩৮ (LS) ৬১ ES ০৮১ ০০৪ dis dil ৬৪১ EID জি OF ডেট ৪3553401523 01৭ 
05৩6১ 45 or spol :0৩ ৮০9 ade dl এত di ০১) Of a0 এ dil ৬৪১ Ab 9 
এ ০৮৪ ৬ 
২৯। ইমাম দারাকুতনি তদীয় “সুনান” এ তামিমে দারি রাযি. থেকে, এবং ইবনে আদি যায়দ বিন সাবিত 
রাযি, থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক 
প্রবাহিত রক্তের কারণে উযু জরুরি হবে । (সুনানে দারাকৃতনি) এ ভাবে “শারহুন নুকায়া'তে রয়েছে। 
সাহাবি পরিচিতি: যায়দ বিন সাবিত রাযি. । কাতিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । এগারো বছর 
বয়সে মদিনায় আসেন । তিনি বড় বড় ফকিহ সাহাবিগণের মধ্যে অন্যতম | কুরআন লিপিবদ্ধকারীদের 
মধ্যে বিশিষ্ট একজন । আবু বকর রাযি.'র খিলাফাতকালে তিনিই কুরআনে কারিমের কপি প্রস্তুত করেন 
এবং উসমান রাযি,'র সময়ে মুসহাফ আকারে লিখে বিশ্বব্যাপী কুরআনের কপি প্রচারের ব্যবস্থা করে 
দেন । ৫৬ বছর বয়সে ৪৫ হিজরিতে মদিনায় মৃত্যুবরণ করেন । 
০ চি gh Eas ald এ ২৩০ ০8৮০ tL OF: Cnet) EJP ০১১ পোত 
3 ৬ ১৮:49 ১০৭] ঠ5া ৮ ১৬ ১৮০৭ ঠা 91:59 ৭১১০৪ ঝ। ৬৮০ 2 
৬৮১ pl ৬০০ ৬০৯৪ ০9১09 ১2১০] ৬৩ হস lst 1১0 ৮৮৮ Cady ০3১ 


.৫০$। DS ক ৩৮ Do ৭ ০৯০ it dU ১6০০১ ০৪ 
৩০। হিশাম ইবনে উরওয়া তার পিতার সূত্রে আয়িশা রার্যি. থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ফাতিমা 
বিনতে আবু হুবাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আল্লাহর রাসূল! 
আমার ইস্তিহাযা হতেই থাকে, ফলে আমি পবিত্র হই না। এমতাবস্থায় আমি কি নামায ছেড়ে দেব? 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না । এ হলো রগ-নির্গত এক বিশেষ ধরনের রক্ত, এটি 
হায়েয নয় । যখন হায়েয শুরু হয় তখন নামায ছেড়ে দাও, আর হায়েয শেষ হলে রক্ত ধোয়ে নামায 
আদায় কর । হিশাম বলেন, আমার পিতা বলেছেন, অতপর প্রত্যেক নামাযের জন্যে উযু করবে পরবর্তী 
ওয়াক্ত আসা পর্যন্ত । (সহিহ বুখারি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৪৮ 


www.almodina.com 


5৩১) 6১৩ ০০ af শি ৭৪০ ০৭ ৪১১৮ ১৬ ০ ৪১০০ এ ভে টা 219 Jw | 
১৯১ ০৪৮১৪ Le gal Dal ৩০ ৮০৪ ale dil এ di Ty HS ওলা 2১৪ এ ams) 
£3230 ৬০০০ ০০৪ 2 ddl ০ ৪১৬ ০5 0 ০ pf ৬৯১ ০3১6১ Ue EAL ০১৪ 
এ ১০) ও ৮ ৬৫৩ ১০ এর 
এখানে এ কথা বলা যাবে না যে, “অতপর প্রত্যেক নামাযের জন্যে উযু করবে পরবর্তী ওয়াক্ত আসা 
পর্যন্ত” এটি উরওয়ার উক্তি; কেননা ইমাম তিরমিযি এথাকে উরওয়ার উক্তি গণ্য করেননি, অন্যদিকে 
তিনি হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন । 
মোটকথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উযু জরুরি হওয়ার কারণের প্রতি সতর্ক করে 
দিয়েছেন । আর তা হচ্ছে, মহিলার শরিরের রগ থেকে বিশেষ রক্ত বের হওয়া । আর এটা তো ব্যাপক, 
চাই সামন-পিছনের রাস্তা দিয়ে বের হোক বা অন্য কোনো স্থান থেকে । অতপর তিনি মহিলাকে প্রত্যেক 
নামাযের জন্যে উযুর নির্দেশ দিয়েছেন । (“শারহুন নুকায়া’ থেকে) 
সাহাবি পরিচিতি : হযরত আয়িশা রাযি, । এই সাহাবিয়া উম্মুল মু'মিনিনদের একজন এবং নারীজগতের 
শ্রেষ্ঠ ফকিহা ছিলেন । আম্মাজান হযরত খাদিজা রাযি. ব্যতীত নবী-পত্রীদের শ্রেষ্ঠ ছিলেন । হযরত 
খাদিজা এবং তার মধ্যে কে শ্রেষ্ঠ ছিলেন- এ ব্যাপারে মতভেদ রয়েছে । তিনি বিশুদ্ধ মতানুসারে ৫৭ 
হিজরিতে ইন্তিকাল করেছেন । তীর বর্ণিত হাদিস সংখ্যা হচ্ছে: ২২১০ । 
প্রাসঙ্গিক আলোচনা: এ অধ্যায় আলোচিত মাসআলায় উলামায়ে কেরামের মধ্যকার ইখতিলাফ একটি 
মৌলনীতির ইখতিলাফ থেকে সৃষ্ট । মূলনীতি হচ্ছে, হানাফিদের মতে শরিরের যে কোনো স্থান থেকে যে 
কোনো ধরনের নাজাসাত বের হলে -চাই তা স্বাভাবিক হোক কিংবা কারণবশত- সর্বাবস্থায় তা 
উযুবিনষ্টকারী গণ্য হবে । হাম্বলিদেরও মাযহাব তা-ই । ইমাম মালিক রাহ.'র মতে শুধু এই নাজাসাতই 
নাকিযে উযু যা সাধারণত সাধারণত বের হয়ে থাকে এবং স্বাভাবিক রাস্তা দিয়ে বের হয়, যেমন পেশাব- 
পায়খানা । অতএব বমি কিংবা নাকের রক্তক্ষরণ নাকিযে উযু হবে না; কেননা মুখ বা নাক নাজাসাত বের 
হওয়ার স্বাভাবিক পথ নয় । এমনিভাবে পেশার-পায়খানার রাস্তা দিয়ে পেশাব-পায়খানা, বীর্য, মযি, ওদি 
কিংবা বায়ু ছাড়া অন্য কিছু বের হয় তাহলে নাকিষে উযু হবে না; কারণ এখানে বের হওয়ার পথ 
স্বাভাবিক হলেও বাহির হওয়া বস্তু স্বাভাবিক নয় । অবশ্য ইস্তিহাযার রক্তের ব্যাপাণ্ও ইমাম মালিক রাহ. 
কিয়াস ছেড়ে ‘আমরে তাআবক্ষুদি' হিসেবে এটাকে নাকিযে উযু গণ্য করেন । আর ইমাম শাফিয়ি রাহ.'র 
মতে বের হওয়ার পথ স্বাভাবিক হওয়া জরুরি বটে, তবে বাহির হওয়া বস্তুটি স্বাভাবিক হওয়া আবশ্যকীয় 
নয় । সুতরাং পেশাব-পায়খানার রাস্তা দিয়ে পেশাব-পায়খানা ছাড়া অন্য কিছু বের হলেও সেটা নাকিযে 
উষু গণ্য হবে । মোট কথা, পেশাব-পায়খানার রাস্তা ব্যতীত অন্য কোনো জায়গা থেকে নাজাসাত বের 
হলে মালিকিয়্যা এবং শাফিয়িয়্যাদের মতে উষু ভঙ্গ হবে না। এ অধ্যায়ে হানাফিদের কিছু দলিল পেশ 
করা হয়েছে। বস্তুত রক্ত বের হওয়ার কারণে উযু ভঙ্গ হওয়ার প্রমাণ থেকে স্পষ্ট বুঝা গেল, পেশাব- 
পায়খানার রাস্তা ছাড়া অন্য কোথাও থেকে রক্ত ইত্যাদি নাপাকি বের হলে উযু ভঙ্গ হয়ে যাবে । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৪৯ 


www.almodina.com 


কহ ০ sy ৮৮14 
অধ্যায়-১৭ : অষ্রহাসির কারণে উযু 
৮১১৪০ dil এ৮ di ০১১ ০৮৮ তা of দল এ ০৪ জে এ ০৪ (5) এ১১ শা? 
৮৪০ ৬০০৮ 0 ০০১ te ঝা এ Bl ০25 ০৩ 4০৬ এ ও৯ pad 2০০ ০৯১ এ 
৪৮ 04 এি। এসএ] ০৪ SAN 89০20) 2১৮1 ০৪ 
৩১ । দারাকুতনি আবুল মালিহের সূত্রে তার পিতা থেকে বর্ণনা করেন যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামায আদায় করছিলাম ইতোমধ্যে একজন অন্ধ ব্যক্তি এস গর্তে পড়ে 
গেলেন । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্য থেকে যে 
হেসেছে সে যেন পুনরায় উযু করে নামায আদায় করে । (সুনানে দারাকুতনি) 
এখানে হাসি দ্বারা অ্টহাসি উদ্দেশ্য । নিম্নের বর্ণনাটি এর প্রমাণ: 
৬০০০ ০ 1১০3. dl ৪৮০ dl dy JE dG ৮৮৮ dow dil ৬৮১ ০০ ০৮233 b YY 
এ ৩৬৮ ০ ৬৫০৬ ০১ 0৩4) & ৬০ int ০১১ ২৯০১ ০৯০ ১০১ পচ ১১০ এ 
১০ ৩৮৫) 8 ST ian এছ ঠা ৬১৩০ এ onl of ৪৬৮ ০ rd on ৩০০ Br 


(Eo) ৮৪ 
৩২। হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাযে অট্টহাসি দিল সে যেন উযু ও নামায উভয়টার পুনরাবৃত্তি করে । ইবনে 
আদি তদীয় “আল কামিল”এ হাদিসটি বাকিয়্যা এর সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাকে আমার 
পিতা বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেও নিকট আমর ইবনে কায়স আতা'র সূত্রে হযরত ইবনে 
উমার রাযি. থেকে বর্ণনা করেছেন । হাদিসসমূহ একটি অপরটির ব্যাখ্যা প্রদান করে । (আইনি শরহে 
সহিহ বুখারি) 
সনদ পর্যালোচনা: বাকিয়্যা মুদাল্লিস, অতএব তার হাদিস সহিহ হবে না বলার সুযোগ নেই; কেননা 
মুদাল্লিস যদি সত্যবাদী হন এবং স্পষ্ট করে বর্ণনা করার শব্দ উল্লেখ করে থাকেন তাহলে তাদলিসের 
দোষ কার্যকরী হবে না । আর এ বর্ণনায় তো তিনি স্পষ্ট করে ৬.০ শব্দ উল্লেখ করেছেন । 
গ্রন্থ পরিচিতি : আল্লামা ইবনে আদি রাহ. (মৃ. ৩৬৫হি.) লিখিত ‘আল কামিল ফিয যুআফা' গ্রস্থটি রিজাল 
তথা হাদিসবর্ণনাকারীদের সম্পর্কে একটি প্রামাণ্য গ্রন্থ । তবে তিনি এই গ্রন্থে ক্ষেত্র বিশেষে হানাফি 
মুহাদ্দিসগণকে যথাযথ মর্যাদা প্রদান করেননি | (দেখুন: আর রাফউ ওয়াত তাকমিল ফিল জারহি ওয়াত 
তা’দিল; শায়খ আবু গুদ্দাহ*র টিকাসহ, পৃ. ৩৩৯-৩৪১) 
প্রাসঙ্গিক আলোচনা: এ মাসআলাটিও পূর্বের অধ্যায়ে আলোচিত মূলনীতির ভিত্তিতে মুখতালাফ ফিহি। 
হানাফিদের মতে উযু ভঙ্গ হবে এবং মালিকি ও শাফিয়িদের মতে ভঙ্গ হবে না । উপরিউক্ত হাদিসছয় 
থেকে হানাফিদের সমর্থন মিলছে। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৫০ 


www.almodina.com 


HA ০০০৮৮ ০২৪১ ৮৬71 
অধ্যায়-১৮ : নারী স্পর্শের কারণে উয়ু ভঙ্গ হয় না 

১৮৮১১ le dl ৩৮ Bl 45১ ৬৯ (5 AU ES OU ৬৪ dos dl 2) LS NY 
SE ol) ৩৭], পি 66138 ক) ভি তি এ 3 lS SG) 
৩৩ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সামনে ঘুমাতাম, আর আমার উভয় পা তার কিবলার দিকে থাকতো । তিনি যখন সিজদায় যেতেন 
আমাকে স্পর্শ করতেন, আমি পা গুছিয়ে নিতাম, এবং যখন তিনি দীড়াতেন তখন পা বিছিয়ে দিতাম । 
(সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
সনদ পর্যালোচনা: “শায়খাইন' একটি পরিভাষা । সাহাবিদের তাবাকায় 'শায়খাইন' বলে হযরত আবু বকর 
সিদ্দিক রাযি. এবং হযরত উমার রাযি.কে বুঝানো হয় । হানাফি মাযহাবে এর দ্বারা ইমাম আবু হানিফা 
রাহ. এবং ইমাম আবু ইউসুফ রাহ.কে বুঝানো হয় । মুহাদ্দিসিনের পরিভাষায় এর দ্বারা ইমাম বুখারি রাহ. 
এবং ইমাম মুসলিম রাহ.কে বুঝানো হয়, এখানে এই অর্থেই ব্যবহৃত হয়েছে। এ ছাড়াও বিভিন্ন মহলে এ 
শব্দটি বিভিন্ন উদ্দেশ্যে প্রয়োগ করা হয় । যেমন দারুল উলুম করাচিতে মুফতিয়ে আযম রাফি উসমানি 
দা. বা. এবং শায়খুল ইসলাম তাকি উসমানি দা. বা.কে শায়খাইন বলা হয় । 
(6419) ০4 LE ৬৮০০১ ০৬ di le AVON: ge dis dil ৪৯১ Lie ০০ Nk 

4৫ ১৬৬ ৬৮০) এ ১93 এ) dl & 955 MS 553 ১ ভে 
৩৪ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তার স্ত্রীগণকে চুমা দিতেন অতপর (নতুন) উযু করা ছাড়াই নামায আদায় করতেন । (সুনানে তিরমিযি) 
বাযযারও তদীয় “মুসনাদ'এ হাদিসটি উল্লেখ করত হাসান বলে মন্তব্য করেছেন । 
ঠা! ind GUS md 5 এ$ ০ মু এ ৮ igs এ di ৬৭১ ১০৬ nl UU v0 
৩০ ০৯১৪৬ ০৮) Gis 4১ ৪ 6৮ of lb ওর LS বুজে of ০০্এত SF ক ঞ। 

৪১৬৫০58008১ এ ৪ 

৩৫ । হযরত আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযি. বলেন, কুরআনে কারিমের আয়াত “০4 2.4007" দ্বারা 
সহবাস উদ্দেশ্য । তবে যেহেতু আল্লাহ তাআলা লজ্জাশীল তাই সুন্দর দ্বারা খারাপের প্রতি ইঙ্গিত 
করেছেন, যেভাবে “ ৯৮ ১18 ৮ 2১১৮৮ & ” আয়াতে স্পর্শ দ্বারা সহবাসের প্রতি ইঙ্গিত 
করেছেন । কারণ, সর্বসম্মিতক্রমে এখানে সহবাস উদ্দেশ্য । 
প্রাসঙ্গিক আলোচনা: মহিলাকে স্পর্শ করার কারণে উযু ভঙ্গ হয় কি না- এব্যাপারে মতভেদ রয়েছে। 
হানাফিদের মতে ভঙ্গ হবে না । আর বাকি তিন ইমামের মতে উযু ভঙ্গ হয়ে যাবে । অবশ্য তাদের 
পরস্পরের মধ্যে এর বিশ্লেষণে কিছুটা ইখতিলাফ রয়েছে । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৫১ 


www.almodina.com 


৮৯৮৮ সর ১০1৮5 ৮৪71৭ 

অধ্যায়-১৯ : পুরুষাঙ্গ স্পর্শের কারণে উয়ু ভঙ্গ হয় না 
৩০১০৭ এত ৮4০ এ oi ৬৬ dt এজ ৩ ৬৩৮ ৬ ০৯ উপ, 
৩৬ ০৮০ ১১০ Sb JG Las 4০ ৫৫ ৬০ 8 ৭! 95052, JW 2১০০ 
৬২ ln UB 3 ৬১৬ 03১১ Gx) ৬৪ ০৬৮ is 23) 3 oll he ৯৪৪ 


Bp ৬ ৮১৬০ ere Caio 388 এ ও ২১০১০] 2১ ৮৮ ph পপি 
৩৬ | কায়স বিন তাল্ক তার পিতার সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে নামাযে তার গুপ্তাঙ্গ স্পর্শ করে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, এটি তো তারা শরিরেরই এক অঙ্গ । (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, এ 
অধ্যায় সংক্রান্ত বর্ণিত হাদিসগুলোর মধ্যে এটি সর্বোৎকৃষ্ট । ইবনে হিবক্ষানও এটাকে তদীয় “সহিহ'এ 
উল্লেখ করেছেন । ইমাম তাহাবি হাদিসটি বর্ণনা কও বলেন, এটি সঠিক হাদিস, তার সনদ কিংবা মাতনে 
কোনো ইযতিরাব নেই, বস্তুত এটি একটি সহিহ হাদিস, যা বুসরা'র সূত্রে বর্ণিত হাদিসের বিপরীত । 
EFS Hf উর ol ০০০৪ জনা এন be ৬০ Jus & ৮৮) ple of ৪১৬) ৩ TV 
৩৭ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি কোনো পরোয়া করি না যে, আমার নাক স্পর্শ 
করলাম, না কান, না গুপ্তাঙ্গ । (শারহু মাআনিল আসার; তাহাবি) এরকম কথা অনেক সাহাবি থেকে বর্ণিত 
আছে। 
এ 9231 La ০৮৮ EFS খুন be: এ এএ dl ৩৯১ ১৮৮ ০ & অর ৩০ শা 
ua 
সন Doral pn IS ০১ 
৩৮ । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি কোনো পরোয়া করি না যে, 
নামাযে আমার গুপ্তাঙ্গ স্পর্শ করলাম, না কান বা নাক । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
একই রকম বর্ণনা অনেক সাহাবি থেকে রয়েছে। 
সাহাবি পরিচিতি : হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. | তার উপনাম আবু আবদুর রাহমান । তিনি 
ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত এবং বড় আলিম সাহাবিদের একজন । তীর বৈশিষ্ট্য 
অনেক । হযরত উমার রাযি. তাকে কুফার গভর্নর নিযুক্ত করেছিলেন । অবশেষে ৩২ হিজরিতে মদিনায় 
ইন্তিকাল করেছেন । তার বর্ণিত হাদিস সংখ্যা হচ্ছে, ৮৪৮ । 
40৮ 33280 Cod এল লে ৩৬ dy 0 ১] ৮৪০4 এ 2১৬০ ০০৪ পাখি 
৩৯ । হযরত সা'দ রাষি.কে গপ্তা্গ স্পর্শের হুকুম জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তোমার শরিরের কোনো 
অংশ নাপাক থাকে তাহলে তা কেটে ফেল । কোনো সমস্যা নেই! (শারহু মাআনিল আসার; তাহাবি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৫২ 


www.almodina.com 


সাহাবি পরিচিতি : হযরত সা'দ রাযি. । তার উপনাম আবু ইসহাক । তিনি আশারায়ে মুবাশশারার একজন 
এবং আল্লাহর রাস্তায় প্রথম তীর নিক্ষেপকারী । তার আরো অনেক বৈশিষ্ট রয়েছে । আকিক নামক স্থানে 
৫৫ হিজরিতে ইন্তিকাল করেছেন । তিনি আশারায়ে মুবাশশারার সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবি । 


ও ৬ ৩৫০ এর! এও ০১০১ ale Hl 05 3১ EASES ONS এ থা ০১৫৭ 
Ev 250 ০৫৮০) ৬১ 055৭5 51390 ৩০৯ ১০ 3০3০5) ৬৪ 53 (ELEN al) 
৪০ । হযরত হাসান বাসরি থেকে বর্ণিত যে, তিনি লজ্জাস্থান স্পর্শ করা মাকরূহ মনে করতেন । তবে যদি 
কেউ করে ফেলে তাহলে তার ওপর উযু জরুরি মনে করতেন না। মুল্লা আলি কারি রাহ. এটা উদ্ধৃত 
করেছেন । (আত তিবুশ শাধি) তা ছাড়া “তাহাবি'তে এ বর্ণনাগুলোর সনদও উল্লিখিত রয়েছে, সেখানে তা 
দেখে নিতে পারেন । (শারহু মাআনিল আসার; তাহাবি) 

প্রাসঙ্গিক আলোচনা: পুরুষাঙ্গ স্পর্শ করলে উযু ভঙ্গ হয় কি না- এব্যাপারে মতভেদ রয়েছে । ইমাম আবু 
হানিফা রাহ.'র মতে ভঙ্গ হবে না। ইমাম শাফিয়ি রাহ.'র মতে ভঙ্গ হয়ে যাবে । আর ইমাম মালিক ও 
ইমাম আহমদ রাহ. থেকে উভয় ধরনের মত বর্ণিত হয়েছে। 


১৬০) Bl ০৯১৬ ৫7 
অধ্যায়-২০ : বমি ও নাকের রক্তক্ষরণের কারণে উযু 

০৫১ ০৫ 556 ৮০9 ale dil ৬৩ di 059 fo এ Jos dil ৬১ BUN ৬১৪61 

bp oly) rg এ Exo এ GHG এএ এ] ৬৫১ ০৮ 4১ ৬5 NYG 

অভ 20০9 ৯৮৯ এ জা সন পানা ৬৮৮১৯ als dy 
Se GB on sop 

8৪১ । হযরত আবুদ দারদা রাযি. থেকে বর্ণিত যে. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করলেন 

অতপর উযু করলেন । (বর্ণনাকারী বলেন) পরে দামেস্কের মসজিদে হযরত সাওবান রাযি.’র সঙ্গে সাক্ষাত 

হলে আমি বিষয়টি তার কাছে আলোচনা করলাম | তিনি বললেন, আবুদ দারদা সত্য বলেছেন । আমি 

নিজে তীর উষুর পানি ঢেলে দিয়েছি। (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, সাহাবা, তাবিয়িনের মধ্য 

থেকে একাধিক আহলে ইলম বমি ও নাকের রক্তক্ষরণের কারণে উযুর বিধান আসবে বলে মত পোষণ 

করেছেন। 

সাহাবি পরিচিতি : হযরত আবুদ দারদা রাযি. । তিনি আবুদ দারদা উপনামে প্রসিদ্ধ বিশিষ্ট একজন 


সাহাবি । সর্বপ্রথম তিনি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন । অত্যন্ত ইবাদাতগুজার ছিলেন । খিলাফাতে 
উসমান রাযি.'র শেষ দিকে ইস্তিকাল করেছেন । 


হানাফিয়্যাহ # ৫৩ 


www.almodina.com 


- 3০০৪ ৬০০2 তা 5 ০০০ fd এ ১76৯৮ ৬৪ dos dil ৬১ ৪৪৬ ০৪ ৫ 
LE ৩ এল ০ 33 dele op tx PT SEY EUS ৬ ৯3 এ৯০ ৬০ ০৪ lopli 
1৮ 4৩০ 9০০৮ ON 0) ১ Cail lie 3 (ELE এ) SNS ০০ 21 29 ০০ 2৫৫ 
এ এ এ dl 42) GILL ০ 08) 0০০৮ ৬০৩ BLA ১ bm) gal ০৪১ Us 
49১৮ 2০ ০৯ ০৭ AE ০৪০১৬ 96 YS 3 lal soy 3 এ fod ৬০ 0৯ oral 

০৬ ৬১১ 
৪২ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 
নামাযে যদি কারো বমি হয় অথবা নাক থেকে রক্ত ঝরে অথবা মুখ দিয়ে খাদ্যদ্রব্য বেরিয়ে আসে অথবা 
মযি নির্গত হয় তাহলে সে যেন ফিরে গিয়ে উযু করে, এবং পূর্বের নামাযের ওপর ভিত্তি করে আদায় । 
এমতাবস্থায় সে কোনো কথা বলবে না । (সুনানে ইবনে মাজাহ) 
এ হাদিসের সনদে রয়েছেন ইসমাঈল ইবনে আইয়াশ । তার ব্যাপারে কথা-বার্তা রয়েছে । ইবনে মায়িন 
তাকে নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন । (আত তিবুশ শাি) এই হাদিসটি মুরসাল হলেও আমাদেও বরং 
জুমহুর উলামায়ে কেরামের দৃষ্টিতে তা দলিল প্রদানযোগ্য ৷ বিশেষত মা'দানের সুত্রে বর্ণিত হাদিসটিও 
এর সমর্থন করছে । ইমাম শাফিয়ি রাহ. থেকে বর্ণিত যে, হাদিসটির বিশুদ্ধতা মেনে নিলেও এখানে উষু 
শব্দটি নামাযের উযু নয়, বরং হাত ধৌত করার অর্থে প্রযোজ্য । কিন্তু তার কথাটি এভাবে খ-ন করা যায় 
যে, এটা তো (হে পাঠক) আপনি দেখতে পাচ্ছেন, ভিন্ন অর্থ নেয়ার কোনো সূত্র ছাড়াই হাদিসের বাহ্যিক 
শব্দের বিরোধিতা । 

সনদ পর্যালোচনা: ইসমাঈল ইবনে আইয়াশ রাবি সম্বন্ধে হাদিসবিদগণের বিভিন্ন কথা-বার্তা থাকলেও 
অনেকে তাঁকে নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন। নিজ দেশ শামের মুহাদ্দিসগণ থেকে তার বর্ণনা 
বিশুদ্ধ । (বিস্তারিত দেখুন: তাহযিবুত তাহযিব) 
প্রাসঙ্গিক আলোচনা: এই অধ্যায়ে আলোচিত মাসআলায়ও ১৬নং অধ্যায়ে উল্লিখিত মূলনীতির আলোকে 
উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে; ইতঃপূর্বে এ বিষয়ে বিস্তারিত লিখা হয়েছে, সেখানে দেখে নিন। 

691০০5৮৮৬৫7) 
অধ্যায়-২১ : নিদ্রার কারণে উযু 
5১১ ৪০601 246 এন ০4 ০০2৩৮ JG 04৮) db ঝা এ) 2৫০ এড EY 
৮5০ i ১৬ 
৪৩ । ইমাম মালিক রাহ, বলেন, যায়দ বিন আসলাম আমাদেরকে বলেছেন, তোমাদের কেউ যখন গা 
এলিয়ে ঘুমিয়ে পড়ে তখন (উঠে) সে যেন উযু করে । (মুআতা মুহাম্মাদ) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৫৪ 


www.almodina.com 


১৩ ৬৩ ১৯১ (5 ON sf ge এ dl ৪৮১ ০০৪ ৩৮ ০৪ SU ৬০৮ ০০ Et 
Gn 
dis dary se এ ০৮ ১৯১ Sgt pd ০০ onl dy as JG 
৪৪ | ইমাম মালিক রাহ. বলেন, নাফি' আমাদেরকে হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণনা করেন যে, 
তিনি বসে বসে ঘুমাতেন তবে (পরে) উযু করতেন না । (মুআতা মুহাম্মাদ) 
ইমাম মুহাম্মাদ রাহ. বলেন, উভয় ক্ষেত্রেই আমরা ইবনে উমার রাযি.’র কথা গ্রহণ করে থাকি । আর 
এটাই ইমাম আবু হানিফা রাহ.'র মত। 
sls dl ৫০ dil ০59 Cosel 0৩:03 4৪ এ dil ৫৯১ তম ০০০ 205 BES ০৪০ 
4445 93380351 UU € ৮০ ১০৪৬০ Cl এ৪ 85 3১ ০১৭0০544০৮5 
৪৫ । কাতাদা রাহ. থেকে তিনি বলেন, আমি হযরত আনাস রাযি.কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ ঘুমিয়ে পড়তেন,অতপর (নতুন) উযু না করেই নামায পড়ে 
নিতেন । রাবি বলেন, আমি কাতাদাকে বললাম, আপনি কি তা আনাস থেকে শুনেছেন? তিনি বললেন, 
অবশ্যই, আল্লাহর কসম! (সহিহ মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত আনাস ইবনে মালিক রাযি. । তার উপনাম আবু হামযা । তিনি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন । দীর্ঘ দশ বছর তার খিদমাতে ছিলেন । সুপ্রসিদ্ধ এই 


সাহাবি বসরায় ৯২ হিজরিতে ইন্তিকাল করেন এবং বসরায় মৃত্যুবরণকারী সাহাবিদের মধ্যে তিনি 
সর্বশেষ । তখন তা বয়স একশ বছরের বেশি ছিল । তার বর্ণিত হাদিস সংখ্যা হচ্ছে, ২২৮৬/১২৮৬ । 


৮৫১৯ ৮০১ ৮৬ dl এ & 05906 UG cs Jos di ৩৮১ SE Gon i ০৮৫৭ 
৬ ৩5 53583 09০০0 093 ৬০০ 5 53521 শা CSFB BY ১৪ OE এন 
(ual) 
৪৬ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেছেন, চক্ষু হল পশ্চাদ্বারের সংরক্ষণকারী । তাই যে ঘুমিয়ে পড়বে সে যেন উযু করে। (সুনানে আবু 
দাউদ) “তালখিসে' রয়েছে, আল্লামা মুনযিরি, ইবনুস সালাহ ও নাওয়াওয়ি রাহ. হাদিসটিকে হাসান বলে 
মন্তব্য করেছেন। 
গ্রন্থ পরিচিতি : 'তালখিস'র পূর্ণ নাম হচ্ছে, আত তালখিসুল হাবির ফি তাখরিজি আহাদিসির রাফিয়িল 


ক্লাবির । হাফিয ইবনে হাজার আসকালানি রাহ, (মৃ. ৮৫২ হি.) রচিত এ গ্রন্থটি তাখরিজে হাদিস (তথা 
হাদিস অনুসন্ধান এবং মুলগ্রস্থ থেকে হাদিস বের করা)’র ক্ষেত্রে নির্ভরযোগ্য একটি উৎসগ্রস্থ। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৫৫ 


www.almodina.com 


BU ০০ ৪৪ ০৪৮ UE 13 le dS Hl Of igs dw dl ৪৪১ nlf ০৩৮ oF EV 
0১) se 99 এত 9১ ৫4০৬ CEE ০98 খে ৬্প 2৪৮) হি 
01330 ED ভি ও 9৯৯৮ 
৪৭। হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেছেন, যে ব্যক্তি সিজদার অবস্থায় ঘুমাবে সে গা এলিয়ে না ঘুমালে তার ওপর উযু জরুরি 
নয় । কেননা গা এলিয়ে ঘুমিয়ে পড়লে শরিরের জোড় টিলা হয়ে যায় । (মুসনাদে আহমাদ, মুসনাদে আবু 
ইয়া'লা) 'মাজমাউয যাওয়াইদ'এ রয়েছে, এর বর্ণনাকারীগণ সিকাহ। 
গ্রন্থ পরিচিতি : “মাজমাউয যাওয়াইদ' আল্লামা নৃরুদ্দিন হায়সামি রাহ. (মৃ. ৮০৭হি.) কতৃক হাদিসের 
এক বিশাল সংকলন । আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি রাহ. (মৃ. ১৩৫২ হি.) বলেন, ৩ ৮৮14৯ 
১০ “এটি অত্যন্ত উপকারী একটি কিতাব ৷” (দেখুন : ফায়যুল বারি, ২/১৯৩, আরো মন্তব্য দেখুন: আর 
রিসালাতুল মুসতাসফা, পৃ. ১৭১-১৭২) 
15৩৮১ ale di এত ঞ ১১0 কস্পগা Of ৪ dus dl ৬১ চাচা oF 290159১5287 
IS al 0৬) de) শা JG yp ০০৮৫১ ০55 0 ৮ GE UA 
Ade 
51 / ৫৩ 6০৩৫ ৩৪০১১ AY OLN 0503 nos YY slob ১৬] ০৬৬ 
3 ০০:০০ Bb OW ওক 03১1৯ 415৬ ৩৪৭ rb) 3 এ ভু ৬ ও 
dy dis &| ০6৯১ ০৮৪০১০৭৮৮০৮ ১৬৮১ 3933 Mim ভা IG ১৯১ এরা BG ৬৬ পল 
,80353 (ELSE) ৬ 5 এপ 
৪৮। হযরত আনাস রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ 
তীদের পার্্সমূহ বিছিয়ে দিতেন (অর্থাৎ কাত হয়ে ঘুমিয়ে পড়তেন) তখন তাদের কেউ উষু করতেন, 
আর কেউ উষু করতেন না । (মুসনাদে বাধৃযার) হায়সামি রাহ. বলেন, এ হাদিসের বর্ণনাকারীগণ সহিহ 
বুখারির বর্ণনাকারী । (ফাতহুল মুলহিম) 
বস্তুত এ ব্যাপারে উলামায়ে কেরামের নয়টি মতামত রয়েছে । হানাফিগণ বলেন, যে ব্যক্তি বসা অবস্থায় 
অথবা দীড়ানো অবস্থায় অথবা সিজদার অবস্থায় কাত না হয়ে শুইবে তার ওপর উযু ওয়াজিব হবে না। 
কেননা গা এলিয়ে ঘুমিয়ে পড়লে শরিরের জোড় টিলা হয়ে যায় । বায়হাকি রাহ. এভাবে বর্ণনা করছেন । 
সুতরাং যদি গা এলিয়ে অথবা ঘাড়ের পশ্চাৎ দিকে চিত হয়ে ঘুমিয়ে পড়ে তাহলে উযু ভঙ্গ হয়ে যাবে । 


এটা ইমাম আবু হানিফা, দাউদ যাহিরি, হাম্মাদ বিন সালামা এবং সুফয়ান সাওরি রাহিমাহুমুল্লাহ প্রমুখের 
মাযহাব । ‘আত তিবুশ শাযি’ প্রভৃতি গ্রন্থ ৷ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৫৬ 


www.almodina.com 


গ্রন্থ পরিচিতি : ফাতহুল মুলহিম' আল্লামা শাবিক্ষর আহমদ উসমানি রাহ. (মৃ. ১৩৬৯হি.) রচিত সহিহ 
মুসলিমের এক অনবদ্য অমর ব্যাখ্যাগ্রস্থ । শুরতে তিনি একটি মূল্যবান ইলমি মুকাদ্দামা সংযোজন 
করেছেন। শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ. (মৃ. ১৪১৭ হি.) ওই মুকাদ্দামা তার তা'লিক ও 
তাহকিকসহ পৃথকভাবে “মাবাদিউ উলুমিল হাদিস’ নামে ছেপেছেন। সহিহ মুসলিমের এ ব্যাখ্যাগ্রস্থটি 
আরবে-আজমে সমানভাবে সমাদৃত হয়েছে । আরবের সাড়াজাগানো হাদিস গবেষক, আল্লামা যাহিদ 
কাউসারি রাহ. (মৃ ১৩৭১ হি.) এ কিতাবের প্রসংশা করে একটি প্রবন্ধ লিখেছেন । (দেখুন: মাকালাতুল 
কাউসারি, পৃ. ৭৪-৭৫) 

কিন্তু ওই মূল্যবান গ্রন্থটি সমাপ্ত হওয়ার আগেই শাবিক্ষর আহমদ উসমানি রাহ. মৃত্যুবরণ করেন । পরে 
বড়দের পরামর্শে শায়খুল ইসলাম আল্লামা তাকি উসমানি হাফিযাহুল্লাহু তাআলা এর তাকমিলা সংকলন 
করেন । সেটাও আরবে-আজমে সমাদৃত হয়েছে । নতুন নতুন বিভিন্ন বিষয়ের ওপর গবেষণালন্ধ অনেক 
প্রবন্ধও সেখানে উপস্থাপিত হয়েছে। 

প্রাসঙ্গিক আলোচনা: ঘুমের কারণে উযু ভঙ্গ হয় কি না- এব্যাপারে উলামায়ে কেরামের মতভেদ রয়েছে। 
সংক্ষিপ্তভাবে বলা যায়: (১) কোনো ধরনের ঘুম উযু ভঙ্গকারী নয়; 'এটা হযরত ইবনে উমার, আবু মুসা 
আশআরি রাযি., ইমাম শু'বা রাহ, প্রমুখ থেকে বর্ণিত । (২) সবধরনের ঘুমই উযু ভঙ্গকারী; এটা হাসান 
বাসরি, ইমাম যুহরি, ইমাম আওযায়ি রাহ. থেকে বর্ণিত । (৩) প্রবল ঘুম উযু ভঙ্গকারী, অন্যধরনের ঘুম 
উযু ভঙ্গকারী নয়; এটা চার ইমামের মাযহাব ৷ 


Had ৯ GLENN Laas ০৪ ১) 

অধ্যায়-২২ : জানাবাতের গোসলে কুলি করা এবং নাকে পানি দেয়া 
৩০ el ০১০ 1৬০ এএ dl ৩৯১ ৪ EIU UG gs dis di ৪০১ ৮৬ ofl ৭ 
1 নি 4 এত ০০১ ০৮৪৪ BES IE ৮০০ ৪৩ খা 
. 3০০ CAG... GLEN ০০০২৪ 245 1৬০ (p38) ou ০০ ir 
se ০৫ ৬) Ee INE 0:06) ভেস্প ০০০) থা ৪১ 
৯৮ এ০ এ ৬৯১ এমা 
৪৯ । হযরত আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, হযরত মায়মুনা রাযি. বলেন, 
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের পানি রাখলাম এবং কাপড় দ্বারা পর্দাবৃত 
করলাম । তিনি উভয় হাতে পানি ঢেলে তা ধৌত করলেন । অতপর ডান হাত দিয়ে (শরিরের) বামদিকে 
পানি ঢাললেন । আর লজ্জাস্থান ধৌত করলেন এবং জমিনে হাত মেরে তা ঘর্ষণ করলেন এবং ধৌত 

করলেন । তারপর কুলি করলেন, নাকে পানি ঢাললেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


“আইনি শরহে সহিহ বুখারি”তে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদু*টি ছাড়েননি । আর 
এটা নিরবচ্ছিননতার প্রমাণ । আর নিরবচ্ছিন্নতা ওয়াজিব হওয়ার প্রমাণ । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৫৭ 


www.almodina.com 








০ এ) 554 কা এ এআ bas Cle ভান এভ 244) ৮ এ 9৪ 
১০০ তে ০০5 কা ত এ 2০0 OY cng এ 04 0১9 এ লি ১১ এ 
pl 0১১ SS 5 ESN by RES OW গুল তল এড ৬ ও অজ জ) ৬৮ 
০০ tS ০০১০ ০৮৮ এ 9 suey Be OM এ) এ Ex) bs BSN 
পিএ 0০14 rll শি) এত এ ১৪৬ ৯১ এ) 0৪ ১৮১ ৪ ১9003 SN 
১ DYN pA Jb ৮৮০৮ পিএ) ০৪৭১ 
আপনি যদি প্রশ্ন করেন, নিরবচ্ছিন্নতার প্রমাণ কী? আমি বলব, তার নিকট থেকে এদু*টি তরক করা 
বর্ণিত না হওয়া (নিরবচ্ছিন্নতার প্রমাণ)... (আইনি'র উদ্ধৃতি সমাপ্ত) 
তা ছাড়া কুরআনের ভাষ্য 1১4৬ ৫৫ 4% 4) (আর যদি তোমরা জুনুবি হও তাহলে ভালোভাবে 
পবিত্রতা অর্জন করো)ও ওয়াজিব হওয়া বুঝায়। কেননা, জানাবাতের ক্ষেত্রে পূর্ণশরির ভালোভাবে 
ধৌতকরার আদেশ দেয়া হয়েছে। সুতরাং যে অংশ ধৌত করা কষ্টকর হবে যেমন চোখের ভিতর- তা 
হুকম থেকে বাদ পড়ে যাবে । আর যা ধৌত করা কষ্টকর নয় তা হুকমের মধ্যে শামিল থাকবে । বস্তুত 
মুখ ও নাকের ভিতর ধৌত করা কষ্টকর নয় । তা ছাড়া এই অঙ্গদু'টি স্বাভাবিক রীতি অনুযায়ী এবং উযুতে 
নফল ও ফরয হিসেবে-ধৌত করা হয় । ফলে কুরআনের ভাষ্য এদু'টিকেও শামিল রাখবে । তবে উুতে 
যেহেতু চেহারা ধৌত করার আদেশ দেয়া হয়েছে, আর সামনাসামনি যা প্রত্যক্ষ করা যায় তা-ই চেহারা 
এবং মুখ ও নাকের ভিতরাংশ সামনাসামনি প্রত্যক্ষ করা যায় না, সেহেতু উযুর মধ্যে মুখ ও নাক ধৌত 
করা ফরয হয়নি । 
০ dl ৬০) ০০৬৮ Hl ০৪ ১০০ ০ ৮০৬ ০৪ 49) ০ ০৬৬ ৩৪ ৪৬৮৪ ৪১১ ৩৩১ 
CAN BE 4০৮) ৪ 95 OF YY Lx 2৩ ০3৮ হন তা ১০১ logos 
43০ fas 2] ৯৪ ০৪১০৮ 26 539 84৪১ ০৬৮ Of এ di any SLL ৬৯ 01) 
AE ০০০) ৬ ৬ hogs ৭লা ১০8০৮ এ Lge ০৬৮ এ glo 
৫০ । ইমাম আবু হানিফা রাহ. উসমান বিন রাশিদ থেকে, তিনি আয়িশা বিনতে আজরাদ থেকে, তিনি 
হযরত আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি গোসলে কুলি করতে এবং নাকে 
পানি ঢালতে ভুলে গেল তার সম্পর্কে ইবনে আবক্ষাস রাযি. বলেন, জানাবতওয়ালা না হলে সে গোসলের 
পুনরাবৃত্তি করতে হবে না । (সুনানে দারাকুতনি) 
এ ধরনের বর্ণনার কারণে কিয়াস তরক করা যায়, যদিও ইমাম শাফিয়ি রাহ. দাবি করেন যে, এ বর্ণনায় 
উসমান ও আয়িশা উভয় বর্ণনাকারীই স্বস্থ শহরে অপরিচিত (তবুও বর্ণনাটি গ্রহণযোগ্য হবে) কেননা, 
তাদের যুগ থেকে দূরে হওয়ার কারণে তার পরিচয় করতে না পারাটা তাদের কাছ থেকে হাদিস 
গ্রহণকারীদের নিকট পরিচিত না হওয়া প্রমাণ করে না । (শারহুন নুকায়া) 
আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৫৮ 


www.almodina.com 


৩০০৯১ ১৬৮ ০৪ ১5 এ 23) LS ৮০০ এ dil ৪০ এ LEE এ এও Uf 0) 
ON 6828 (৮৯০31 হজ ৬০ 43 5598 ৮ ৮১৯ 2৬ ds ঞ ৬০) পভ 
JU A 0১১) 4০৮০৬ ১১ পি ১৯৩ ANUS girs AY Bhd ০ LS 
IDL ভা ৩৩ এট এ 2503 cc Bedi le Uy ১৮৬ JS ing এ dS 
০০০৮ gl ৮ Sandi ও BA ১) (ELS এ) BUS BIN ET ৯৮ ৬৬ 

৬২০ ....5 bd 
৫১। উপরস্তু তিনি (ইমাম শাফিয়ি) এ দু'টি (মাযমাযা ও ইসতিনশাক) সুন্নাত হওয়ার পক্ষে আয়িশা 
রাযি, থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ- “দশটি কাজ ফিতরাতের অন্ত 
ভুক্ত ..... এতে তিনি মাযমাযা ও ইসতিনশাকের উল্লেখ করেছেন ।” দ্বারা যে দলিল পেশ করেছেন তা 
প্রত্যাখ্যাত । কেননা, এদু'টি ফিতরাতের অন্তর্ভুক্ত হওয়া ওয়াজিব হওয়ার পরিপন্থী নয় । কারণ ফিতরাত 
মানে দ্বীন, আর এটা সুন্নাত থেকে ব্যাপক, সুতরাং একটি অপরটির বিরুধী নয়। (শারহুন নুকায়া) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “প্রতিটি সম্তানই ফিতরাতের ওপর জনুগ্রহণ 


করে .....” এখানেও ফিতরাত দ্বারা বিশুদ্ধ মত অনুযায়ী সর্বোচ্চ ওয়াজিব তথা ইসলাম উদ্দেশ্য । (আত 
তিবুশ শাযি) আর এই অর্থই পূর্বোক্ত হাদিস- “দশটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত”এ উদ্দেশ্য । 


১ ০১4) Il ৬ ০০৯০) 71453 ole & এ 4$ cp Yagi ৩৮ 0১১5 ডো ০1 
০১৯ এ ও! 4৩৬ ৬6 SA torr 5৫ ০১০৮ ০৮০ ৬ : Cl 94১৬ Gy 

AS biG ag 
৫২ । তবে সাহিবে হিদায়া রাহ. “এদু'টি জানাবাতের ক্ষেত্রে ফরয এবং উযুর ক্ষেত্রে নফল” এ মর্মে 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বর্ণনা করেছেন- সেটা পরিচিত নয়। আল্লামা আইনি রাহ, 


বলেন, আমার মতে হাদিসটি মুত্তাসিল সনদের বিচারে যয়িফ হলেও মুরসাল সনদের বিবেচনায় তা 
সহিহ । (দেখুন: আল বিনায়া শারহুল হিদায়া) 

প্রাসঙ্গিক আলোচনা: মাযমাযা ও ইস্তিনশাকের ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে কিছুটা মতভেদ 
রয়েছে । ইমাম আবু হানিফা রাহ.'র মতে উয়ুতে সুন্নাত এবং গোসলে ওয়াজিব । ইমাম মালিক ও ইমাম 
শাফিয়ি রাহ.'র মতে উযু ও গোসল উভয় ক্ষেত্রেই সুন্নাত । আর ইমাম আহমদ রাহ.'র মতে উয়ু ও 
গোসল উভয় ক্ষেত্রেই ওয়াজিব । এখানে লেখক হানাফি মাযহাবের দলিলসমূহ পেশ করেছেন । ---- 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৫৯ 


www.almodina.com 


অভ 5০৪ 14 ০ bie LOL YY 
অধ্যার-২৩: প্রত্যেক চুলের নিচে জানাবাত রয়েছে 

di 8০০০ JS TE 91:45 ply ale ঝা এ এ ১৪০৬ এ dil ৩৮১ ০০৯ এ ৩৯০1 
৬২০১ 23) -8০5411550 ০৮5119-৬ 

gs ds dl ৫৯১০3 ৬৬ ৩৪ PU 

ISG 0৩ ৪৬৪ 9:9৮ ০ ১০১ 80 এ 03১১9 Ea লা (GLI ৬৪1) 3 0৪) 
28) ০৯০০! ৩৭১ ১৩৮ ০৬৩ ৬ লিও ১1535 এ শশা কত 8৮4১ 
০৪ ds & ৬৮) ৮6 এ 

৫৩। হযরত আবু হুরায়রা রাযি, থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 


করেছেন, প্রত্যেকটি চুলের নিচে জানাবত রয়েছে । অতএব, তোমরা চুল ধৌত করো এবং চামড়া 
পরিস্কার করো । (সুনানে তিরমিযি) 

এ ব্যাপারে হযরত আলি ও আনাস রাযি. থেকেও বর্ণিত আছে । “আত তিবৃশ শাযি'তে লিখক বলেছেন, 
আলি রাযি.'র হাদিসটি আতা'র সূত্রে ইমাম আহমদ ও আবু দাউদ বর্ণনা করেছেন । হাফিয ইবনে হাজার 
রাহ. বলেন, এটার সনদ সহিহ । এভাবে হাদিসটিকে হাম্মাদের সূত্রে আবু দাউদ ও ইবনে মাজাহ বর্ণনা 
উল্লেখ করেছেন । তবে কারো মতে, বিশুদ্ধ কথা হচ্ছে হাদিসটি আলি রাযি.'র ওপর মাওকুফ । 
প্রাসঙ্গিক আলোচনা: ০৬ ৪০. .15 এ ৩! এই হাদিসের ভিত্তিতে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে যে, গোসলের 
মধ্যে পূর্ণ শরিরে পানি পৌছানো ফরয । হাদিসের ব্যাপারে কিছু কথা-বার্তা থাকলেও কুরআনে কারিমের 
এই আয়াত 1১4 ৫৫ 3৫ & “জার যদি তোমরা জুনুবি হও তাহলে ভালোভাবে পবিত্রতা অর্জন 
করো” হাদিসটির সত্যায়ন ও সমর্থন করছে। তা ছাড়া বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ায় হাদিসটি দলিল 
প্রদানযোগ্য । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৬০ 


www.almodina.com 


Jal 4 ৬০০১ Bll ats ৯০৬৭৫ 

অধ্যায়-২৪ : মহিলা কি গোসলের সময় চুল (জমাট থাকলে) খুলতে হবে? 
মরন) 2৯০ এ কা ও এ ০55 bs Cy 29 LL fie gH) on & ০৪ 0 
Cad ০৪১০ ০০৪ 59 ০৭) এ ৪৭ ০৪৫৫ এ 0 xd Jed ah 
ee 4: 5466 08505% 04 56 5০ 95 এ 
j i ৯ ১৬ রহ ৮৪১ ০৪ 
(১4 ৩১ OF WAS 02856 Hid ০ আলা 9 ৪ bf dali এ ও ও এ 0) 
ক্রি) নি উর দন জা ৯ ১৪804 2 
ol 020 1g 1b 723 dis ঝি) জল cl ০৯ ৯৯ 


৫৪ | হযরত আবদুল্লাহ ইবনে রাফি' হযরত উম্মে সালামা রাযি. থেকে বর্ণনা করেন, তিনি বলেন, 
আল্লাহর রাসূল! আমি আমার মাথার চুলে শক্ত বেনী বাধি । জানাবতের গোসলের সময় আমি কি তা খুলে 
দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তোমার জন্যে এতটুকু যথেষ্ট যে, তুমি 
মাথায় তিন আঁজল পানি ঢালবে, তারপর সমস্ত শরিরে পানি ঢালবে । এভাবেই তুমি পবিত্রতা অর্জন 
করবে । অথবা (রাবির সন্দেহ) তিনি বলেছেন, এভাবে তুমি নিজেকে পবিত্র করলে । (সুনানে তিরমিযি) 

ইমাম তিরমিযি বলেন, এটি একটি হাসান সহিহ হাদিস । আহলে ইলমের মতে জানাবতের গোসলের 
সময় মহিলা যদি তার চুল নাও খুলেন তবে তার জন্যে পূর্ণ মাথায় পানি প্রবাহিত করাই যথেষ্ট । 

সাহাবি পরিচিতি : হযরত উম্মে সালামা রাযি. । তিনি উম্মুল মু*মিনিনদের একজন ছিলেন । হযরত আবু 
সালামার ইস্তিকালের ৪র্থ বর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন । এরপর 
তিনি ষাট বছর জীবিত ছিলেন এবং ৬২ হিজরিতে ইন্তিকাল করেছেন । 

এটা হানাফি ফকিহগণেরও মত । তবে তারা চুলের গোড়া ভিজার শর্তারোপ করেছেন । নিম্নোক্ত 
হাদিসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেন: 


২৬৬ EX ৩৪ এ) ০ জল 9০৮ ৩০ ৬৪ এ di ০১ ol তা ২০০41305355 
২১০৭ Bl pl ১৯ ১৯13 Lin JS ৬ ০১১ ৬১৯৪31483 
৫৫ । উসামা বিন যায়দ মাকবুরি থেকে, তিনি হযরত উম্মে সালামা রাযি. থেকে বর্ণনা করেন, (দীর্ঘ 


হাদিসে এ কথাও আছে) এবং তুমি পানির প্রত্যেক মুঠো ঢালার সময় তোমার চুলের বেনীগুলো ভালভাবে 
নাড়াবে । (সুনানে আবু দাউদ) এখানে ».*। অর্থ হচ্ছে শক্তভাবে নাড়ানো । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৬১ 


www.almodina.com 


এশা এ এলো এন ৯০3 এ & ৩৮ di ০৮১ jot io এ ৮০৬ ০ .৪% 
SES Sly ৬০৪৫১ pall 
৫৬ । হযরত আয়িশা রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের বর্ণনা দিতে গিয়ে 
বলেন, অতপর তিনি তার আঙুলগুলো চুলের গোড়ায় ঢুকাতেন । (সহিহ মুসলিম) তিরমিযি ও নাসায়ির 
বর্ণনায় রয়েছে: তিনি তাতে পানি পৌছাতেন। 
UE ০০ ৮০১ ৪ di Gr এ Sb সপন of igs এ dl ৩৮) ৪০৬ ৬৯০১ ov 
293 ঠা 3 He rf কন) 0352 Els এপ 44:59 ০০ 
৫৭ হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত যে, আসমা রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
হায়যের গোসল সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি প্রতিউত্তরে বললেন (হাদিসের অংশ) মহিলা তার মাথার 
চুল ঘৰ্ষণ করবে যাতে পানি মাথার গোড়ায় পৌছে যায় । (সহিহ মুসলিম) 
I এ? Ui GE tj se ৮০৪5 Yo 
অধ্যায়-২৫ : পুরুষ-মহিলার খতনার স্থান মিলিত হলে গোসল ওয়াজিব হবে 
Sd) 59% 15৯ ৮০১ se dl কা 5৪ এড ০৬ dou dl ৬৪১ 2০৬ ৬ OA 
৬৮০৮ ৬৬৬ ৮০৩৬৮ 20) Sl 133, 40] ৪১০৬৭ 
5071 41 Cay sit 5553 Sud এপ 91১০০ gy byl ৪ ২৩০ এ 
Jos dl এ) ime ভা ০৯ ১১9৫৮ 
৫৮। হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেছেন, পুরুষাঙ্গের খতনার স্থান মহিলার (যৌনাঙ্গের) খতনার স্থান অতিক্রম করলে গোসল ওয়াজিব 
হয়ে যায় । (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, আয়িশার হাদিসটি হাসান সহিহ । 
ইমাম মুহাম্মাদ রাহ. “মুয়াত্তা”এ বলেন, এ হাদিসের মর্ম আমরা গ্রহণ করে থাকি । উভয় খতনার স্থান 
মিলিত হলে এবং পুরুষাঙ্গের অগ্রভাগ গোপন হয়ে গেলে গোসল ওয়াজিব হবে; বীর্য বের হোক বা নাই 
হোক । এটিই ইমাম আবু হানিফা রাহ.'র মত। 
এ 16৭ JU EF ৯০৪ এ ও গঞ। on 2৫ US ৩১:0৬ dl এ) Sep) ০৪ ০৪৭ 
৩৮ ০৪ be ০৪ এ নিও এনা এ) ৩ এনা E32 or এ সা ৬ চা এ. 
ধা 019: Gx hl oly) 3G lh or oh 1:০৪ এপ dw & ৬৮১ ৮০৮ 
(ELS 00 এ রড এ 0:55 59 পলি ৩৩৫ 
৫৯। ইমাম তিরমিযি রাহ. বলেন, বীর্য বের হলে গোসল ওয়াজিব হবে- এ হুকুম ইসলামের প্রথম যুগে 
ছিল, পরবর্তীতে তা রহিত হয়ে গেছে । কেউ বলেন, পানি তথা বীর্য বের হলে পানি ব্যবহার তথা 
গোসল এর হুকুম আসবে.। ইকরিমার সূত্রে ইবনে আবক্ষাস রাযি. থেকে এরকম বর্ণিত, তিনি বলেন, বীর্য 
বের হলে গোসল ওয়াজিব হবে- এ হুকুম স্বপ্ন্দোষের ক্ষেত্রে প্রযোজ্য । অর্থাৎ কেউ স্বপ্নে দেখল যে, সে 
সহবাস করছে কিন্তু তার বীর্যপাত হলো না তাহলে তার ওপর গোসল ওয়াজিব নয় । 
আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৬২ 


www.almodina.com 





প্রাসঙ্গিক আলোচনা: এ ব্যাপারে উম্মাতের ইজমা হয়েছে যে, গোসল ওয়াজিব হওয়ার জন্যে বীর্য নির্গত 
হওয়া জরুরি নয় । অবশ্য সাহাবায়ে কেরামের যুগে প্রথম দিকে এ নিয়ে কিছুটা ইখতিলাফ থাকলেও 
হযরত উমার রাযি.'র খিলাফাতকালে নবিপত্তিগণের শরণাপন্ন হওয়ার পর সবাই একমতে সিদ্ধান্ত গ্রহণ 
করেছেন যে, উভয়ের যৌনাঙ্গের মিলনই গোসল ওয়াজিব হওয়ার জন্যে যথেষ্ট, বীর্যপাত হওয়া শর্ত নয় । 


৩১৩০। ১৫ ১56 45) ৬৫৪ bE i ০০৫ বশ 
অধ্যায়-২৬ : বেসি সুন থেকে জেগে আরা দেখল, কিন্ত স্বগ্নদোষের কথা মনে হল না 
এ 001 ০ এ] 050 0০ ১৩ ges Jos dil ৩৯১ Lae ০৪ ৪২০০3 ১০১ 452) A 
bed iy 0 ৬ ওর J ০৪9 4 0৬ ৬৬৮ চি 0 এ তে 91 ৩৪ ০) 
0106 -৬ CUS ৬ মন এটি 05 40। 0550 ৫ জন ACG এড 05 ৫ 0৪ 0 
JE GES sd 

dis di ০) ৬ UB ৯১ Sb gs) Cb ally এ ২০ ০৪ 
৬০ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক 
ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে ঘুম থেকে জেগে ভিজা দেখতে পাচ্ছে, কিন্তু স্বপ্নদোষের কথা মনে 
হচ্ছে না । তিনি বললেন, সে গোসল করবে । অপর এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো যার স্বপ্নদোষ 
হয়েছে, কিন্তু বীর্যপাতের কোনো আলামত দেখতে পাচ্ছে না । তিনি বললেন, তার ওপর গোসল জরুরি 
নয়। উম্মে সালামা রাযি. বললেন, আল্লাহর রাসূল! কোনো স্ত্রীলোক যদি এমন দেখতে পায় (স্বপ্নদোষ 
হয়) তবে তার ওপর গোসল জরুরি হবে? তিনি বললেন, হ্যা, স্ত্রীলোকেরা তো পুরুষদের সহোদরা । 
(সুনানে তিরমিযি, সুনানে আবু দাউদ) 
ইমাম মুহাম্মাদ রাহ. “মুয়াত্তা”এ বলেন, এই হাদিস আমরা গ্রহণ করি এবং এটা ইমাম আবু হানিফা 
রাহ,'র মত। 
শব্দবিশ্লেষণ: এই হাদিসের মূল পাঠের কিছু অংশ কিতাব থেকে বাদ পড়ে যাওয়ায় অর্থ বুঝতে সমস্যা 
হয়ে থাকে । তাই এখানে বাদ পড়ে যাওয়া অংশেরও অনুবাদ সংযোজন করা হয়েছে । 
৩০ শব্দটি 5২2 এর বহুবচন । তার অর্থ হচ্ছে: বোন, সহোদরা, ভগ্নিসদৃশ, মতো ইত্যাদি । 
প্রাসঙ্গিক আলোচনা: --------------- 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৬৩ 


www.almodina.com 


২0581 ৮71৬ 
অধ্যায়-২৭ : জুমুআর দিন গোসল করা 
UG JG we Ji dil ৪৪) BE ৩৪ dos ঞ ৮৪৯) SL ৬২৬১3 ১5 833 9 
al ab MEE 3 ০০৯৪ ৪ মা rr by 2৮৮০3 ৮ dl ৬০ dl Jy 
AS 4০৮৮ Ue অসিত ০ 3১০ ১৯১ hand sly sll ১৪৪ Ale ১৯ 
1৯:41 ০১৯) ৬১ 2p 3) সা ৯০০ ০1 ib pay ৬ ২ এ৪ 
এ ১১১ inp sf এ ৪০০১ 5১৬০০ ০০০৭ Ls ppl Jl 


৬১ । হযরত কাতাদা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেছেন, যে ব্যক্তি জুমুআর দিন উযু করল সেটা তার জন্যে যথেষ্ট । আর যে ব্যক্তি গোসল করল তাহলে 
গোসল করাই উত্তম । (সুনানে তিরমিযি, সুনানে আৰু দাউদ) 

এটা অধিকাংশ আলিম ও বিভিন্ন অঞ্চলের ফকিহগণের মাযহাব । আর এটাই ইমাম মালিক রাহ. ও তীর 
নেককার শিষ্যগণ থেকে বর্ণিত প্রসিদ্ধ মত । 

ইমাম মুহাম্মাদ রাহ, “মুয়াত্তা”এ বলেন, জুমুআর দিন গোসল করা উত্তম, ওয়াজিব নয় । “শরহে 
নুকায়া"এ আছে, অতপর এই গোসল হাসান ইবনে যিয়াদ রাহ.'র মতে দিনের কারণে, আর ইমাম আবু 
ইউসুফ রাহ.র মতে নামাযের কারণে, আর এটিই বিশুদ্ধ । নিম্নের হাদিসের ভিত্তিতে 


সাহাবি পরিচিতি : সামুরা বিন জুনদুব রাযি. । উপনাম আবু সুলায়মান । সুপ্রসিদ্ধ সাহাবি । উহুদ যুদ্ধে 
তিনি যেতে চাইলে ছোট হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দেন। 
অন্যদিকে রাফি’ রাযি.কে অনুমতি দেয়া হয়েছিল । তিনি বললেন, আল্লাহর রাসূল! আপনি রাফি'কে 
অনুমতি দিলেন আর আমাকে ফিরিয়ে দিচ্ছেন! অথচ কুস্তি ধরলে আমি তাকে ধরাশায়ী করে ফেলব । 
কুস্তির হুকম হলে বাস্তবেই_তিনি.রাফি'কে পরাজিত করে দেন। তখন তাকেও অনুমতি দেয়া হল। 
শেষবয়সে বস্রায় অবস্থান. করেন । তিনি 'খারিজিদের' ব্যাপারে খুব কঠোর ছিলেন; এ জন্যে তারা তার 
সমালোচনাও করত । তিনি হাফিযুল হাদিস মুকসিরিনদের অন্তর্ভূক্ত । উত্তপ্ত গরম পানিপূর্ণ একটি ডেগে 
পড়ে গেলে তিনি ৫৮/৫৯ হিজরিতে ইস্তিকাল করেন । 

০০৪ ০ ০৮ ০৬৭ 3১ 755 উঠ SUT গত 3) ৯০৫ Dla ade এও AY 


As এ dl ৬০) 
৬২ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন জুমুআর নামাযে 
আসে সে যেন গোসল করে নেয় । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


হানাফিয়্যাহ # ৬৪ 
www.almodina.com 


৬৬ লে!) nail 1 4৩ ২০ Jus di ৬) Eyl ০০৮ ঞো ৩৪ ri yy by AY 
০০০ ০55 ৮ ০০৮ ভ তি এ দি ০১৯) এ dis dil 35354 এ৪ ৯ 09 
০১) ৩১ USS 851 als উঠা পা লে 5190 03 5 ঞা (6 (19৪৮ 
081 
৬৩ । হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেছেন, জুমুআর দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর গোসল করা ওয়াজিব । (সহিহ মুসলিম) 
ইমাম নববি রাহ. “শারহে মুসলিম”এ বলেন, অর্থাৎ তার জন্যে গুরুত্বপূর্ণ । যেভাবে লোক তার সাথীকে 
বলে, ৬ =>!) ৬৮> অর্থাৎ আমার ওপর তোমার প্রাপ্য সুনিশ্চিত । এখানে ওয়াজিব বলতে এমন 
অবশ্যন্তাবী হুকুম নয় যা পালন না করা শাস্তিযোগ্য । 
সাহাবি পরিচিতি : হযরত আবু সাঈদ খুদরি রাযি. । তিনি এবং তার পিতা দুজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু * 
আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন । উহুদ যুদ্ধের সময় যুদ্ধে যাবার বয়স হয়নি বলে তাকে যুদ্ধে 
নেয়া হয়নি । উহুদ পরবর্তী জিহাদগুলোতে অংশগ্রহণ করেছেন । অবশেষে ৬৪ হিজরিতে কারো মতে ৭৪ 
হিজরিতে মদিনায় ইন্তিকাল করেছেন । তার বর্ণিত হাদিস সংখ্যা হচ্ছে, ১১৭০ । 
০১৮৮৮১1১2৭৯ এ ৮৪7 
অধ্যায়-২৮ : ইহরামের কাপড় পরিধানের সময় এবং উভয় ঈদ ও আরাফার দিনে গোসল করা 
এ 2 এ ঞ. ৪৪১ ৮৬ ০৮ of (am) ও 21903 Gm) ভিত ০৮3১ NE 
i 5024 ON ১০0 Lal এ 
৬৪ । হযরত আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযি. বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
উভয় ঈদের দিন গোসল করতেন । (সুনানে ইবনে মাজাহ) 
৩৬ ৮০১ ale dil ৪৩০ 1 055) 0 ২০০ of SUN ৬৪০৮ ০০ ০45৯) ৬১ 391) 10 
৪১6৯১ ১০ 1৯১ 254) 6% 7০৮ 
৬৫ । হযরত ফাকিহ বিন সা'দ রাযি. বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল 
ফিতরের দিন, ঈদুল আযহার দিন এবং আরাফার দিন গোসল করতেন । (মুসনাদে বাধৃযার) 
সাহাবি পরিচিতি: ফাকিহ বিন সা'দ রাযি. | উপনাম আবু উকবা। প্রসিদ্ধ একজন সাহাবি । তবে তীর 
সূত্রে এই একটি হাদিস ব্যতীত অন্য কোনো হাদিস পাওয়া যায় না। 
৮৮) 4০৬ ঝা ৬৩০ Sf wf GF 398) 0 »১৬ ০৪ shill ৬৭এ)এ। 9১) AN 
tl Jy 4৩১ ১০ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৬৫ 


www.almodina.com 


৬৬ । খারিজা বিন যায়দ তার পিতা যায়দ বিন সাবিত রাযি. থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে তিনি ইহরামের উদ্দেশ্যে (সেলাই করা) পোষাক খুলতে এবং গোসল করতে 
দেখেছেন । (সুনানে তিরমিযি) 
৬৮) এ 5 nll এ] 9 01 ০৪ ৯ ৩৬ ০৪ এন dl ৩০১ 7৯ ০ ০ 0. AV 
dan) 2৮৮ Af 0 ৯১ পি এন fp ৫ 0৬54) এ এ 3594 ০৩১ ০৬০৪ pil 
Jd 
৬৭ । হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ঈদে ('র দিন ঈদগাহে) যাওয়ার আগে গোসল করতেন । (মুআতা মুহাম্মাদ) 
ইমাম মুহাম্মাদ রাহ. বলেন, ঈদের দিন গোসল করা উত্তম, আর এটাই ইমাম আবু হানিফা রাহ.'র মত । 
৬ 5৯১ তাও ৮৭9৯১1০871৭ 
dl 55 59৬৮ ০৯ Gb 
অধ্যায়-২৯ : পুরুষ জুনুবি কিংবা অপবিত্র অবস্থায় এবং নারী হায়য অবস্থায় কুরআন স্পর্শ করা 
:এ ০১৮ on ১০৯ on ৪ 9 এক এড dlls ০০ LIL ০ এ ৬১ এ 
৯৮৯] TALIS to 2১৭ ০৮০ ৪০ & এক & 059 KE ভা SEG 
৬৮ । “মুয়াত্তা মুহাম্মাদ" এ রয়েছে, ইমাম মালিক আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন আমাদের 
নিকট আবদুল্লাহ বিন আবু বকর বিন মুহাম্মাদ বিন আমর বিন হাযম বর্ণনা করেছেন, তিনি বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন হাযমের নিকট যে চিঠি লিখিয়েছিলেন তাতে 
একথাও ছিল যে, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন কুরআনে কারিম স্পর্শ না করে । (মুআতা মুহাম্মাদ) 
bs 4৮ খু Uh ৩৬ এা ২ Jos dil ৬৮) ০ 0 oF BU Uf CL 9০ 14 
১৯৬ 5৯) 31 01১10 ১ 


5০5 


298 ০53 সু 6: এন ৭১৮৮ এ ০৯০১ bob dS এ) as 0৬ 


৩৬ 0b 21786 7 SE OTA 
Ub REA RR রড FU SE Ss BE হযরত ইবনে উমর যি, থেকে বর্ণনা 
করেছেন যে, তিনি বলতেন, ব্যক্তি পবিত্র অবস্থা ছাড়া সিজদা করতে পারবে না এবং কুরআনে কারিমও 
তিলাওয়াত করতে পারবে না । (মুআত্তা মালিক) 
ইমাম মুহাম্মাদ রাহ, বলেন, এসবই আমরা গ্রহণ করি । আর এটা ইমাম আবু হানিফা রাহ.'র মত । তবে 
একটি ক্ষেত্রে বিশ্লেষণ হলো, জানাবতের অবস্থা ছাড়া উযু না থাকা অবস্থায় কুরআনে কারিম তিলাওয়াত 
করতে পারবে । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৬৬ 


www.almodina.com 


এল di ৩৮১ ০ ০ Ge Aly চিজ ০৮০০১ ০৮ ily আখ dl ভজন EF ৬, 
dis লেন লে OTA ০৪৫০৭ 3 2 ও ০৮০ ale dl ৪০ &। ০5১ ON 2০৪ 
৭০। হযরত আলি রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবত ছাড়া 
অন্য কোনো কিছু কুরআনে কারিমের তিলাওয়াত থেকে বিরত রাখতো না । (সুনানে তিরমিযি) 
শব্দবিশ্লেষণ: এখানে ০ শব্দটি ফেলে নাকিস হিসেবে ব্যবহৃত হয়নি । বরং এটি কখনো ইসতিসনা'র 
অর্থে ব্যবহৃত হয় । নাহুশাস্ত্রের ইমাম সিবাওয়াইহ রাহ. হাদিস লিখার জন্যে হাম্মাদ ইবনে সালামা রাহ.’র 
নিকট আসলেন । তিনি লিখালেন, ৮১, &া 2 4 ০৯ ০০৩ 9 9 31 ২» ০.০ ৬০ ০৭৪ 
সিবাওয়াইহ উচ্চারণ করলেন প১১-। ৬ ০- তখন হাম্মাদ চিৎকার দিয়ে বললেন, তুমি ভুল পড়েছো । 
এটা তো ইসতিসনা; তাই পরের শব্দে যবর হবে, পেশ নয়। সেখান থেকেই সিবাওয়াইহ প্রতিজ্ঞা 
করলেন, আমি এমন জ্ঞান অর্জন করতে হবে যার দ্বারা আরাবি পড়ার ক্ষেত্রে ভুল থেকে বাঁচতে পারি । 
ফলে তিনি ইমাম আখফাশ রাহ, প্রমুখের নিকট নাহুশাস্ত্র শিক্ষায় মনোনিবেশ করলেন । (মিরকাতুল 
মাফাতিহ, ২/৩২৪) মোটকথা, এখানে যেহেতু শব্দটি ইসতিসনা'র অর্থে ব্যবহৃত হয়েছে তাই পরের শব্দে 
যবর হবে । আরাবি ছাপায় এখানে মুদ্রণপ্রমাদ রয়েছে। 
83 7573 ale dl ৬৮ dl 0৯১) JG: এ Jo dil ৩১ ৮৪ ০৮ ৩৮ SU ০৪ ০1 
খু ০494১ Usps লা) Lime এ এ$ ৯3 yo 93১ OTA) ০৬) Cd 
dis & ৮৪৯১ 
১১ wily ply ale di ৪৮ di 459 কতা ০৯] al STIG ৯১১ ৪৬০৭ 5) 
1৪ 3:19 এ di ৮6৯১ ৩০০১ Ay এ) BLA 013 EIS ০৬৪০ 05 ones 
৮০৬১ ৮৪০৫1550১০১ ৮১ ০১১০০) ঘট ০১৮ ২] Cas OTA ০০ Cty Lato 
৩৫৪ 4৭413 dl 3 
৭১। নাফি' রাহ.'র সূত্রে হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুনুবি ব্যক্তি (যার ওপর গোসল ফরয) ও খতুবতী নারী কুরআনে 
কারিম তিলাওয়াত করতে পারবে না । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
এটা ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মাদ রাহিমাহুমুল্লাহ'র মত । 
ইমাম তিরমিযি রাহ. বলেন, এটাই অধিকাংশ সাহাবি, তাবিয়ি ও তৎপরবর্তী আলিমগণের মত । যেমন 
সুফয়ান সাওরি, ইবনুল মুবারক, শাফিয়ি, আহমদ ও ইসহাক রাহিমাহুমুললাহ প্রমুখ মনীষী বলেন, জুনুবি 
ব্যক্তি (যার ওপর গোসল ফরয) ও খতুবতী নারী কুরআনে কারিমের কোনো অংশ তিলাওয়াত করতে 
পারবে না, তবে কোনো আয়াতের টুকরো বিশেষ পড়ে নিতে পারে, তারা জুনুবি ও খতুবতী নারীর জন্যে 
তাসবিহ-তাহলিরের সুযোগ রয়েছে বলে সিদ্ধান্ত করেছেন । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৬৭ 


www.almodina.com 


প্রাসঙ্গিক আলোচনা: জুমহুর উলামায়ে কেরামের মতে বিনা উযুতে কুরআন স্পর্শ করা জায়িয নয়। এর 
স্বপক্ষে লেখক বিভিন্ন দলিল পেশ করেছেন। কিন্তু এখনকার সময়ের আমাদের কোনো কোনো বন্ধু “বিনা 
উযুতে কুরআন স্পর্শ করা সম্পূর্ণ জায়িয' বলার চরম দুঃসাহস প্রদর্শন করে চলছেন । তাদের দাবি, এটা 
নিষিদ্ধ হওয়ার বিষয়ে কোনো সহিহ হাদিস নেই । অথচ 7৮ ৮ ১ ৩1,5 ০০ 3 (পত্রি হওয়া' ছাড়া 
কুরআন স্পর্শ করবে না)- এই হাদিস শুধু সহিহই নয়, অর্থের দিক থেকে মুতাওয়াতির । আর এ বিষয়ে 
জুমহুর উম্মতের ইজমা আছে । আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনে হাযম 
রাযি.কে যে পত্র দিয়েছিলেন তাতে অন্য অনেক বিধানের সাথে এই বিধানও ছিল যে, উযুহীন কেউ 
কুরআন স্পর্শ করবে না। (যেমনভাবে এখানে উদ্ধৃত হয়েছে) ইমাম ইবনে আবদুল বার রাহ, (মৃ. ) এই 
পত্রটি সম্পর্কে লেখেন, ০৮ 24 ১০৪৯১ ৬৯ 5 ual 3 Jab ella El ৮ ৩ ১০৪ এর ও 
ই! এও Gall ৩০ ০ এপ 5 SFB pale ১১ pl aS দক cal y 500 ১10 ৯৬০] 
-৮১॥ “আলিমগণ আমর ইবনে হাযমের এই পত্র সাদরে গ্রহণ বরণ করেছেন এবং এ অনুযায়ী আমল 
করেছেন। এটি তাদের কাছে একটি মুস্তাসিল সনদের চেয়ে বেশি প্রসিদ্ধ ও প্রকাশিত | ইসলামি 
জনপদসমূহের ফতওয়ার স্তম্ভ যেসব ফকিহ (মুজতাহিদ) ও তাদের শিষ্যগণ তারা একমত যে, পবিত্র 
ব্যক্তি ছাড়া কেউ কুরআনকে স্পর্শ করবে না।” (আল ইসতিযকার, ২/৪৭১-৪৭২) তিনি অন্যত্র 
লিখেছেন, এ bY ৬৪ Gt 3 US ৪০০ lll এম Ls ০১১০ ০৮ এ Ls 936৯০ OS ১৯১ 
৮৮ এ ০৭এ। AS এ 3 731451 “এটি আলিমগণ এবং এঁতিহাসিকদের নিকট একটি প্রসিদ্ধ চিঠি । 
এর প্রসিদ্ধি সনদ তালাশের প্রয়োজনীয়তা অবশিষ্ট রাখেনি । কেননা, এটা তো তালাক্কি বিল কবুলের 
কারণে মুতাওয়াতিরের পর্যায়ে ৷” 

ইসতি'নাস: শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহ. লিখেছেন, চার ইমামের মাযহাব হলো যে, পবিত্রতা 
অর্জন ব্যতীত কুরাআনের মুসহাফ (কপি) স্পর্শ করা জায়িয নয়। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমর বিন হাযম রাযি.'র জন্যে লিখিত চিঠিতে বলেছিলেন যে, পবিত্র ব্যক্তি ছাড়া কারো 
জন্যে কুরআন স্পর্শ করা ঠিক নয় । ইমাম আহমদ রাহ. বলেন, হাদীসটি সহীহ হওয়ার ব্যাপারে কোন 
সন্দেহ নেই । আর এটিই ছিলো সালমান ফারিসী, আব্দুল্লাহ বিন উমর রাযি. প্রমুখ সাহাবীর মত । এবং 
সাহাবীদের মধ্য থেকে কেউ এ বিষয়ে দ্বিমত পোষণ করেননি । (মাজমুউল ফাতাওয়া, ২১/২৬৬) 
হাফিয ইবনে তাইমিয়া রাহ. অন্যত্র বলেন-“কুরআনের বৈশিষ্ট্য হলো যে, এটি পবিত্রতা ছাড়া পড়া যায় 
না। এটি সাহাবায়ে কেরাম যথা হযরত সা'দ রাযি., হযরত সালমান রাযি., হযরত আব্দুল্লাহ ইবনে উমার 
রাযি. এবং পূর্ববর্তী ও পরবর্তী বিপুল সংখ্যক মনীষী থেকে বর্ণিত । চার ইমাম ও অন্যান্যদের মতও তা-ই 
এবং এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যা তিনি আমর ইবনে হাযমের চিঠিতে 
লিখিয়েছিলেন এবং এটি নবীজির পত্র হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই” ৷ | (মাজমুউল ফাতাওয়া, 
১৭/১২) 

শায়খ নাসিরুদ্দিন আলবানি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম ইয়ামানবাসীর নিকট যে 
চিঠি প্রেরণ করেছিলেন তাতে ছিলো পবিত্রতা অর্জন ব্যতিত কেউ যেন কুরআন স্পর্শ না করে । আলবানি 





আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৬৮ 


www.almodina.com 


সাহেব এ হাদিসের ওপর বিশদ আলোচনা করে বলেন এ হাদীসটি সহীহ বলে অন্তর সাক্ষী দিচ্ছে। 
বিশেষ করে যখন এ হাদীস দ্বারা দলিল পেশ করেছেন ইমামুস সুন্নাহ আহমদ বিন হাম্বল এবং ইমাম 
ইসহাক বিন রাহুয়াহ হাদীসটি সহীহ বলে মন্তব্য করেছেন । (ইরওয়াউল গালীল, ১/১৫৮ ও ১৬১) 
পবিত্রতা ব্যতিত কুরআনের মুসহাফ (কপি) স্পর্শ করা জায়িয নয়, এটি একটি স্বতঃসিদ্ধ সর্বজনবিদিত 
বিষয় । কিন্তু এ ক্ষেত্রেও মত পার্থক্য করেছেন সালাফীরা । তাদের মতে বিনা উযুতে কুরআন স্পর্শ করা 
জায়েয । অথচ ওদের বরণীয় ইবনে তাইমিয়া ও আলবানী দু'জনেই এ ব্যাপারে সহীহ হাদীসের ওপর 
আমল করেছেন এবং বিনা উযুতে কুরআন স্পর্শ জায়েয নয় বলে প্রকাশ্যে কিংবা ইঙ্গিতে মন্তব্য 
করেছেন । আমরা সালাফী ভাইদের বলব, আপনারা যদি বাস্তবিক অর্থেই আহলে হাদীস হয়ে থাকেন, 
তবে কেন এই সহীহ হাদীসের ওপর আমল করতে রাজি নন? নাকি আপনাদের আহলে হাদীস 
নামকরণটি বাস্তবতা বিবর্জিত? 


সু ৮৬৪০৯১০৮15৬, 
অধ্যায়-৩০ : সমুদ্রের পানি দিয়ে উযু-গোসল 

Js ০০ ১৮১ 01: এ dhl ৮১ B22 এ ০৪ ফা dl ভতগ WL ৬১১ VY 
OW এ ৮ JAD xn 0০১ pull পল এ] 10595 UWS ৮০১ ale &। ৬০ di 
০ ০) 5০) 25850 ১৯ (১৮৭১ ০১৩৭] ৮৬ JU fl ০ (9 ০০৮৫ এ ০০৮ 
UG ৬২১০০। ৭৬ ০৪ এ dl এ) ৬১০ 05০০৭ 20294 TIL 03 gla pl ১৩ 
৭২। হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল! আমরা সমুদ্র পথে আসা-যাওয়া করি এবং সাথে করে সামান্য মিঠা 
পানি নেই । যদি আমরা তা উযু করি তাহলে পিপাসার্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । এ ক্ষেত্রে আমরা কি 
সমুদ্রের পানি দিয়ে উযু করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পানি 
পবিত্র এবং তার মৃত জীব হালাল । (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি রাহ. হাদিসটি সহিহ বলে মন্তব্য 
করেছেন । তিনি বলেন, আমি ইমাম মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারি রাহ.কে এ হাদিস সম্পর্কে জিজ্ঞেস 
করলে তিনি বলেন, সহিহ হাদিস। 

প্রাসঙ্গিক আলোচনা: J ১০.) 0 :ওই ব্যক্তির নাম কী ছিল- এতে কিছুটা মতভেদ রয়েছে । আবদুল্লাহ, 
উবায়দুল্রাহ, হুমায়দ ইবনে সাখর, আবদে উদ্দ ইত্যাদি কয়েকটি নাম বলা হয়ে থাকে ৷ তবে আরাকি 
(নৌকার মাঝি) লোকটির নাম নয়, বরং এটা তীর পেশা । 


₹.». ৬ (০১২ :সাহাবিগণের এই প্রশ্ন করার কারণ সম্ভবত এটা ছিল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সমুদ্র ভ্রমণ সংক্রান্ত এক হাদিসে বলেছিলেন, 1) ০৮ ৪ ৩! “সমুদ্রের নিচে আগুন 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৬৯ 


www.almodina.com 


রয়েছে" । কারো মতে প্রশ্নের কারণ হচ্ছে, সমুদ্রে বিভিন্ন ধরনের প্রাণীর মৃত্যু । কারো মতে সমুদ্রের 
পানির রং ও স্বাদের পরিবর্তন । 

৬ ০১৪০। ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে শুধু ৮ (হ্যা) বললেন না; কারণ ওভাবে 
বললে ধারণা সৃষ্টি হতো যে, হয়তো সমুদ্রের পানি দিয়ে শুধু উযু জায়িয, অন্য কিছু নয় । ফলে তিনি 
ব্যাপক উত্তর দ্বারা বুঝিয়ে দিলেন, সমুদ্রের পানি যেহেতু পাক, তো এর দ্বারা সবকিছুই জায়িয । 

“= 4০1 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, তারা পানির হুকম সম্পর্কেই 
অনবগত । তাই তাদেরকে এর মাইতার হুকমও বলে দিলেন । কিংবা যেভাবে তারা পানির অভাবের 
সম্মুখীন হন এভাবে খাদ্যের সমস্যায়ও পড়তে পারেন । তাই মাইতার হুকম বলে দিয়ে ওই সমস্যার 
সমাধানও করে দিলেন । (আওজাযুল মাসালিক, ১/৩৭১-৩৭৩) 

হাদিসের এ অংশের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ সমুদ্রের প্রাণীর হুকম আলোচনা করে থাকেন । বস্তুত ইমাম 
আবু হানিফা রাহ.'র মতে মাছ ব্যতীত সবপ্রাণী হারাম ৷ ইমাম মালিক রাহ.’র মতে সামুদ্রিক শূকর 
ব্যতীত সবপ্রাণী হালাল । আর ইমাম শাফিয়ি রাহ. থেকে এ ব্যাপারে বিভিন্ন কথা বর্ণিত হলেও আল্লামা 
নাওয়াওয়ি রাহ.’র ভাষ্যমতে মুফতাবিহি কথা হচ্ছে, ব্যাঙ ছাড়া সবপ্রাণী হালাল । 

মুহাদ্দিসগণ এই হাদিসের অধীনে (মৃত্যুর পর) ভাসমান মাছ এবং চিংড়ি মাছ-এর হুকম নিয়ে দীর্ঘ 
আলোচনা করে থাকেন । এখানে এসব নিয়ে আলোচনা করা সঙ্গত মনে করছি না । 


চা] ৮৬ ০৮ ৮১৮০ ০৬-1 

অধ্যায়-৩১ : কুপ ও ঝর্ণার পানি দিয়ে উয়ু 
191 058 2055 :০ এ dl ৬৬) ৮১৭৬ ৬০০ লো ৬০১৩ ০০ ৭৪০) ১5 Hl Sy) VY 
এ 7003 ৮৯৩৫ ৯১৬১৮ এ amd U3 Sb ১ ৩৯১ € ৪৩52 ৮ bogs 


19981172) LARS) ied 2 154৮ চো ২১১ ০৬ ঞ। ৬৮ ঞ। 0550 
Ee ৬০৬ ৬৯৪ ২1659 JG 1S 
৭৩ । হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত, জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল! আমরা কি 
‘বুযাআ' নামক কুপের পানি দিয়ে উযু করতে পারি? এটা এমন একটি কুপ যাতে হায়েযের ন্যাকড়া, 
(মৃত) কুকুরের মাংস এবং আবর্জনা ফেলা হয় । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি 
পাক, কোনো জিনিসই তাকে নাপাক করতে পারে না। (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি হাদিসটি 
হাসান বলে মন্তব্য করেছেন । তবে ইমাম ইয়াহইয়া ইবনুল কাত্তান রাহ. হাদিসটিকে সহিহ আখ্যায়িত 
করেছেন এবং ইমাম আহমদ রাহ.ও বলেন, এটি সহিহ হাদিস । 
প্রাসঙ্গিক আলোচনা: পানিতে নাপাকি পড়লে পানি পাক থাকা কিংবা নাপাক হয়ে যাওয়া- এ বিষয়ে 
উলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে । ইমাম মালিক রাহ.*র মতে পানি কম হোক বা বেশি হোক 
তার তিন গুণ তথা: রং, স্বাদ ও ঘ্রাণ পরির্বন না হওয়া পর্যন্ত নাজাসাত পড়ার কারণে তা নাপাক হবে না । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৭০ 


www.almodina.com 


ইমাম আবু হানিফা, শাফিয়ি ও আহমদ রাহ.'র মতে পানি কম হলে নাপাক হয়ে যাবে, ৮ ৮ ৩) 
3! আর পানি বেশি হলে নাপাক হবে না, .০ঠ গা == / ৮ তবে কম-বেশির পরিমাণ নির্ধারণের 
ক্ষেত্রে তাদেও মধ্যে ইখতিলাফ রয়েছে । ইমাম শাফিয়ি ও আহমদ রাহ.'র মতে দুই 'কুল্লা" পরিমাণ হয়ে 
গেলে পানি বেশি বলে গণ্য হবে আর ইমাম আবু হানিফা রাহ.'র মতে কম-বেশির নির্ধারিত কোনো 
পরিমাণ নেই । বরং তার মতে এটা ‘মুবতালা বিহি'র অনুমানের ওপর নির্ভর করবে । অবশ্য ইমাম আবু 
ইউসুফ রাহ. এভাবে নির্ধারণ করেছেন যে, নাজাসাতের আসার অন্য প্রান্তে পৌছে গেলে পানি কম 
অন্যথায় বেশি গণ্য হবে । পরবর্তী ফকিহগণের মধ্যে এ বিষয়ে “দাহ দর দাহ’ (দশহাত দশহাত)-এর যে 
পরিমাণ নির্ধারিত হয়েছে সেটা মাযহাবের সিদ্ধান্ত হিসেবে নয়, বরং একবার আবু সুলাইমান জুযাজানি 
রাহ, স্বীয় শায়খ ইমাম মুহাম্মাদ রাহ.কে বেশি পানির পরিমাণ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, 
4৯ ৬-৬-৭% “আমার এই মসজিদের সমপরিমাণ' । তখন জুযাজানি মসজিদটি মেপে দেখতে পেলেন 
সেটা ভিতরের দিক থেকে আটহাত আটহাত আর বাহিরের দিক থেকে দশহাত দশহাত । সতর্কতামূলক 
বাহিরের পরিমাণটি গ্রহণ করা হল । সুতরাং হানাফি মাযহাবে কম ও বেশির কোনো নির্ধারিত পরিমাণ 
নেই, “মুবাতালা বিহি'র অনুমানই এ ক্ষেত্রে ধর্তব্য । অবশ্য সাধারণ লোকদের জন্যে “দাহ দর দাহ'এর 
পরামণও উল্লেখ করা হয়ে থাকে । 

লেখক এ অধ্যায়ে “বি'রে বৃযাআহ' নামে প্রসিদ্ধ যে হাদিসটি উল্লেখ করেছেন- বাহ্যত এটা কোনো 
মাযহাবেরই পক্ষে যাচ্ছে না । ফলে সবাই এতে বিভিন্ন ব্যাখ্যা করেছেন । মালিকিদেও মতে, এই পানির 
কোনো গুণ পরিবর্তীত ছিল না । শাফিয়িরা বলেন, এই পানি দুই 'কুললা' থেকে বেশি ছিল । হানাফিদের 
পক্ষ থেকে এর বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। এর মধ্য থেকে সর্বাধিক মুনাসিব ব্যাখ্যা হচ্ছে, সাহাবায়ে 
কেরাম যে প্রশ্ন করেছের তা নাজাসাত দেখার কারণে করেছেন- এমন নয়, বরং এটা ছিল তাদের ধারণা 
ও আশঙ্কা নির্ভর । বস্তুত কুপটি ছিল ঢালু জমিনে এবং এর আশপাশে লোকদেও বসতি ছিল । সাহাবায়ে 
কেরামের মনে এল, এর আশপাশে তো নাজাসাত পড়ে থাকবে আর তা বাতাসে উড়ে এসে এখানে 
পড়বে না বলে কোনো নিশ্চয়তা আছে? ফলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে 
জিজ্ঞেস করলে তিনি তাদেও এই অনুমান ও আশঙ্কার খ-ন করত প্রজ্ঞাপূর্ণ সাধারণ উত্তর দিলেন, , 


২০১ 4৯ ২১১৮ পানি তো পাক, এটাকে কোনো কিছু নাপাক করতে পাওে না ।' তখন এ বাক্যে | 
শব্দের আলিফ-লাম হবে “আহদে খারিজি'র জন্যে এবং এর দ্বারা “বি'রে বুযাআহ' উদ্দেশ্য । আর ০ ১ 
১০১ এর ব্যাখা হচ্ছে, তোমরা যে অনুমান ও আশঙ্কা করছ এর কারণে পানি নাপাক হবে না । শায়খুল 


ইসলাম আল্লামা তাকি উসমানি দা. বা. এই ব্যাখ্যা অধিক মুনাসিব, বিশুদ্ধ এবং অগ্রগণ্য বলে মন্তব্য 
করেছেন । ব্যস, এতটুকুই যথেষ্ট । বাকি আলোচনা বড় বড় কিতাব থেকে দেখে নেয়া যেতে পারে । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৭১ 


www.almodina.com 


৬৩৪ 32০৮ ০১৮99 Lal 0৮ ৩৪০ 
25 ১৪ ১৯৬ পেত ৬১০৪ ঠা 
অধ্যায়-৩২ : দীর্ঘক্ষণ থাকার কারণে কিংবা পবিত্র কোনো জিনিস সামান্য মিশে যাওয়ায় দুর্গন্ধ হয়ে 
যাওয়া পানি দ্বারা উযু-গোসলের বৈধতা 


এলেন ঠা উঠ হও জে dll fy এলি ০৮০ এ dl এ ad 0 ৪০এ। sy) VE 
, CH DY sully) 
৭8 । হযরত উম্মে হানি রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের 


দিন এমন পাত্র (এর পানি) দিয়ে গোসল করেছিলেন যাতে আটার চি] ছিল । (এভাবে তো পানি 
পরিবর্তন হয়ে যায়) । (সুনানে নাসায়ি) 


সাহাবি পরিচিতি: হযরত উম্মে হানি রাযি. । নাম ফাখিতা বিনতে আবু তালিব | আলি রাযি.'র বোন। 
প্রাক-ইসলামি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং 
হুবাইরা ইবনে ওয়াহবও দিয়েছিল, তখন আবু তালিব তাকে হুবাইরার সঙ্গে বিবাহ দেন । ইসলাম গ্রহণের 
পর যখন স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ গঠলো তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের 
প্রস্তাব দেন। প্রতিউত্তরে তিনি বললেন, আমি তো আপনাকে প্রাক-ইসলামি যুগেও মুহাবক্ষাত করতাম, 
মুসলমান হওয়ার পর তো আরো বেশি, কিন্তু আমি একজন বিপদগ্রস্ত মহিলা । এরপর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলেননি । 


&া এ এ ৬০ ৪13 0৬ 9৮১ 0 age Jos dl ৪৮) ০৩ ofl ০6 OLE ৪) ৬৩ 
dl 0১) J ক ১৯১ 0 ০০৫ এ) 2৬ ২৬০ by dG 5489 1179 ale 

a ১৪৮ ৩ 5১৪৫১ Guy sla agli 1৮৮১3 54০ dil ৪০ 
৭৫ । হযরত আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সঙ্গে উকুফ অবস্থায় ছিলেন । ইহরাম অবস্থায় আকস্মিক তার উট তার ঘাড় মটকে দিল। 


তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বরই পাতাসহ পানি দিয়ে গোসল করাও 
এবং দু' কাপড়ে তাকে কাফন দাও । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 





আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৭২ 


www.almodina.com 


৯44১০ dl ৮০ dil 0১০১ ৬৬ 0৯5 JG ৮০০ of ৬৭৩ ০০ (5০) ভ ৬৫০ ১১ %৭ 
হয় ৬ (৮৮3৭3 sles ০১ ০ ST Cas 3৬০ ৬০৪ ২০৩ এর) CPG ৬৮ 
"১395 ০৮ bag pS 

sll তেল এ এ৮ পিঠ 3 ওত Jl এসএ) 3০93 ১৮০০ silt alt 209 
০৫ ১৩ ০৬৩০৪ 91 ০ ৩5 995 9 ৮১২৭ ০০ LN ISL ক) we 

৬৩ ০5 3 2০৩4৩ ০৪০) ০৪৪ শা এ YN ON 
৭৬ | হযরত উম্মে আতিয়্যা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের মেয়ে (যায়নাব) মারা গেলেন তখন তিনি আমাদের কাছে এসে বললেন, তোমরা বেজোড় 
সংখ্যায় তিনবার বা পাঁচবার বা প্রয়োজনে এর চেয়েও অধিক বার তাকে বরই পাতা মিশ্রিত পানি দ্বারা 
গোসল দাও । আর শেষ বার পানি কর্পুর অথবা (রাবির সন্দেহ) কিছু পরিমাণ কর্পুর ঢেলে দাও । (মুআতা 
মালিক) 
আমি বলি, বরইপাতা দ্বারা জাল দেয়া পানি দিয়ে গোসল দেওয়া বরই পাতাকে পানির সঙ্গে মিলানো 
কিংবা বরই পাতা মাইয়্যিতের শরিরে রেখে তার উপর পানি ঢালা ছাড়া কল্পনাও করা যায় না । যেভাবেই 
হোক পানি অন্যের সঙ্গে মিশ্রিত ও পরিবর্তিত হবেই । অতএব এ দু'টো কোনো সমস্যা করবে না । পানি 
থেমে থাকার কারণে দুর্গন্ধযুক্ত হয়ে গেলে তা না পাক হবে না । কেননা, সাধারণভাবে নয় বরং নাপাক 
কোনো বস্তুর সঙ্গে মিলে পানির রূপ পরিবর্তনের অবস্থায়-ই তা না পাক হওয়ার ব্যাপারে ইজমা হয়েছে । 
ভালোভাবে বুঝ । 
সাহাবি পরিচিতি: হযরত উম্মে আতিয়্যা রাযি. | নাম নুসাইবা বিনতে কা'ব, কিংবা বিনতে হারিস আল 
আনসারিয়া । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বাইআত গ্রহণ করেছেন। তিনি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক জিহাদে অংশগ্রহণ করেন; অসুস্থদের সেবা করতেন 
এবং আহতদের চিকিৎসা করতেন । 

[hu fs এ ০৭ ৬০১৪ sO ty ভেতাা 
অধ্যায়-৩৩ : যে প্রাণীর প্রবাহিত রক্ত নেই তা মারা গেলে পানি নাপাক হয় না 

এত এপ 9৬ ৪39 LX পা ৮1০৪ এ ০০ Sy BY syed ১১ VV 





২৮৩01 219) ৪১ SAN 4৪ EDN এ ও 415 505 % 5009 sis FE) গা 
SUNG BS NEUE 4 এ ১95৩ pull Sy Bly ৪০৭) 
৭৭ | যখন তোমাদের কারো পানীয়তে মাছি পড়ে যায় তখন সে যেন তাকে ঢুবিয়ে তার পর তুলে নেয়; 


কেননা তার এক ডানায় রোগ আছে তো অন্য ডানায় এর নিরাময় রয়েছে । (সহিহ বুখারি) আবু দাউদের 
বর্ণনায় অতিরিক্ত রয়েছে: 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৭৩ 


www.almodina.com 


bul ৬0143 she dil slo এ JG UG ০৪ Jos & ৪৪১ ০০০ ৮৪ 355) ৪3) (VA 
১৮) ১2৮১ dt ৩১০ % ০৪ ০৩০ Ch ও ৮৭ is ad ৪) ৮1০১ ০৬৮ 04 
০৫৩1 ns 5৯১ Sm ২৮ ও ৮ OF জল 31252955001 UG 

৮১ ০১০০ ০৬ Last এ 3১ 9930 pf ১৯ 25 Ob ৬৪5১ ০০০৮ আকন ৪০৪ 2 Ll 
Le ৩৩ ০৬৬3 জগ ৪২০১ ০5 GAIN 53 3 EL 013 95১৬ cn 33 SI 
২০ ভা ০৫০৪০ নিও ১৬ YY জা এ Sy 358 El ৩৩ LE 32 £ ON 
1২৬৩০ ০০০৭) ddl ০৪ এ 05১ ০৩ as af ly UE Labi 5১5 ৯ 
0541 ০৮১) 41 05) এ এ asl ০৪9১8 ২ 

৭৮ । সালমান রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে 
সালমান! যেসব খাদ্য ও পানীয়তে প্রবাহিত রক্তবিহীন কোনো প্রাণী পড়ে মারা যায় তা খাওয়া, পান করা 
এবং তা দিয়ে উযু করা হালাল । (সুনানে দারাকৃতনি) ইমাম দারাকুতনি রাহ. বলেন, এ হাদিসটিকে 


শুধুমাত্র বাকিয়্যা সাঈদ ইবনে আবি সাঈদ আয যুবাইদি থেকে মারফু' হিসেবে বর্ণনা করেছেন আর তিনি 
তো যয়িফ ৷ 


অন্যদিকে ইবনে আদি হাদিসটিকে সাঈদের জাহালাত (অপরিচিতি)'র কারণে মা'লুল আখ্যায়িত 
করেছেন । কিন্তু এদু'টো আপত্তি প্রত্যাখ্যাত । কেননা, বাকিয়্যা হচ্ছেন আবুল ওয়ালিদ । হাম্মাদ ইবনে 
উয়াইনা, ওয়াকি', আওযায়ি এবং শু'বা প্রমুখ হাদিসের ইমাম তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন । 
আর শু'বা এবং তীর সতর্কতা (বাকিয়্যার নির্ভরযোগ্যতা অনুমানের ক্ষেত্রে) তোমার জন্যে যথেষ্ট ৷ 
ইয়াহইয়া বলেন, বাকিয়্যা যখন বাগদাদ এসেছিলেন তখন শু"বা তার সম্মান প্রদর্শন করেছেন (যা তাঁর 
দৃষ্টিতে বাকিয়্যা সিকাহ হওয়ার প্রমাণ)। অন্যদিকে বুখারি ব্যতীত সিহহা সিত্তার সকল সংকলক তীর 
সূত্রে বর্ণিত হাদিস উল্লেখ করেছেন । আর এই সাঈদ ইবনে আবি সাঈদ'র কথা তো খতিব বাগদাদি 
আলোচনা করে বলেছেন, তার পিতার নাম আবদুল জাবক্ষার, তিনি সিকাহ রাবি । সুতরাং জাহালাত 
(অপরিচিত হওয়ার আপত্তি) দূর হয়ে গেল । বস্তুত এতদসন্ত্বেও হাদিসটি হাসান'র পর্যায় থেকে কম নয় | 
(ফাতহুল কাদির ও শারহুন নুকায়া) 

সাহাবি পরিচিতি : হযরত সালমান ফারিসি রাযি. | তার উপনাম আবু আবদুল্লাহ । তাকে “সালমানুল 
খায়র' (কল্যাণের সালমান) বলা হত। তিনি মূলত স্পেন বংশোদ্ুত । সর্বপ্রথম তিনি খন্দকের যুদ্ধে 
অংশগ্রহণ করেন এবং ৩৪ হিজরিতে ইন্তিকাল করেন । 








আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৭৪ 


www.almodina.com 


SNe ও Borel 544 ও এনা পা ০5 হি 
অধ্যায়-৩৪ : নাপাকি পবিত্র করণে “ব্যবহৃত পানি' ব্যবহার করা জায়িয নয় 
০৪১১ dod Bld Jie গন ঢা এ di ০১ ২৬ ভা ০৪ CU ০১ ৮৯ এ3১ 
হাসান বিন যিয়াদ ইমাম আবু হানিফা রাহ. থেকে বর্ণনা করেন যে, ব্যবহৃত পানি নাজাসাতে গালিযার 
অন্তর্ভুক্ত । এর প্রমাণ হচ্ছে: 
সনদ পর্যালোচনা: হাফিয ইবনে হাজার আসকালানি রাহ. (মৃ. ৮৫২হি.) ইমাম হাসান ইবনে যিয়াদ রাহ, 
ও ৯১ আট এ বউ ৩ মত ৩ 3 দি BSUS উ ০১৮ সা এ হল আখ এ ভা ও 
dl 
(লিসানুল মিযান, ২/২৫০) 
YJ ipl ৪৬ dl she dl 059 ০ 20৩ ৪ এ dl ৬৯১ 8৯১ sf ০৪০০০ 3) ০4৭ 
শে ০৯ শোনা গু এ (44০ Jo 
৭৯। হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন জুনুবি অবস্থায় স্থীর পানিতে গোসল না করে । (সহিহ মুসলিম) 


লা (8 3:০৩ play ৪৮ dl এ এ 0০ এন dl ৩৯) pe oF FS 3১৭ 
.45121 ০ & 


৮০ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেছেন, তোমাদের কেউ যেন স্থীর পানিতে পেশাব না করে । (সহিহ মুসলিম) 


55 ২3 UL গা এ লা 085 3:4৩ ply ale dl এ না 2535 ঞ 5১১4 
Sl ৩০ 

০৬১ ০০০৪১ sal ১ 9৬ ৩৪ ss ৬%০ 14১০৬ ঞ& ৪০০ এ ০1 Ayal চে 
8 ০5 ৩ ২০03 dy ০ তত PLS এত ০১459] ০১৪ 0 এড holy 
4 ৬১ ০০০৪। 3৯4১9 ০০৬4৪ Usd এ ওএ di ০ ৪ এ ০ ০৮9 5১) 
১১৬৮০৪1১৬০০ 

2 400১১ 4b ১৪৩৯৮ না Jus & ০১৪৮৮ তর oF এ dil any এ এ3১ 


৯১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন স্থীর পানিতে 
রত্রাব না করে এবং তাতে জানাবতের গোসলও যেন না করে । (সুনানে আবু দাউদ) 


আদিল্রাতুল হানাফিয়্যাহ # ৭৫ 


www.almodina.com 


হানাফিদের পক্ষে দলিল হওয়ার ব্যাখ্যা: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসে পানিতে প্রশ্রাব করা 
এবং তাতে গোসল করা একই পর্যায়ভুক্ত করেছেন । একই পর্যায়ভুক্ত করাটা গোসলে ব্যবহৃত পানি 
নাপাক হওয়া বুঝায়, যেভাবে প্রস্রাবের কারণে পানি নাপাক হয় । আর প্রস্রাবের কারণে তো নাজাসাতে 
গালিযা হয় । 

আবু ইউসুফ রাহ.'র সূত্রে ইমাম আবু হানিফা রাহ. থেকে বর্ণিত যে, এটা নাজাসাতে খাফিফা । দলিল 
হচ্ছে এটা নাপাক কিংবা অন্যকে পবিত্রকারী নয় এমন পাক হওয়ার ব্যাপাওে আলিমগণের মতানৈক্য । 
আর মুহাম্মাদ রাহ.’র সূত্রে ইমাম আবু হানিফা রাহ. থেকে বর্ণিত, এটা অন্যকে পবিত্রকারী নয় এমন 
পাক | এর দলিল হচ্ছে: 


99৮3 ৪ dl এক al SUG ০৪০ 2৫৩ xe Jos dil ৬০১ Hl ৫৪ Eb ১3 AY 
Beles le &। ৬ a (5৪ LE ৬৩ GE ০১৬০৬ ৬১ ০৪ এ di ৬৮১৪ 
৮৪ (৩৮ ৬ ail US ৬ এ ৪ LS 05) 5: ৪০ ৬ ৮১১ Lo 
৮২ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ও আবু বকর রাযি. পায়ে হেটে আমাকে (দেখতে) এলেন । তারা আমাকে বেহুশ অবস্থায় 
পেলেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন এবং উযুর পানি আমার ওপর ছিটিয়ে 
দিলেন। ফলে আমার হুশ ফিরে এল । তখন আমি বললাম, আল্লাহর রাসূল! আমার ধন-সম্পদের 
ব্যাপারে কী করব? আমার এ কথায় তিনি কোনো জবাব দিলেন না, অবশেষে মিরাস বিষয়ক আয়াত 
অবতীর্ণ হলো । (সহিহ বুখারি) 
445 dl ৪০০ এ ডা UG ac এ di ০৯১ ভি of তা 0০ বপন 4১ AY 
০১৮০০ ale dl এ এএ। ১১ bi IN ০158 পৃ ৩ ৭০০ আও এ ৯১ ৮১ 
১4৫০০ এপ ৬৪ এ তা পি 9১ এএ শি ভ এ তত 3০ ৮৪৮৬ ৫১ 93১. 
এল এ) ৭1১ 4১ ০৬ এস 50 Of এল থা) এতে 
৮৩। হযরত আবু জুহায়ফা রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট আসলাম তখন তিনি চামড়ার একটি লাল তীবুতে ছিলেন ৷ আমি দেখলাম বিলাল 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি নিচ্ছেন করছেন । আর লোকজন এই পানির দিকে 
দ্রুত ছুটছেন । যিনি কিছু পেলেন তা নিজে মোছে নিলেন, আর যিনি কিছুই পাননি তিনি আপন সাথীর 


ভিজা হাত থেকে কিছুটা গ্রহণ করলেন । (সহিহ বুখারি) এ বর্ণনা থেকে স্পষ্ট যে, ব্যবহৃত পানি পবিত্ৰ । 
নতুবা সাহাবায়ে কেরাম উযুর পানি এভাবে (শরিরে) মোছতেন না । 








আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৭৬ 


www.almodina.com 


সাহাবি পরিচিতি: হযরত আবু জুহায়ফা রাযি. । তার নাম ওয়াহব ইবনে আবদুল্লাহ আল আমিরি । তিনি 
শিশু সাহাবিদের অন্তর্ভুক্ত । নাবালক থাকা অবস্থায়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিাকল 
করেন, তবে তিনি রাসূলের কাছ থেকে শ্রবণ করেছেন এবং হাদিস বর্ণনা করেছেন । 
প্রাসঙ্গিক আলোচনা: ---------------------------- 
7 ২ ৬১ ৮ ৪ শ৪ ০ 
অধ্যায়-৩৫ : চামড়া দিবাগাত দেয়া হলে পবিত্র হয়ে যায় 
৩ ০৪ ০০০৮১ ০) & একা) ০০১ Edy সে) এ LIF 01 ১১7১৫ 
24 ১4০০৪ ss 2 ৩৪ Of play ০৮8 ৩৫ এএ। ২2 ৪ নি Gis & ৫৯১৯ 
ই) ঠা শান ও এ ০৯০ ৬৩১ J 
৮৪ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
একটি মশক থেকে উযু করতে চাইলে তাকে বলা হলো যে, এটা মৃত (প্রাণীর চামড়া দ্বারা নির্মিত) | তখন 
বললেন, চামড়ার দিবাগাত বা পাকাকরণের দ্বারা তার নাপাকি দূর হয়ে যায় । (হাদিসের মূল শব্দের 
ব্যাপারে রাবির সন্দেহ) । (ম্ুসতাদরাকে হাকিম, আস সুনানুল কুবরা; বায়হাকি) 
৩৩ ০৪ dis dN ৩৪১ ১৮৪ 01 ৩৪ Lb 9৮3 ৮৭১ ৮০৪১ লে) ও ৬০০০৪ 3১৯০ 
৬৪1 8১9 0৮৮ পেস ৩১১6 4৪ &১ ৮] পা ২১ ৮৬ dil এ & ০ 9৪ 
Hb এ 
৮৫ । হযরত ইবনে আবক্ষাস থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেছেন, যে কোনো চামড়ার দিবাগাত (পাকাকরণ) দেয়া হয়ে গেলে তা পবিত্র হয়ে যায়। (সুনানে 
কঃ 
৩৮১ ৪১৪৭ ৪১৮ এ GLa UG se এ ঝা ৬১ nls ৩ ০৪ (সপ) 3 AY 
ER EOI RN CEE HAE ৩০০১ ৪০৮ ps dw 
গন ৬৪০৫2 2955) ১09 ঠা (৮ ৮:9৬ 5 1:19 4 il 7৮০৮5) 
ale এ) ০০ এ ০৫ ০১১ ক শত এ UB Bd ৩১ Whi ৬) 
ws ১৪০৭ ৪০৯১ UB ০ ০9০ ৬২ ও ডএখা ০০৯ 0০845 us এ! এ ১১ 
12৮ 


৮৬ | হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, হযরত মায়মুনা রাযি.'র দাসীকে একটি 
বকরি সাদাকা দেয়া হলে তা মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে 
যাওয়ার সময় বললেন, যদি তোমরা তার চামড়া নিয়ে দিবাগাত দিয়ে দিতে? (সহিহ বুখারি, সহিহ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৭৭ 


www.almodina.com 


মুসলিম) মুসলিমের বর্ণনায় রয়েছে: এবং তোমরা এথেকে উপকৃত হতে? তারা বললেন, এটি তো মৃত 
প্রাণী । তিনি বললেন, (মৃত হওয়ার কারণে) তা ভক্ষণ করা হারাম করা হয়েছে। দারাকুতনিতে অতিরিক্ত 
রয়েছে: পানি ও সালাম (একধরনের গঁদ-নিঃসারী গাছ) এর পাতা কি তাকে পবিত্র করিয়ে দেয় না? 
অন্যত্র এভাবে রয়েছে: তিনি বললেন, তোমাদের ওপর তার গোশত হারাম করে দেয়া হয়েছে এবং তার 
চামড়ার (ব্যবহারের) ক্ষেত্রে তোমাদেরকে সুযোগ দেয়া হয়েছে। অন্যত্র শব্দ হচ্ছে: দিবাগাত তার জন্য 
পবিভ্রকারী । ইমাম দারাকুতনি রাহ. এসকল শব্দ মায়মূনা রাযি.'র হাদিসে উল্লেখ কণে বলেন, এগুলোর 
প্রত্যেকটির সনদই সহিহ । 


৮3405 dl এ এল 5) ৬৪ খু di ৬০৮১ ৪১১০ ৬৪৬ ০০ ৬১৬ OUI BY AV 
31 (০১) SLs ৫৬১০০ ওল Sup. (৫৩ ৩৪ Bs এ Ls IG 


29230 জহর এ rath EUAN J par ৬৬ 4৪ এ 
৮৭ । নবিপত্ি হযরত সাওদা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, ‘আমাদের একটি বকরি মারা গেলে আমরা 
তার চামড়া দিবাগাত দিয়ে দেই, অতপর তাতে খেজুর ভিজাতে থাকি, ফলে এটি মশক হয়ে গেল। 
(সহিহ বুখারি) 
সূর্যের আলোতে রাখা কিংবা মাটি দ্বারা ঘর্ষণ করার দ্বারা যে দিবাগাত হয়- এর দলিল হচ্ছে: 
সাহাবি পরিচিতি: হযরত সাওদা বিনতে যামআ রাযি. | উম্মুল মু'মিনিন । ইসলামের প্রথমদিকে তিনি 
মুসলমান হন। সাকরান ইবনে আমর নামক তীর এক চাচাতো ভাইয়ের বিবাহে ছিলেন। স্বামীর ইস্তি 
কালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন । মন্কায়ই তার সঙ্গে বাসর করেন । 
এটা ছিল খাদিজা রাযি.'র মৃত্যুর পর এবং আয়িশা রাযি,'র সঙ্গে বাসরের পূর্বে । শেষবয়সে তিনি 
সাওদাকে তালাক দেয়ার ইচ্ছা করলে সাওদা তালাক না দেয়ার অনুরোধ করেন এবং নিজের রাতের 
অংশ আয়িশাকে দিয়ে দেন । ফলে তাকে তালাক দেয়া হয়নি । ৫৪ হিজরির শাওয়াল মাসে মদিনায় তিনি 
মৃত্যুবরণ করেন । 
(৮ Js dl ৬০) 2৬ of BLS ৩৪ 2১ ৩১০৯ ০ ০৮ ০৫১১০ ৩৪৪৪৪) ০8৬ 
19৬) 30৩ 0৮ ০৬১ ৬ 13) ভু ১১৬৭৭ ০১০০ এ ঞ এ &1 055 99 ৫৪ 
09485 5৯ ING by ma LS gas Gly ৮এ OF এ ৬৮১০০ 49০19 ০৬ Li ০৬৭৪ 
৮৮ । মা'রুফ বিন হাসান উমার বিন যার থেকে, তিনি উবাদা থেকে, তিনি আয়িশা রাযি, থেকে বর্ণনা 
করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মৃত প্রাণীর 
চামড়া থেকে উপকৃত হও যখন তা দিবাগাত দেয়া হবে; চাই তা মাটি অথবা ছাই অথবা লবণ দ্বারা 
হোক, অথবা তার কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার পর । (সুনানে দারাকৃতনি) তবে আবু হাতিম এবং ইবনে 
আদি মা'রূফকে প্রত্যাখ্যান করে বলেন, সে অজ্ঞাত । 





আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৭৮ 


www.almodina.com 


£ ৫ 


১৪ ১০এ। ০ আপা এ ০০৫৪ UG ৮৯5০০ ১৮ ০৪ dis di a2) এ yl 3১১ AQ 
AAG ০৪ ৬৭ 4০৪ 05 5৮13 Gl ০৮০০ ০০5৭0) ly ৬১ 
৮৯। ইমাম আবু হানিফা রাহ. আম্মার থেকে, তিনি ইবরাহিম নাখায়ি রাহ. থেকে বর্ণনা করেন, তিনি 
বলেন, যে বস্তু চামড়া নষ্ট হওয়া থেকে প্রতিবন্ধক তা-ই দিবাগাত । আর মাটি দ্বারা ঘর্ষণ এবং সূর্যের 
আলোতে রাখা নষ্ট ও দুর্গন্ধযুক্ত হওয়া থেকে বিরত রাখে তাই এগুলো দ্বারা দিবাগাত হবে । আর তা পাক 
হয়ে যাবে। 
Pb ৬০০) ৯১৩০০ ৬০9 ৯9১ 933 ভু ০৪ ih TN 
অধ্যায়-৩৬ : মৃতপ্রাণীর চুল, পালক, পশম, দীত, ঠোঁট ও শিরা এসব পবিত্র 
ls op Ub ES 31:00) এও JA এ জিনা ple এ G23 ০ syd ৪০ ED 
০0৬53 Me 05৯০) 03555 sol 
৯০ । ইমাম বুখারি রাহ. “তা*লিকান” হা ই সিন 
বর্ণনা করেছেন যে, তিনি বলেন, পূর্বসূরী কতিপয় আলিমকে পেয়েছি তারা এগুলো দ্বারা আঁচড়াতেন এবং 
তেল হিসেবে ব্যবহার করতেন । তারা এতে কোনো অসুবিধা মনে করতেন না । (সহিহ বুখারি) 
সনদ পর্যালোচনা: এ বর্ণনায় -------- 
106 ৬৫৮ এ dl ৬১ Als ৩] ৩৫৭৮ ০০৮০ ০৫ ১ এ ০ GDN লা এ 
44০১৬ aly 3৯০ এরা এ এলি ভা ০০০১ ০৬ di এপ ঞ। ০১৫৮ i 
৯১ । আবদুল জবক্ষার বিন মুসলিমের সূত্রে হযরত আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত প্রাণীর গোশতই হারাম করেছেন । বস্তুত তার 
চামড়া, পশম ও চুল (ব্যবহার করতে) কোনো অসুবিধা নেই । (সুনানে দারাকৃতনি) 
সনদ পর্যালোচনা: এ বর্ণনায় আবদুল জবক্ষারকে দারাকুতনি রাহ. যয়িফ বললেও ইমাম ইবনে হিবক্ষান 
রাহ. তাকে সিকাহ বলে মন্তব্য করেছেন । সুতরাং তার সূত্রে বর্ণিত হাদিস হাসান হাদিসের চেয়ে 
নিম্নমানের হবে না। 
be di ৪৮০ ad EI5 লি মি নি UB ৩৯০ ৪ on als এ ১ ০ Ely AY 
০ 33৬১ 2 ভন ০৭ ০5 1d play ale dil এ এ Chas এ play 
4450৮9৩25৮১ ৬০ 
৬১ od ০৪078 3 ৩ ৩০১ ০৮ নি শি দর ২৮৯৮ ৬৪১ ০১৩ bic এক 
eed) ও als 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৭৯ 


www.almodina.com 


৯২ । আবু সালামা বিন আবদুর রাহমান থেকে বর্ণিত তিনি বলেন, আমি উম্মে সালামা রাযি.কে বলতে 
শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, মৃত প্রাণীর চামড়া 
দিবাগাত দেয়ার পর তাতে কোনো সমস্যা নেই । এরকম তার পশম, চুল ও শিংগসমূহ পানি দ্বার ধৌত 
করার পর তা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই ৷ (সুনানে দারাকৃতনি) 
এই কয়েকটি হাদিস । সনদের বিচারে যয়িফ হলেও মাতনের বিচারে তা হাসান পর্যায়ের । আর হবে না 
কেন! এগুলোর মধ্যে কিছু বর্ণনা রয়েছে যেগুলো হাসান থেকে কম নয় । আর এগুলোর সমর্থনে সহিহ 
বুখারি ও মুসলিমের বর্ণনা রয়েছে । 
| Ab ০৮৪৪] ১০:০৬ ৬ 
অধ্যায়-৩৭ : মানুষের চুল পবিত্র 
Aol ও 05১৬ GE ৮০9৬ dil এ ঞ ০901 ৮৭5, থা" 
৯৩ । বিশুদ্ধ সনদে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল কামালেন এবং নিজ 
সাহাবিগণের মাঝে তা বন্টন করে দিলেন । 
০1৬০৭ 4৪ ০৬ তর U-NTA 
অধ্যায়-৩৮ : যে কুপে প্রাণী মারা গেল 
(০৬ ৩%) BFS ১৫ SE) 9) Of ০ onl ০৮ এ LADY SLIMY Hdl Sy) At 
21 ৩ ০০৬ be MES EF এ ৬ ly EFL ogee Jos dl 0) pie | এ ০১ 
le ০৮০০1 ৯১৮১ ৮৬ ০১৮১ Gx ০৯১8১ ১০1) bY SUS ig ০৪ 
৯৪ | ইবনে সিরিন রাহ. থেকে বর্ণিত যে, একজন কালো মানুষ যমযম কুপে পড়ে গেল (অর্থাৎ মারা 
গেল) তখন ইবনে আবক্ষাস রাযি. আদেশ দিলেন এবং তাকে বের করা হলো । আর কুপের ব্যাপারে 
আদেশ দিলেন যেন তাকে পানিশুণ্য করা হয়। কিন্তু লোকদেরকে “রুকন"এর দিক থেকে প্রবাহিত 
একটি ঝর্ণা অক্ষম করে দিল । তখন তিনি আদেশ দিলেন যে তাকে মিসরি কাপড় ও চাদর ইত্যাদি দ্বারা 
বন্ধ করে দেয়া হয় । অবশেষে তারা কুপটি শুকিয়ে দিলেন । যখন তারা পানিশৃণ্য করলেন তখনই তা 
প্রবাহিত হতে লাগল । (সুনানে দারাকৃতনি, আস সুনানুল কুবরা; বায়হাকি) 
শব্দবিশ্লেষণঃ এখানে ৩০: ৩ 
সনদ পর্যালোচনা: ইবনুল হুমাম রাহ, বায়হাকি রাহ.’র অনুকরণে যদিও এ হাদিসটিকে মুরসাল বলেছেন; 
কেননা ইবনে সিরিন নাকি ইবনে আবক্ষাস রাযি.’কে দেখেননি । কিন্তু বাস্তব কথা হচ্ছে, ইবনে আবক্ষাস 
রাযি,'র ইস্তিকালের সময় ইবনে সিরিন রাহ. পয়নত্রিশ বছরের যুবক ছিলেন । তাহলে ইবনে সিরিন তাকে 
না দেখার তো কথা নয় । তা ছাড়া হাফিয যাহাবি রাহ. “তাবাকাতুল হুফফায" গ্রন্থে স্পষ্ট বলেছেন, ইবনে 
সিরিন ইবনে আবক্ষাস রাযি. থেকে হাদিস শ্রবণ করেছেন। ইমাম ইবনে আবদুল বার রাহ, বলেন, 
৩৩৮ ৬১০৮ ৬৮ 4৮7৮ “ইবনে সিরিনের মুরসালগুলো সর্বাধিক বিশুদ্ধ মুরসালসমূহের অন্তর্ভুক্ত ৷” 





আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৮০ 


www.almodina.com 


০০৪ ০56১০ এ Sy ০৮ ঠা 2০৬ of prc ১৮ হত জা (3 Egil এ১১-৭০ 
১১০৭ টপ 9 op ৪১৮ UE BY 555 ৪ ই গন 0 Ge 038 5991 on & ৪ 
৫৮ in on JO 
৯৫ । আতা ইবনে আবি রাবাহ রাহ. থেকে বর্ণিত যে, জনৈক হাবশি লোক যমযম কুপে পড়ে মারা গেল । 
তখন হযরত আবদুল্লাহ ইবনুয যুবাইর রাযি.'র আদেশে তার পানি সেঁচ করা হলো, কিন্তু পানি যেন শেষ 
হয় না। তখন দেখা গেল যে “হাজারে আসওয়াদ”এর দিক থেকে একটি ঝর্ণা প্রবাহিত । আবদুল্লাহ 
ইবনুয যুবাইর বললেন, তোমাদের ---জন্যে যথেষ্ট । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
il ০০৪০9 UG ০৪ Gis ঞ 2) এ oF 9935 TS ০৪ SOS on ৪৬ ০৪ ৭৭ 
৪3 133 200 ৭৬ ওত 9 pl এ bl yf 
৯৬ । আতা ইবনুস সায়িব মাইসারা ও যাযান এর সূত্রে হযরত আলি রাযি. থেকে বর্ণনা করেন, তিনি 
বলেন, ইদুর বা অন্য কোনো প্রাণী কুপে পড়ে গেলে তুমি তা সেঁচতে থাক, তার পানি তোমাকে অক্ষম 
করে দেয়া পর্যন্ত । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
55 SBS UG Cad Jy py 55 dep ০৮ 8৮৮ এ এ 595 egal of ০ ৭৫ 
৬১৮৬৪] 19) 505 0145 06 ৩১৬ ০৬ 019 1850 in CTD tll og 
৯৭ । আবুল মাহযাম থেকে বর্ণিত তিনি বলেন, আমরা হযরত আবু হুরায়রা রাযি.কে জিজ্ঞেস করলাম 
যে, ব্যক্তি পুকুরের পাশ দিয়ে অতিক্রম করার সময় সেখানে কি প্রস্রাব করতে পারবে? তিনি বললেন, না; 
কেননা তার ওপর মুসলিম ভাই এর পাশ দিয়ে অতিক্রম করার সময় তার পানি পান করতে পারে এবং 
তা থেকে উযু করতে পারে । তবে যদি তা প্রবাহিত হয় তাহলে সে চাইলে প্রস্রাব করতে পারবে । (শারহু 
মাআনিল আসার; তাহাবি) 
৬১১৫) ১৯3 Al এ SA ৩৪ LS oF ০৬০ ০৮ 206 ৪০৬ ple pl এ AA 
৪১৮৪] 92319505৮01 ৬৮ 698 UG 9 এ && 
৯৮ । আবু আমির আল আকাদি বর্ণনা করেন, সুফয়ান যাকারিয়ার সূত্রে ইমাম শা"বি রাহ. থেকে পাখি, 
বিড়াল এবং এগুলোর মতো প্রাণী কুপে পড়ে মোরা) গেলে এর হুকুম সম্পর্কে বর্ণনা করেন, (তাকে এ 


ব্যাপারে জিজ্ঞেস করা হলে) তিনি বলেন, কুপ থেকে চল্লিশ বালতি পানি বের করা হবে। (শারহু 
মাআনিল আসার; তাহাবি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৮১ 


www.almodina.com 


০০৪ ১৪) এ শুভ জাত ৩ UL UG এ ০৪ ভান bm on dil এ ৩৪ 5৭৭ 
৬১৮ 03১19১০০৯৬০ CFL UG এক 
৯৯ । আবদুল্লাহ বিন সাবরাহ আল হামদানি থেকে বর্ণিত তিনি বলেন, আমরা ইমাম শা'বি রাহ.কে মুরগি 
কুপে পড়ে মারা গেলে তার হুকুম সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, তা থেকে সত্ুর বালতি পানি 
বের করা হবে । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
৩১) ৬০ 945 UU ০১৯ pl yf ঠা এ 6৪ ০ ৬ AA ০৪ 8০ US Ne 
৬১৬৪] 93১৬1 GG cS 138 JG lps 
১০০ । মুগিরা ইবরাহিম নাখায়ি রাহ. থেকে কুপে পড়ে মৃত্যুবরণকারী ইদুর অথবা বিড়াল সম্পর্কে বর্ণনা 
করেন, (তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে) তিনি বলেন, তা থেকে চল্লিশ বালতি বের করবে । মুগিরা 
বলেন, যাতে পানি বদলে যায় । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
’ ০৭ এ CS) ib UL -ra 
অধ্যায়-৩৯ : ইদুর ঘি-তে পড়ে গেল 
৬১ ৯৬৪০ ভিত ON UL inl এ Eb 5১0 এ ০০3 ale ঝা এ di 0১,১০৩ 1১৭ 
oles 9০১০৮ ০৪ EC 559 GEES) ৬ স3১ ps ১৬ WL ০৬ ০19০১ 
১০১। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘী-তে ইঁদুর পড়ে মারা গেছে সে সম্পর্কে ইরশাদ 
করেছেন, যদি ঘী জমাট থাকে তাহলে সেই অংশ ও তার আশপাশের অংশটুকু ফেলে দিবে আর যদি 
তরল হয় তাহলে তার নিকটবর্তী হবে না । (মিশকাত) সহিহ বুখারিতেও মায়মূনা রাযি.'র সূত্রে এর 
ভাবার্থ বর্ণিত রয়েছে । (সহিহ বুখারি) 
১১৪০৭) lard পর গু LYS ২৮75 
অধ্যায়-৪০ : কবুতর ও চড়ইপাখির মলের কারণে পানি নষ্ট হয় না 
০৮ সি la ale CIF ধা এ dl oo) ১১াক ofl ৬৯০০ - ৯ 
১০২ । হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত যে, একটি কবুতর তার ওপর মল ত্যাগ করে 
ফেলল, তখন আঙুল দ্বারা তা মুছে ফেললেন । (আল মাবসুতঃ সারাখসি) 
0১৩০১ am ভি ০৬ par 91 এ 3১১. ১ 
১০৩ । হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি.'র ওপর পাখি বিষ্ঠা ত্যাগ করে দিল, তখন তিনি কঙ্কর দ্বারা 
তা মুছে ফেলে নামায আদায় করে নিলেন, এবং তিনি গোসল করেননি । (আল মাবসুত; সারাখসি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৮২ 


www.almodina.com 


Ld Yo 4 ০১ সা 65) tp গা এ ০৪? 
Lied ale ls EES 3 
অধ্যায়-৪১ : কোনো মানুষ এবং যে প্রাণীর গোশত খাওয়া হালাল তা যদি পানি পড়ে জীবিত বের হয়ে : 
আসে এবং তার শরিরে নাপাকি না থাকে তাহলে পানি নষ্ট হবে না 

৩৩) ০০ 4৪১ ৮43 ls di ৬৮০ al im ০৮ Ge 89৬ 0 ৫ লেখা of ৬5 ১৫ 

৪৬৪০৮৪১৮৯৮5 ৪ 03804 Liat Gol 

১০৪ । বর্ণিত আছে যে, মসজিদে নববির দরোজায় খোদাইকৃত একটি পাথর রাখা হত যাতে পানি 

থাকতো । আর আহলে সুফফা সাহাবিগণ উযু ইত্যাদির জন্যে হাত দ্বারা পানি তুলতেন। (মুসানাফে 

এ 507 ০৮৬ Uy UA ভন্ড 25০৩ ps dis di ৪১ ৪৪৬ ৩৪ নিলি এঠ১ 055 

৮০৪ ৪ ০৮৮ ৩৬6৩ End ৮4১ এত এএ 

১০৫ ৷ হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি হায়েয অবস্থায় পানি পান করতাম, এবং 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (পাত্র) দিতাম, তখন তিনি আমার মুখের স্থানে মুখ রেখে 
পান করতেন । (সহিহ মুসলিম) 

Ae Jos ঞ ৪০১ ৪১৫০৯ 4 ০৮ dl ৮৩৮৮1 oly) 3 ppl 01 5353, ১০৭ 


১০৬ ৷ বর্ণিত আছে যে, মু'মিন বান্দা নাপাক হয় না। আবু হুরায়রা রাযি, থেকে বর্ণিত। (সুনানে 
আরবাআ) 





লালা এ ৮৪৪ By Jf play ale dil এ dit Tuy ৪2১১- ১৬ 
১০৭। বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিফ গোত্রের প্রতিনিধিদলকে 
মেহমান হিসেবে মসজিদে অবতরণ করালেন । 


এরা ১৮85 1 
অধ্যায়-৪২ : কুকুরের উচ্চিষ্টাংশ 
&) 191 oN এ ৪ Js dl ৬০১ 5০১০৯ El of sles ৮ 99) ৬ SpE NA 
Le ly ০১০) G5) oly) Sn 5৯১ 4৬) dial 593 ৬ CSN 
১০৮ । আতা ইবনে আবি রাবাহ রাহ. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণনা করেন যে, কুকুর পাত্রে মুখ 


দিলে তিনি তা ঢেলে দিতেন ৮৮০১ ৯৭৪০০৪/৮১৯০:০ 
সহিহ। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৮৩ 


www.almodina.com 


Bl SAG UY) এ তা 8312. 06 ce Jos ৬৯১ BAA sf ০০৪১ 05৭ 
+ 6১০4৩ Dy ৬১৮৪] 03১ lp SN 
১০৯ । তিনি হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, যখন কুকুর পাত্রে মুখ দিয়ে 
ফেলবে তখন তা তিনবার ধৌত করবে । (শারহু মাআনিল আসার; তাহাবি, সুনানে দারাকুতনি) এটার 
সনদ সহিহ । 
শব্দ বিশ্লেষণ: এ,» শব্দের মূল হচ্ছে 3.) । আরাবরা এখানে ‘হামযা’কে ‘হা' দ্বারা পরিবর্তন করে 5 
বলে থাকে । আবার কখনো উভয়টাকে একত্রিত করে ও বলে । এটা £১ এর ওযনে । তার “আমর'র 
সিগা ০০১ এর ওযনে 5 হবে। এখানে আমরের সিগায় ‘রা'র ওপর যবর দেয়া হয়েছে-এটা 
নিয়মবহির্ভূত। (দেখুন: লিসানুল আরাব; ইবনে মানযুর, ১৫/৭৮-৭৯) 
is EUS JS 20 এক TSI YY gl ৮০31 2৬5 এ ৪৪ UB ডে onl 3 ০17 
৮০৮ ১১০1) dae ৬ Sj ৬৬৪ 23১ lp ৯৩১ ৩৯১ 
১১০ । ইবনে জুরাইজ থেকে বর্ণিত তিনি বলেন, আমাকে আতা বলেছেন, যে পাত্রে কুকুর মুখ দিবে তা 
ধৌত করা হবে । সাতবার, পাঁচবার, তিনবার সবই ঠিক আছে। (মুসার্নাফে আবদুর রাযযাক) এটার সনদ 
সহিহ। 
প্রাসঙ্গিক আলোচনা: কুকুরের উচিনষ্টাংশের হুকমের ব্যাপারে উলামায়ে কেরামের মতভেদ রয়েছে । ইমাম 
মালিক রাহ.'র মতে পাত্র নাপাক হবে না, পক্ষান্তরে জুমহুরের মতে পাত্র নাপাক হয়ে যাবে । তবে 
পবিত্রকরণের পদ্ধতি নিয়ে মতপার্থক্য রয়েছে । ইমাম আবু হানিফা রাহ.র মতে তিন বার ধৌত করাই 
যথেষ্ট । ইমাম শাফিয়ি ও ইমাম আহমদ রাহ.র মতে তাসবি' তথা সাত বার ধৌত করা ওয়াজিব | ইমাম 
মালিক রাহ.ও তাআবক্ষুদি হিসেবে সাতবার ধৌত করার পক্ষে । 
dh pint 
অধ্যায়-৪৩ : বিড়ালের উচ্চিষ্টাংশ 
LG ০ 455 B55 Uf Of BG yf nl LUI 5৩৫০ 9 XH ও LF ০591 
ne LEY C6 ০25 ৬৮ এঞি। ৫1০6 LOTS BA ৩০৬ CG ০০৮১ BESS 
17) oe &া এত dU এ UG EE of ওল 5 Gi 0% এ 81 LE 
৬০৮ ie সা এও ৫5] Hf ECE Saji ০ কে এ গাল CL ৩৮:99 
Logs এ dl ৩৯১ ৪০১৯ sly 8৪৬ ৩৮ এ এ৪১ তত 
১১১ । কাবশা বিনতে কা'ব বিন মালিক থেকে বর্ণিত (তিনি আবু কাতাদার পুত্রবধূ ছিলেন) যে, হযরত 
আবু কাতাদা রাযি. তার নিকট প্রবেশ করলেন । তিনি বলেন, আমি তাকে উযুর পানি ঢেলে দিলাম । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৮৪ 


www.almodina.com 


তিনি বলেন, তখন একটি বিড়াল এসে পানি পান করতে শুরু করল, আর আবু কাতাদা পাত্রটি বিড়ালের 
দিকে ঝুঁকিয়ে দিলে সে পান করে নিল। কাবশা বলেন, আবু কাতাদা আমাকে তীর দিকে তাকিয়ে 
থাকতে দেখে বললেন, ভাতিজি! তুমি আশ্চর্যবোধ করছ? আমি বললাম, জি, তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটি নাপাক নয় । এটা তো তোমাদের নিকট বারংবার 
আসা-যাওয়া করে। (সুনানে তিরমিযি) আবু ঈসা (তিরমিযি) বলেন, এটি হাসান সহিহ হাদিস। এ 
ব্যাপারে আয়িশা ও আবু হুরায়রা রাযি. থেকেও বর্ণিত আছে। 

সাহাবি পরিচিতি: হযরত আবু কাতাদা রাযি. । তার নাম কী ছিল- এ নিয়ে অনেক কথা । কারো মতে: 
হারিস, কারো মতে: নু'মান, কারো মতে: আমর ইবনে রিবয়ি ৷ উহুদ ও তৎপরবর্তী জিহাদগুলোতে 
অংশগ্রহণ করেছেন । ৯৪ হিজরিতে ইন্তিকাল করেন। 

সনদ পর্যালোচনা: কাবশা বিনতে কা'ব আল আনসারিয়্যাহ । আবদুল্লাহ ইবনে আবি কাতাদা'র স্ত্রী । 
ইবনে হিবক্ষান বলেন, তিনি সাহাবিয়্যাহ। বস্তুত তিনি যদি সাহাবি হয়ে থাকেন তাহলে তো তীর 
'জাহালাত' (অপরিচিত থাকা) হাদিস সহিহ হতে সমস্যা সৃষ্টি করবে না। 


লি উপ ৪1:00 1143 ৪ dil এত ঞ| 0543 01 ge ds dl ৬৪১ Lise ৩৪ ১09 
Sl এখ ans ভে 
Cert) ও iF 0৮ 03১০ ES ৬৯:৫0 ০০১ এ) 
১১২। হযরত আয়িশা রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেছেন, এটা নাপাক নয়, বরং এটা তো ঘরের অংশবিশেষ ৷ (সহিহ ইবনে খুযায়মা) সুনানে 
দারাকুতনির বর্ণনায় এসেছে, এটা তো ঘরের সামগ্রীতুল্য । 
৮4১৭৮ & এপ | ০৮০৪৮ :59 5g ৩৮০ এ & ৬৮১ ৩৫৬ on ৮ ০০, ১১ 
০১০১০ এ wd ELS ৪৯৯১ dL He J Ook ৬:০৬ ৮4৬) এ! 
৩০14৮১৭০৪2৮ ৩৪৮ ৯ এ dy ০০৮ ৩2 EEE play ole dl এল এ 
৬০০40 ge on 0 Lot b dw 2404 BoC ox 28১০4) 5০ & 
Gd) ৬ ভাজা 9১১ এ 2) 
১১৩ । হযরত আনাস বিন মালিক রাযি.কে বিড়াল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বৃতহান নামক জায়গার দিকে বের হলেন । একসময় তিনি 
আমাকে বললেন, আমার উযুর পানি ঢেলে দাও । আমি তার উযুর পানি ঢেলে দিলাম । তিনি প্রয়োজন 
সেরে নিলেন যখন পাত্রের দিকে এলেন, তখন একটি বিড়াল এসে পাত্রে মুখ দিয়ে দিলে তিনি থেমে যান, 
আর বিড়ালটি পানি পান করে নিল । আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, আনাস! বিড়াল 


তো ঘরের সামগ্রীর মধ্য থেকে, সে কখনও কোনো কিছু নোংরা ও নাপাক করবে না। (মু'জামে 
ভাবারানি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৮৫ 


www.almodina.com 


প্রাসঙ্গিক আলোচনা: বিড়ালের উচিচষ্টাংশের হুকমের ব্যাপারে উলামায়ে কেরামের কিছুটা মতভেদ 
রয়েছে । ইমাম আওযায়ি রাহ.র মতে নাপাক । আইম্মায়ে সালাসা ও ইমাম আবু ইউসুফ রাহ.'র মতে 
বেলা কারাহাত পাক । আর ইমাম আবু হানিফা ও ইমাম মুহাম্মাদ রাহ.'র মতে মাকরূহ । তবে ইমাম 
তাহাবি রাহ.’র বর্ণনা মতে মাকরূহে তাহরিমি এবং ইমাম কারখি রাহ.'র বর্ণনা মতে মাকরূহে তানযিহি । 
অধিকাংশ হানাফি কারখির বর্ণনাই গ্রহণ করে নিয়েছেন । 


১৬০) ৪১ এ! ১৬ ৪১) 2৬-£ 
অধ্যায়-৪৪ : গাধা ব্যতীত অন্য প্রাণীর ঘাম উচ্চিষ্টাংশের ছেকমের) মতো 
ঠা 4৯৬ ০৬০০৮ এ 6১১০৬ ei পর্ণ ON ৮৮০ ale dl এ abi. 99 
৮১৪ 3 pad 09 ৮৮0 0০৮ 
১১৪ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাযের গরমে খালি (জিনবিহীন) গাধার ওপর 


আরোহণ করতেন । তখন তো অবশ্যই গাধাগুলো ঘামতো আর সেই ঘাম শরিরে কিংবা কাপড়ে 
লাগতো । (আল মাবসুত; সারাখসি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৮৬ 


www.almodina.com 


পল তো 
তায়াম্মুমের অধ্যায়সমূহ 
০০ জি 5765 
অধ্যায়-৪৫ : তায়াম্মুম হচ্ছে দু'বার মাটিতে হাত মারা 
[এ] 0৮0০128৮512 2:0৬ এ 
আর যদি তোমরা পানি না পাও তবে পাক মাটির সংকল্প করবে । 
এ লে 0৮6 এজ] হে এ এ ৬ ০১ ০৬ না এ Jus dl ৬০১5১ soe ০১5 
৬৮3১9০০৮৮০৪ SUN এ 8905 পা ০৪৮১ তে ৬০৭ এ এ 85১ ale di 
পেস তি 2053 5০15 ১১১ pl 93) hi 
১১৫ | পাক মাটি মুসলমানের জন্যে পবিত্রকারী, যদিও সে দশ বছর পানি না পায় । আর যখন পানি 
পেয়ে যাবে তখন যেন সে চামড়ায় পানি লাগায় । (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, হাসান 
সহিহ। 
১০৭৬ 0৬19] ৩৮ ০৪৪ ০৮ 2 tn dil ৬১ ga ৫৩ না ০ US UWL ১০ NNN 
৬/১ এ ০১১. © all 4 45০ ders Lb ভে দিন pas ৬ & ১০১ 
(ot 
১১৬ । ইমাম মালিক রাহ. বর্ণনা করেন, নাফি বলেন যে, তিনি ও হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. 
জুরুফ থেকে আসছিলেন । যখন মিরবাদ নামক স্থানে এলেন তিনি বাহনযস্ত থেকে নেমে গেলেন এবং 
পাক মাটি দ্বারা তায়াম্মুম করলেন, তিনি চেহারা ও উভয়হাত কনুই পর্যন্ত মাসহ করলেন । অতপর নামায 


আদায় করলেন । (মুআতা মুহাম্মাদ) 

শব্দবিশ্লেষণ: -১,%। জিম ও রা'র ওপর পেশ কিংবা জিম'র ওপর পেশ এবং রা'র ওপর সাকিন । মদিনা 
থেকে তিন মাইল দূরে অবস্থিত একটি স্থান । 

০ ভাষাগত নিয়মানুযায়ী মিম'র নিচে যের হবে, কিন্তু বর্ণনার ক্ষেত্রে কোনো সময় যবর দিয়ে 
*মারবাদ'ও বলা হয়। শাব্দিক অর্থ: উটের খোয়াড় । এখানে ‘মিরবাদ'’ দ্বারা মদিনা থেকে ১/২ মাইল দূরে 
অবস্থিত একটি স্থান উদ্দেশ্য । (আত তা'লিকুল মুমাজ্জাদ, ১/৩১১) 

৬০ ০৪ নি ০ 2৩ এ GPUS সত ০৫ ০৬৬ ৩০৬ ০০ ৬৪৪০3 তব এ১১-)1% 
5৬0) JG ond pall 1 9919 ৪১৮১ wr Hype Ope পলা 25 play এড ঝা 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৮৭ 


www.almodina.com 


০৬৮ 0৬1 ৩৮ 48) OE ৮৫5 Io) 1৩55) 45১ 4৩০৯ পি) ১০০৪ 0 
(ABS) ৬14৯ 3১১০ ৪ Se 
১১৭ । উসমান বিন মুহাম্মাদ আল আনমাতি এর সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেছেন, তায়াম্মুম হচ্ছে দু'বার হাত মারা: একবার চেহারা মাসহের জন্যে, আরেকবার উভয় 
হাত কনুই পৰ্যন্ত মাসহ করার জন্যে । (মু্সতাদরাকে হাকিম, সুনানে দারাকৃতনি) হাকিম বলেন, তারা 
(বুখারি ও মুসলিম) তাখরিজ না করলেও এটার সনদ সহিহ। দারাকুতনি বলেন, এর বর্ণনাকারী 
প্রত্যেকজনই সিকাহ। আর “উসমানের ব্যাপারে কথা-বার্তা আছে’ এ মর্মে ইবনুল জাওযি'র মন্তব্য 
গ্রহণযোগ্য নয় । 
lA & EELS 919 dir ৬৪৮০ 5০ 3৮১ ০0:0৩ ৬ dic dl ৬০১ 2৬ ০৪০18 
৮ ০৮০৪ এ এল ০০০ dey শি ৮৮১৭ এ! ৪ ০০১৫0. Cif id 
পা ০৪৭৯ ০৮ 93) এ১ এল 4৩:0১ ৩৬৪০] এ 4এ 
১১৮। হযরত জাবির রাযি. থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি তার নিকট এসে বলল, আমার ওপর গোসল 
ফরয হয়েছিল, আর আমি মাটিতে শরির মলে দিলাম ৷ তিনি বলেন, তুমি কি গাধা হয়ে গেলে? আর 
তিনি উভয় হাত মাটিতে মেরে চেহারা মাসহ করলেন, অতপর আবার মাটিতে হাত মেরে উভয় হাত 
কনুই পর্যন্ত মাসহ করলেন । বললেন, তায়াম্মুম এ রকমই । এ কথা হাসান থেকেও বর্ণিত আছে। 
(সুনানে দারাকুতনি) 
:09 af dl ৬৪ 8১৩ ০ BE Ua 20৩ £ত Ue UU হি 20৯ ০৫৬০৪ ৬০ 0A 
৬১৬ 23) ৩৪৮ YW ৪০০১ ১৫ ৯7৮ 
১১৯ । মুহাম্মাদ ইবনে খুযায়মা বর্ণনা করে বলেন, আমাদের নিকট হাজ্জাজ বর্ণনা করে বলেন, আমাদের 
নিকট হাম্মাদ কাতাদা থেকে তিনি হাসান রাহ. থেকে বর্ণনা করেন, তিনি বলেন, (তায়াম্মুম হচ্ছে) 
একবার মাটিতে হাত মারা চেহারা মাসহের জন্যে, আর অন্যবার উভয় হাতকে কনুই পর্যন্ত মাসহের 
জন্যে । (শারহু মাআনিল আসার ; তাহাবি) 
CHAN ০৪ ওত ০৮ ভা ০ 501 ৪91 ০৮ ৬১৬) 52449 Sly Sy) NY 
৫) লি ০৮১ জি CT বাস ০ ৮০০ আত dil এ dl ০59 এ 255 ৬ 
৬:৩০ 7৭ এ এল Ld Gr ০০৬১ ০৮৬ ০৮১১ শি পা ০০৬ agg 
4541 0১০) ৬ 
১২০। রাবি’ বিন বাদর তঁর পিতার সূত্রে দাদা থেকে, তিনি আসলা' আত তামিমি থেকে বর্ণনা করেন, 
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাসহের (তায়াম্মুমের) পদ্ধতি দেখালেন, 
তিনি উভয় হাত মাটিতে মারলেন অতপর চেহারা মাসহের জন্যে উঠালেন, এবং আরেকবার মেরে উভয় 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৮৮ 


www.almodina.com 


ক্রতের উপর-নিচ মাসহ করলেন, উভয় হাতের কনুই পর্যন্ত স্পর্শ করলেন । (শারহুন নুকায়া) (শারহু 
নজানিল আসার; তাহাবি, সুনানে দারাকুতনি) 
সাহাবি পরিচিতি: হযরত আসলা' আত তামিমি রাযি. । আসলা' ইবনে শারিক আল আ+রাজি । তায়াম্মুম 
সবক্রান্ত তার দু'টি ঘটনা রয়েছে। সিয়ার ও তারাজিম গ্রস্থাদিতে তা বিবৃত হয়েছে। 
প্রাসঙ্গিক আলোচনা: তায়াম্মূমের পদ্ধতিসংক্রান্ত দু'টি বিষয়ে উলামায়ে কেরামের মতভেদ রয়েছে । (১) 
ভায়াম্মুমের জন্যে জমিনে কতবার হাত মারা হবে- এব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম মালিক ও ইমাম 
শাফিয়ি রাহ.’'র মতে দু'বার এবং ইমাম আহমদ রাহ.র মতে একবার । (২) হাত কতটুকু মাসহ করা 
হাবে- এব্যাপারে ইমাম আহমদ রাহ.'র মতে হাতের কজি পর্যন্ত এবং বাকি তিন ইমামের মতে হাতের 
কনুই পৰ্যন্ত । উভয় মাসআলায় হানাফিদের কিছু দলিল এখানে উপস্থাপিত হয়েছে । 
AL থা এডি পি ৩7৫5 
অধ্যায়-৪৬ : তায়াম্মুম হবে পবিত্র মাটি দ্বারা 
ELS] Eb ins (PB) dw এন 
আল্লাহ তাআলার বাণী: তোমরা পবিত্র মাটির ইচ্ছা পোষণ করো । (সূরা আন নিসা) 
ও লা পপ ০ উজ x এত & ৬০১ এত ৬৮৩ ০০ (৮) ১০1) 
পা) Awl ৬০৬১4১১৪৮১৮ ৮১৭ এ ০৬3 ০৬০ 2০৮০ ৮৮০৬ ০০ 
FE Ee এ! El, ll এ. 


৯২১ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 

হ্বামাকে এমনটি পাচটি জিনিষ দেয়া হয়েছে যা আমার পূর্বে কাউকে দেয়া হয়নি: একমাসের দূরত্ব থেকে 

হ্বামার ভীতি দিয়ে সাহায্য করা হয়েছে, ভূপৃষ্টকে আমার জন্যে নামাযের স্থান এবং পবিত্রতা অর্জনের 

ক্ষধ্যম বানানো হয়েছে, আমাকে জাওয়ামিউল কালিম প্রদান করা হয়েছে, গণিমতের মাল আমার জন্যে 
করা হয়েছে এবং আমাকে সমগ্র সৃষ্টির প্রতি প্রেরণ করা হয়েছে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 

৬৮১ B22 sf of (39) ১,753 4১৯3 ০১ 0৮৮৮১ ওল) আলী 33 NYY 

8053 0] 2198 ৮০১ ale ঞ ০ di Igy Vf Sh fal on এ Of swe Jos 

a 0 2০০ এ Ely ০৮4) ১০) CN ও OS 2531) BN e233 

৮৮১৭৬ ৮৪০৬ 75 ৬ dl 

হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, গ্রামের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

নিকট এসে বললেন, আমরা তিন/চার মাস বালুময় স্থানে অবস্থান করি, আর তখন 

মধ্যে জুনুবি, হায়েযগ্রস্ত ও নিফাসগ্রস্ত লোকও থাকেন, অথচ সেখানে আমরা পানি পাই না। 

ইলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা জমিন থেকে পবিত্রতা অর্জন করবে। 

সুনানুল কুবরা; বায়হাকি) 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৮৯ 


www.almodina.com 


৯ 0৮ bb তু ০৯:০৪ ty 
অধ্যায়-৪৭ : নিকটে পানি থাকার ধারণা হলে পানি অনুসন্ধান করা কি ওয়াজিব? 
EF UU এপ এ ৬৬১ El এ এ of ০০০৪১ 0) ১১১ ঠা এঠ১ ১ 
৪০০৪0 Clad Lb নি এ ০৬ ges ০30০ ৩০ 5585 এ ০৯০) 
৮০ be ঞ। ৬০ &। 055 ভা তি তিয়। এ nly Spey Dall ৬৬০1 Sob ০৪৪ 
৩৫:১৬ by ২৫১ 44৩০ এস ৮0881 Ef ad GA এ 5৫5 4 1) 
এ 8 
১২৩ । হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, দু'জন ব্যক্তি সফরে বের হলেন। 
নামাযের সময় হয়ে গেল অথচ তাদের নিকট পানি ছিল না । ফলে উভয়ে পাক মাটিতে তায়াম্মুম করে 
নামায় আদায় করল । অতপর তারা নামাযের ওয়াক্তের মধ্যেই পানি পেয়ে গেল তখন উযু করে পুনরায় 
নামায করল আর অপর জন পুনর্বার আদায় করল না। অতপর তারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তা বর্ণনা করলেন । তিনি যে ব্যক্তি পুনরায় নামায আদায় করেনি 
তাকে বললেন, তুমি সঠিক পন্থা অবলম্বন করেছ এবং তোমার সেই নামাযই তোমার জন্যে যথেষ্ট । আর 
যে ব্যক্তি উযু করে পুনরায় নামায আদায় করেছিল তাকে বললেন, তোমার জন্যে দ্বিগুণ সওয়াব রয়েছে? 
(সুনানে আবু দাউদ, মুসতাদরাকে হাকিম) হাকিম রাহ, হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন । 
পি) ৯৮৫ oth le হরে ০৪7৫৪ 
অধ্যায়-৪৮ : মোজার উপর মাসূহঃ মুসাফির ও মুকিমের জন্যে 
এ 1০3 ale dl একি এ] of এ এ dl ৬০১ ০৪ ও MIF ০ SLA ৪১১18 
১ ৬৮৩০৯ ৬৮০ UG 45 ৮5৭0) ৮৯৩ ৯০০০ 20 od ৩৮ দে ৩4 
১২৪ । হযরত খুযায়মা বিন সাবিত রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে: 
মোজার ওপর মাসহ (করার মেয়াদ) সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মুসাফিরের জন্যে তিনদিন 
আর মুকিমের জন্যে একদিন (পর্যন্ত মাসহের সুযোগ রয়েছে) । (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, 
এটা হাসান সহিহ সনদ । 
সাহাবি পরিচিতি: হযরত খুযায়মা ইবনে সাবিত রাযি. । সুপ্রসিদ্ধ সাহাবি । রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার একজনের সাক্ষ্য দুইজনের সাক্ষ্যের স্থলাভিষিক্ত করায় তিনি “যুশ শাহাদাতাইন' হিসেবে: 
সমধিক পরিচিত । বদর ও তৎপরবর্তী জিহাদসমূহে উপস্থিত ছিলেন। সিফফিন যুদ্ধে হযরত আলি 
রাযি.'র সঙ্গে ছিলন । যখন আম্মার ইবনে ইয়াসির রাযি. শাহাদাত বরণ করে ফেলেন তখন তিনি তরবারি: 
হাতে লড়াই করতে শুরু করেন এবং তিনিও শাহাদাত বরণ করেন । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৯০ 


www.almodina.com 





৪১ ৩৬০ (95 এ ১০০ ES by CAL dt 455 0৬৮ 205 54৩ on 09 ১৪০15 
বা 4) BE ৬ LT আক ৮91৪9) 
২৬ dl ০০ এ তলা ০ পা এ ১৯ 2৪১ Ee ৬৬৬ lis: Sb pl JG 
EUAN ৩০ al ৩22 TNE olay 
৪৮১ il ০৫৬৫৬ এ$ ১৯ od ৩৬ ভোলা এ 89 তা না এস an ০৪ 
০৭৮ ০০৫০ পা 
৯২৫ । হযরত সাফওয়ান বিন আসসাল রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা যখন সফণে থাকতাম 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করতেন, আমরা যেন তিনদিন তিনরাত পর্যন্ত মোজা না 
বুলি । তবে জানাবতের কারণে খুলতে হবে । অবশ্য পেশাব-পায়খানা ও নিদ্রার কারণে খুলতে হবে না। 
(সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, এটা হাসান সহিহ সনদ । তিনি আরো বলেন, এটা সাহাবা, 
ভাবিয়িন এবং তৎপরবর্তী ফকিহ-আলিমগণের মত । কিছু কিছু আলিম থেকে বর্ণিত যে, তারা মোজার 
উপর মাসহের কোনো মেয়াদ নির্ধারিত করেননি । এটা ইমাম মালিক ইবনে আনাস রাহ.'র মত । তবে 
সময়সীমা নিধারিত করে দেওয়া ('র মতটি) অধিক শুদ্ধ । 
সাহাবি পরিচিতি: হযরত সাফওয়ান ইবনে আসসাল রাযি. । সুপ্রসিদ্ধ সাহাবি ৷ কুফায় বসবাস করেন এবং 
সেখানকার অধিবাসীরা তাঁর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন । হযরত আলি রাষি.'র খিলাফাতকালে 
হুত্যবরণ করেন । 
০১৩ idl ৬৩ ll 27৫৭ 
অধ্যায়-৪৯ : মাসৃহ হবে মোজার উপরাংশে 
১৩ 1৩০১৬ 0871 4০ 0৮০১ এ dl le এএ। 52) UG ভু 050০৪ NY 
টি ২৬৬৬ 57৯0 ৬০০ HEE 
১২৬ । হযরত মুগিরা ইবনে শু'বা রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে আমি উভয় মোজার প্রকাশ্য অংশের (উপরিভাগের) ওপর মাসহ করতে দেখেছি । (সুনানে 
তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, মুগিরা রাযি.'র হাদিসটি সহিহ হাদিস । 
০৩ U0 af 250 & ৫ LE ০৪ ১ স ৬৬ ৬৮ GEDDY 5১5 Hh Sy) 01% 
Edu এ) 0৬ 050৩৫ 223 ৬১ ১ ip পরেনি Bf TS 0৬ ০৩ fu tpl 


এ 2৬ লে ৮৮9 cle di lr BM 059 Ef) By ০১৯৬ ops 
টা ১১৬ eA 8৯১৬ bod ০৪ pr BL) (al) 35 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৯১ 


www.almodina.com 


১২৭ । আবদে খায়রের সূত্রে হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, এই দ্বিন যদি নিছক যুক্তিনির্ভর 
হতো তাহলে মোজার উপরিভাগের চেয়ে নিচভাগই মাসহের অধিক উপযুক্ত ছিল। অন্য বর্ণনায় রয়েছে: 
তাহলে মোজার বাহির অংশের চেয়ে ভিতরের অংশ মাসহের অধিক উপযুক্ত ছিল । কিন্তু আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোজার বহিরাংশই মাসহ করতে দেখেছি। (সুনানে আবু দাউদ) 
“আত তালখিস'এ হাফিয ইবনে হাজার বলেছেন, এটার সনদ সহিহ । আর 'বুলৃগুল মারাম'এ হাফিয 
সাহেব বলেছেন, এটার সনদ হাসান । 
ডেড ভে ৪০9 ale ঞ ৬ এ 0 এ এন dil ৩৯১ ০০ of bos ভা 30 Sy) AVA 
০০০৯০ ০৪১ ০৫৭0 ০৯৭ ০০৬ এ 
2১৩ ৩৪7 ১৬৮ ৪০ lb ৮০ ply ale dl এ | 0579 Ca 258 3100 819) ও 3 
এ ৮৬৮৪০ ১৮৮০ ০৫৪০ ১ 
১২৮। হযরত উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, 
পবিত্র অবস্থায় যখন মোজা পরিধান করা হবে তখন মোজার বহিরাংশ মাসহ করা হবে । (মুসান্নাফে ইবনে 
আবি শায়বা) 
তাবারানির বর্ণনায় শব্দ এসেছে: আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার 
বহিরাংশের ওপর মুসারৈর জন্যে তিনদিন-তিনরাত আর মুকিমের জন্যে একদিন-একরাত পর্যন্ত মাসহের 
আদেশ করছেন । 
PUG ০৪ এড dl ৬৯) Bl এ op 2৩ Gols ৪৪ ০৪ sly তি ০0 4১১১ AYA 
Unf ০৭:99) cox LAS 4 ৪ ৯১ 4০৪৪ fry ৮০3 ale do dy 
44৮০1 SED dp [UA 4571 এ! sd 6 ০০ ০১৩ ৩109 Hite: ০১০৬ 
১২৯। বাকিয়্যা এর সূত্রে হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম জনৈক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলেন যিনি উযু করছেন এবং উভয় মোজা ধৌত 
করছেন, তখন তিনি নিজ হাত দ্বারা খোচা মেরে বললেন, আমাদেরকে তো এভাবে মাসহ করার হুকুম 
করা হয়েছে। এবং তিনি লোকটিকে নিজ হাতে মোজার অগ্রভাগ থেকে পিন্ডলির নিচ পর্যন্ত আঙুলগলোর 
মাঝে ফাঁক রেখে একবার মাসহ করে দেখালেন । (সুনানে ইবনে মাজাহ) 
০58৮৭ এ ell ৮৪79৭ 
অধ্যায়-৫০ : জুরমুকাইনের উপর মাস্হ 
ও ৪০) ০১৬০ 2 orl ক ঠা obo) Edy LIE 223 xb 55১১১ 9 ১১০) 
wr ৬৩৪ EPL ON J ৭155 445 ঞ slo dil Jpn) ৯৯৮১ ০৪ I ০০৪ Js 
ABE ০৮৮ এ শোও Lo pd sly asl 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৯২ 


www.almodina.com 





১৩০ । হযরত আবদুর রাহমান বিন আউফ রাযি. হযরত বিলাল রাযি.কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের উযু সম্পর্কে জিজ্ঞেস করলেন । তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বের হয়ে তীর প্রয়োজন সারতেন আর আমি পানি নিয়ে তার কাছে আসতাম । তিনি উযু করতেন এবং 
পাগড়ি ও “জুরমুক'র ওপর মাসহ করতেন । (সুনানে আৰু দাউদ, সুনানে ইবনে মাজাহ) 
০5050 ৩৩ i ০৪7০1 
অধ্যায়-৫১ : জাওরাবাইনের উপর মাসূহ 
৬০ dil 0১১ 01 Jos dl ৬) Lend of এ of HN dl ৮3১ ০1) 
Ee টি 6 AUG ১41) Hdl এপ ১ oy ng ৮৪ di 
১৩১ । হযরত মুগিরা বিন শু'বা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু 
করলেন এবং ‘জাওরাবাইন' ও ‘না’'লাইনের ওপর মাসহ করলেন । (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি 
বলেন, হাসান সহিহ । 
সনদ পর্যালোচনা: ইমাম তিরমিযি রাহ. এই হাদিসের সনদ হাসান সহিহ বললেও বিজ্ঞ মুহাদ্দিসগণ তার 
সঙ্গে দ্বিমত পোষণ করেছেন । তাঁরা হাদিসটিকে “যয়িফ' ও ‘মুনকার’ বলেছেন । এখানে কয়েকজন 
মনীষীর উদ্ধৃতি পেশ করা হল: 
০৯৪৭ ০৬ ee pl ১ le ঞ ৬.৫ না 5০ ৩৪ জে 21351 ০০৯ Ge ০ ছা ৪০০৮৬ উ 
ইমাম আবু দাউদ রাহ. বলেন, 
৬৮৮৮৮ 3 আত Bl এ HON All ০৮ ০১০৭ OY ০৬০০৭ ৬ এন Y জরা ও ৩৭০ এ ON 
ov 
ইমাম বাইহাকি রাহ. বলেন, 
Mi 3 Gl on ৩৬ 9 Ow 2 SE 3 ০৯ ৩ IEG AD এ 3 GIA ০৬৮ tins ০৮০ ৬ ১) 
Us এ ll ৬০৩ ll ৩ 237 3 cH 
ইমাম মুসলিম রাহ. বলেন, 
29 ০০ ০৮ 58০105৯1333 ৬20 YN ৬ ৬1 ০০১৩ ১ ০৮৯০৪ ০৮ ০১৭৯ 5৯১৭। ০ Hl 
২৭৯ 5০ 9450০ AE IAN 3 এপ দে 
ইমাম নাওয়াওয়ি রাহ. বাইহাকি রাহ.'র উপরিউক্ত বক্তব্যেও উপর মন্তব্য করে বলেন, 
৩০১০5 05 ৮ এ ৩১৭৬ ৪35 Cr তি ৬৯৭৬ ১৩৩ ৬৯০ ও৬ ৩] ১ ০৬৬০০ ৬ ৮১১১ 
BA ৯ SEL Sh Als SANS 
“এরা (বাইহাকি যাদের নাম উল্লেখ করেছেন) হলেন হাদিসের ইমামদেও মধ্যে সেরা ব্যক্তি । ইমাম 
তিরমিযি রাহ. যদিও হাদিসটি সম্পর্কে মন্তব্য কণে হাসান সহিহ বলেছেন, কিন্তু ইমাম তিরমিযির 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৯৩ 


www.almodina.com 


অভিমতের চেয়ে ওই সব ইমামদেও অভিমতই হবে অগ্রগণ্য । বরং যদি ওই সব ইমামের কোনো 
একজনও ইমাম তিরমিযির অভিমতের বিপরীত মত পোষণ করতেন তখনও ইমাম তিরমিধির অভিমতের 
চেয়ে ওই সব ইমামের অভিমতই অগ্রগণ্য হত । হাদিস বিশেষজ্ঞদেও সর্ব সম্মত মত এমনই ৷ (আল 
মাজমু' শারহুল মুহাযযাব, ----) 


এ 994 ৪ হও এ 05 ০৩০ on ভাট GF 1583 ভা এ ০৪ জিত LA Sy NYY 


9 ০৭ এড তন ON ply ale & ৬০ 
১৩২। হযরত আবু মুসা আশআরি রাযি., ঈসা বিন সিনান ও হযরত বিলাল রাযি. থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা ও --- ওপর মাসহ করতেন । (সুনানে ইবনে মাজাহ, 
মু'জামে তাবারানি, মুসান্নাফে ইবনে আবি শায়বা) 
সাহাবি পরিচিতি: হযরত বিলাল ইবনে রাবাহ রাযি. ৷ প্রথমদিকে ইসলাম গ্রহণকারী এবং মক্কায় তিনিই 
সর্বপ্রথম স্বীয় ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন। এজন্যে তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন । 
বদরসহ সবক'টি জিহাদে অংশগ্রহণ করেছেন । ইসলামের প্রথম মুআযযিনও তিনি | শেষবয়সে সিরিয়ায় 
অবস্থান করেন এবং ৬৩ বছর বয়সে দামেশকে ২০ হিজরিতে ইস্তিকাল করেন । তার কোনো সন্তান ছিল 
না। 
প্রাসঙ্গিক আলোচনা: সাধারণ মোজা, যেমন সুতি, নাইলন বা উলেন মোজার উপর মাসহ করা জায়িয 
নয়। হাদিসে রাসূল কিংবা আসারে সাহাবা কোথাও এ জাতীয় মোজার উপর মাসহ করার অনুমতি নেই। 
তাই এরূপ মোজার উপর মাসহ করলে উযু হবে না। 
এবার আসা যাক, উপরিউক্ত হাদিসে 'জাওরাব'র উপর মাসহ করার যে কথা বর্ণিত হল তার ব্যাখ্যা কী? 
প্রথমে 'জাওরাব'র অর্থ জেনে নেয়া দরকার । ০১১» আরাবি শব্দটি ফারসি ১১ থেকে সংগৃহিত। 
০০১১৪ শব্দটি ৬ ১১ থেকে নির্গত । যার অর্থ পায়ের কবর । আর “জাওরাব' বলা হয় এমন চামড়ার 
মোজাকে যা তীব্র শীতের সময় চামড়ার মোজার উপর পরা হয় । কারো মতে, ‘জাওরাব’ হচ্ছে পশম দ্বারা 
প্রস্তুত পায়ের গরম মোজা । বস্তুত “জাওরাব' শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয় । সুতা, উল, রেশম প্রভৃতি 
দ্বারা প্রস্তুত মোজাকে যেভাবে “জাওরাব' বলা যায়, তেমনিভাবে চামড়ার বিশেষ প্রকার মোজাকেও 
'জাওরাব' বলা যায় । আবার চামড়া ছাড়া অন্য কিছু দ্বারা প্রস্তুত জাওরাবকে দু'ভাগে ভাগ করা যায় । ১. 
রাকিক তথা পাতলা ২. সাখিন তথা গাঢ় ও পুরু । যে জাওরাবে চামড়ার মোজার তিন বৈশিষ্ট্য (১. 
অনবরত হাটা যায় ২. উধা ছাড়া এমনিতেই সোজা থাকে ৩. ভিতর দিক দেখা যায় না এবং পানি 
ভিতরে পৌছে না) পাওয়া যায় তাকে ফিকহের পরিভাষায় 'সাখিন' বলে । আর যে জাওরাবে ওই 
বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় না তাকে ‘রাকিক’ বলে । আবার “সাখিন' হওয়ার সাথে সাথে যদি জাওরাবের 
কেবল নিচের দিকে চামড়া জড়ানো থাকে তাহলে এমন জাওরাবকে “মুনআল' বলা হয় । আর উপর-নিচ 
উভয় দিকে চামড়া জড়ানো জাওরাবকে 'মুজাল্লাদ' বলা হয় । 
'জাওরাব'র উপর মাসহের হুকম: “মুজাল্লাদ' ও “মুনআল' জাওরাব “খুফফাইন' তথা চামড়ার মোজার 
পর্যায়ভুক্ত- এতে কোনো সন্দেহ নেই। আর “জাওরাবে রাকিক' চামড়ার মোজার পর্যায়ভুক্ত নয় 
নি:সন্দেহে । “মুজাল্লাদ' ও “মুনআল' নয়; কেবল “সাখিন' জাওরাব চামড়ার মোজার পর্যায়ভুক্ত কি না- 

আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৯৪ 


www.almodina.com 











এতে মতানৈক্য রয়েছে । ১. কাফিয়ি ও মালিকিদেও অনেকের মতে কেবল “সাখিন' হলে মাসহ জায়িয 
হবে না। ইমাম আবু হানিফা রাহ. থেকেও অনুরূপ অভিমত পাওয়া যায় । ২. ইমাম মালিক রাহ. থেকে 
একটি অভিমত এমনও পাওয়া যায় যে, কেবল 'মুজাল্লাদ'এ মাসহ জায়িয । ৩. ইমাম আহমদ রাহ. 
ইমাম আবু ইউসুফ রাহ, এবং ইমাম মুহাম্মাদ রাহ.'র মতে কেবল “সাখিন' হলেও মাসহ জায়িয হবে । 
ইমাম আবু হানিফা রাহ.ও জীবনের শেষ দিকে এ অভিমত পোষণ করেছেন । আর এ অভিমতের উপরই 
হানাফিদেও ফতওয়া । 
উপরিউক্ত আলোচনা থেকে বুঝা গেল যে, জাওরাবের উপর মাসহ সহিহ হওয়ার জন্যে সকল মুজতাহিদ 
ইমাম জাওরাবদ্বয় ‘সাখিন’ হওয়ার শর্ত আরোপ করেছেন । কেউ আবার “মুজাল্লাদ' বা 'মুনআল' হওয়ার 
শর্ত লাগিয়েছেন । মুহাদ্দিস আবদুর রাহমান মুবারকপুরি রাহ. বলেন, “ইমামগণ এ শর্তগুলো এ জন্যই 
আরোপ করেছেন যাতে জাওরাবছয় চামড়ার মোজার পর্যায়ভুক্ত হয় এবং চামড়ার মোজার উপর মাসহ 
করার হাদিসগুলোর আওতাধীন এসে যায় ৷” (তুহফাতুল আহওয়াযি) 
মোটকথা, চামড়া ছাড়া অন্য কিছুর মোজা যদি চামড়ার মোজার বৈশিষ্ট্যপূর্ণ না হয় তাহলে এমন মোজার 
উপর মাসহ করা জায়িয নয়- এতে সব মুজতাহিদ ইমাম একমত ৷ কারো কোনো দ্বিমত নেই । অতএব, 
সর্বপ্রকার মোজার উপর মাসহ করাকে বৈধ মনে করা সম্পূর্ণ ভিত্তিহীন । এ সম্পর্কে মওদৃদি সাহেব এবং 
সালাফিদের মত কী এবং তাদের খ-ন বিষয়ে জানতে হলে শায়খুল ইসলাম আল্লামা তাকি উসমানি দা. 
বা. এর এ সংক্রান্ত প্রবন্ধটি (ফিকহি মাকালাত) এবং মুফতি মাও. আবুল কালাম যাকারিয়া দা. বা. এর 
“প্রচলিত মোজার উপর মাসহ করা বৈধ নয় কেন?” পুস্তিকা দু'টি অধ্যয়ন করতে পারেন । এ দু'টির 
আলোকেই এখানে কিছু কথা পেশ করা হল । 
০, বিশেষ বিশেষ জাওরাবের উপর মাসহ করা কোনো কোনো ইমামের মতে জায়িয হলেও জুতার 
উপর মাসহ জায়িয বলে কোনো একজন ইমামেরও অভিমত পাওয়া যায়নি | ---------------- 
ইসতি*নাস: আল্লামা আবদুর রাহমান মুবারকপুরি রাহ. বলেন, “বিচার-বিশ্লেষণের পর আমার সিদ্ধান্ত এই 
যে, সাধারণ মোজার উপর মাসহ সম্পর্কে এমন কোনো মারফু' হাদিস পাওয়া যায় না, যাতে 
মুহান্দিসগণের আপত্তি নেই । (তুহফাতুল আহওয়াষি, ১/৩৯৯) 
50) এ প্রো ০৪০৭ 
অধ্যায়-৫২ : --- উপর মাস্হ 
৬৬ USGI 2৭9 সা এও dl PE ৩৬ oF SE) edly লতি Al 33 তা 
০১১৮ 04 35913 Spal se El 0৬০১ ৮০০ এগ dl এ এ ০৪ ৬) 
| ও EU 
১৩৩ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমার একহাতের কজি ভেঙ্গে গিয়েছিল, আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি আদেশ করলেন, আমি যেন পঠ্টির 
ওপর মাসহ করে নিই । (সুনানে ইবনে মাজাহ) আর এ; হচ্ছে হাতের তালুতে হাতের অগ্রভাগের জোড়া 
(কজি)। 
হানাফিয়্যাহ # ৯৫ 


www.almodina.com 


গ্রস্থপরিচিতি : “আল মা"রিফা' এটি ইমাম বায়হাকি রাহ. (মৃ. ৪৫৮ হি.) কতৃক রচিত । পূর্ণনাম 
মা'রিফাতুস সুনানি ওয়াল আসার । হাদিস ও আসারে সাহাবা থেকে শাফিয়ি মাযহাবের দলিলগুলো এ 
গ্রন্থে উপস্থাপিত হয়েছে। তাজুদ্দিন সুবকি রাহ. বলেন, . 5৬৮ 4৪ 4৮ ৬ 3 “শাফিয়ি মাযহাবের 
কোনো ফকিহ এই কিতাব থেকে অমুখাণেক্ষী হতে পারেন না ৷” (আর রিসালাতুল মুসতাতরাফা, পৃ. ৩৪) 


ও (৬ সপ ৩ 9৬০ ০৩০ ০০ এ ৩০৪৮ HUG সত ০৪ এ এ ১05 8 5১ NE 
Los) ৬৫ bad 5 189 2B ও 2) এ ১৫ 255 এজন ICS ০2৭) 
:0 WL 7৮৮৮9 ale di ৩৮ পে এডি ৩৭৪ LB 45৩4 058 ৫ ৬৮ ১৬ ৩4) 
PE 0 এও ৫ এ ON LAN 54০ Ug 11 নস 185 খা এ. ও (5 45 
এল ১০০০৯) ৬6 ভা তি ৪ ৩৮ Sl of ৬৩ তি) al 
০১০) 4১৮৮ এ ০১৩ ৬ শিখা নিত ও ৬০৮ ৮ চেল ০৯:৩০) ও sgl JU 
-8এ। 
১৩৪ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা এক সফরে বের হলাম । এক ব্যক্তির 
মাথায় পাথর লেগে মাথা আঘাতপ্রাপ্ত হয়ে গেল । অতপর তার স্বপ্নদোষ হলো এবং সাথীদেরকে বলল, 
আমার জন্যে তায়াম্মুমের সুযোগ আছে বলে তোমরা মনে কর? তারা বলল, আমরা তোমার জন্যে সুযোগ 
আছে বলে মনে করি না; তুমি তো পানি ব্যবহার করতে সক্ষম! তিনি বলেন, লোকটি গোসল করে নিল 
এবং মারা গেল । আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম তাকে 
এবিষয়ে অবগত করা হলে তিনি বললেন, তারা তো লোকটিকে মেরে ফেলল, আল্লাহ তাদেরকে মেরে 
ফেলুন তারা যখন জানে না তো জিজ্ঞেস করলো না কেন? মূর্খতার উপশম হচ্ছে প্রশ্ন করা । তার জন্যে 
এতটুকু যথেষ্ট ছিল যে, সে তায়াম্মুম করবে এবং তার যখমের স্থানে কাপড় পেচিয়ে মাসহ করে নিবে 
আর বাকি শরির ধৌত করবে । (সুনানে আবু দাউদ) 
বায়হাকি রাহ. ‘আল মা'রিফা'এ বলেন, এ হাদিসের সনদে কিছুটা ইখতিলাফ থাকলেও এ ব্যাপারে বর্ণিত 
হাদিসগুলোর মধ্যে এটাই অধিক বিশুদ্ধ । (শারহুন নুকায়া) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৯৬ 


www.almodina.com 


সিএ bse BT, elf ৪১৩ lf এেস্থো 5৪7০ 
অধ্যায়-৫৩ : হায়যের সর্বনিম্ন মেয়াদ তিন দিন এবং সর্বোচ্চ মেয়াদ দশ দিন 

৯) ৮০ dl ৩.০ al ঠা we shi) dail এ ৩৪ (০০) ও 1250 ৪9), 
এ ১) 98 কৃ 2৮৪ BK, ৮ Ty SN ly Kl 2১] aiid) ধুম du 

Sad Uns এ in এ) ৭0562 ০] ২৮৪ ৮৪) ০৪ ool 
১৩৫ । হযরত আবু উমামা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
কুমারী ও বিবাহিতা মহিলার হায়যের সর্বনিম্ন মেয়াদ হচ্ছে তিনদিন, আর সর্বোচ্চ মেয়াদ হচ্ছে দশদিন । 
যখন এর থেকে বৃদ্ধি হয়ে যাবে তখন তা ইসতিহাযা গণ্য হবে । (মু'জামে তাবারানি, সুনানে দারাকুতনি) 
দারাকুতনি বলেন, আবদুল মালিক মাজহুল (অজ্ঞাত) আর হাদিসের ক্ষেত্রে আলা ইবনে কাসির যয়িফ 
(দুৰ্বল) । 
Loy dsc 6251) 6 ৯৯০ aril এম 265৮ Sl on ১১ ০৪ ৪১৪ ১১১ AN 

০0 এটা 2৫ at ০০৮৪১ ০০৬০ ০ এ এক 

১৩৬ । হযরত ওয়াসিলা ইবনুল আসকা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, হায়যের সর্বনিম্ন মেয়াদ হচ্ছে তিনদিন, আর সর্বোচ্চ মেয়াদ হচ্ছে দশদিন । (সুনানে 
দারাকৃতনি) দারাকুতনি রাহ. মুহাম্মাদ ইবনে মিনহালের জাহালাত (অজ্ঞাত) এবং মুহাম্মাদ ইবনে আহমদ 
ইবনে আনাসের দুর্বলতার কারণে এ হাদিসটি যয়িফ বলে মন্তব্য করেছেন । 
সাহাবি পরিচিতি: হযরত ওয়াসিলা ইবনুল আসকা’ রাযি. । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
হাবুকের দিকে জিহাদের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি ইসলাম গ্রহণ করেন । আহলে সুফফা'র একজন । 
তিন বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমাত করেছেন । বসরায়, তারপর সিরিয়ায় তিনি 
অবস্থান করেন । সর্বশেষ বাইতুল মাকদিসে স্থানান্তরিত হয়ে যান এবং সেখানেই ১০০ বছর বয়সে তিনি 
ইন্তিকাল করেন । 


ক ১৩ Lam) [49 দিত & ৩ এল ৮ চান ০ এসএ) এ দত ol 593 ০৭ 
i, জনি ওক rl ০১১৬ 5 ০১৪১ 2৩) 24) 255 iy 23 24) 

oy on এত 3১০৯ ৬৯০০ 9৬১ ০ ০০৪ 
১৩৭ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হায়য 
তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয় ও দশ দিন হতে পারে । যদি দশ দিন থেকে বেড়ে যায় তাহলে তা 


ইসতিহাযা গণ্য হবে । ইবনে আদি ‘আল কামিল'এ হাসান ইবনে দিনার'র কারণে হাদিসটিকে মা'লুল 
আখ্যায়িত করেছেন । হাদিসটি জিলদ ইবনে আইউব'র সূত্রে প্রসিদ্ধ । (আল কামিল; ইবনে আদি) 





আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৯৭ 


www.almodina.com 


gh ply দত dle এ ০৪ he on ১৬৬ ০৬ ০ এ) এ ৬৭ onl 333-1 
০2) বা এ on ais ২৪০১ এ ৬৪০৯ 3৯ ১) কা 236 033 
eo তি ৫ ? ৮ 
০০৭ on ০০ ঘা 055 508৮ ৮৪ ০০০৮১ ০৪ dil ৪ ০৬০ ০ এ i 
0846 dial 

১৩৮ । হযরত মুআয ইবনে জাবাল রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
করেন, তিনদিনের কম হায়য হয় না। এভাবে দশদিনের বেশিও হায়য হয় না। ইবনে আদি 


কামিল'এ মুহাম্মাদ ইবনে সাঈদ শামি'র কারণে এই হাদিস যয়িফ বলে মন্তব্য করেছেন; 
তাকে হাদিস জালকরণের দোষে দোষিত বলেছেন । (আল কামিল; ইবনে আদি) 










সাহাবি পরিচিতি: হযরত মুআয ইবনে জাবাল রাযি. । উপনাম আবু আবদুল্লাহ আল আনসারি । 
বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। দ্বিতীয় বাইআতে আকাবায় অংশগ্রহণকারীদের একজন । বদরসহ 
সবক'টি জিহাদে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনে কাযি ও 
মুআল্লিম হিসেবে প্রেরণ করেন । হযরত উমার রাযি. সিরিয়ায় আবু উবায়দা ইবনুল জাররাহ রাযি.'র পর 
তাকে গভর্নর নিযুক্ত করেন। ওই বছরই ১৮ হিজরিতে “তাউনে আমওয়াস' এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ, 
করেন । তখন তার বয়স ছিল ৩৬ বছর । 


al ০৮ এপ এ dil ৩০১ EX এপ এরা ০৪ জজ 08) এ ৬১৪ ol 3১০) ৭ 
Up ০১৪ Lod paid cule By 82১০ 4১91১ ৩১৩ asd BH 1০00 ale di এ 
dl ১১ এ EL ০৬০৮৪ 1৪০৪১: 
চিত নল লন সী: ০ 220৮০ গন ব্রন 
করেন, হায়যের সর্বনিম্ন মেয়াদ হচ্ছে তিনদিন, আর সর্বোচ্চ মেয়াদ হচ্ছে দশদিন । এবং দুই হায়যের 
মধ্যবর্তী সর্বনিম্ন সময় হচ্ছে পনেরদিন । ইবনুল জাওষি রাহ. “আল ইলালুল মুতানাহিয়'এ সুলায়মান (যার 
উপনাম) আবু দাউদ নাখায়ি'র কারণে হাদিসটিকে যয়িফ আখ্যায়িত করেছেন । 
গ্রন্থ পরিচিতি : “আল ইলালুল মুতানাহিয়া' এটি আল্লামা ইবনুল জাওষি রাহ. কতৃক রচিত । পূর্ণনাম আল 
ইলালুল মুতানাহিয়া ফিল আহাদিসিল ওয়াহিয়া (তিন খ-)। তবে তীর এ গ্রন্থের ব্যাপারে উলামায়ে 
কেরাম সতর্ক করেছেন এবং অনেক ক্ষেত্রে তার মতামত বিশুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৯৮ 


www.almodina.com 


Ey ৬৪ Laie ৬ 05 ০৬ Jus dil ৬৪১ ০৪ ০৮ আও ০৪ ০১০১৬ ৬৪০] 3১০5 
os ৬৫১ ১1)15৬ ০০৯৪ 
১৪০ । সাবিতের সূত্রে হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, শুরু থেকে দশদিন পর্যন্ত মহিলা 
হায়যগ্রস্ত গণ্য হবেন। এথেকে যখন বেড়ে যাবে তখন তিনি ইসতিহাযাগ্রস্ত গণ্য হবেন। (সুনানে 
নারাকুতনি) 
৬ Looms Bl 04893 U8 ০৪ ৬৬ di 2) pil এ on ০৬ ০৪ এ 3) - \£) 
পাল EI BU 2০ ৩৯9 ৪০০ Ms Gr ৪১০ Ny cmp 338 
১৪১ । হযরত উসমান ইবনে আবুল আস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, একাঁদুই/তিন থেকে দশদিন 
পর্যন্ত মহিলা ইসতিহাযাগ্রস্ত গণ্য হবে না । আর যখন দশদিনে পৌছে যাবে (এবং রক্তপ্রবাহ অব্যাহত 
থাকবে) তখন তিনি ইসতিহাযাগ্রস্ত গণ্য হবেন । (সুনানে দারাকুতনি) 
ail 240 ৮৯ dis & ৩৯১ এ pia gf on ০০৯ OF পথ of এ ১১, ১2 
০৮ ৭৯ ০৬১ এ) ০3৪ ২৮৮০] ঘট ৩৪ pul ৪০১৪ ০১৬ 
১৪২। হাসানের সূত্রে হযরত উসমান ইবনে আবুল আস রাখি. থেকে বর্ণিত তিনি বলেন, হায়যগ্রস্ত মহিলা 
যখন দশদিন অতিক্রম করে ফেলবেন তখন তিনি ইসতিহাযাগ্রস্ত মহিলার মত গণ্য হবেন; গোসল করে 
নামায আদায় করবেন । (সুনানে দারাকুতনি) এই উসমান একজন সাহাবি । 
সাহাবি পরিচিতি: হযরত উসমান ইবনে আবুল আস সাকাফি রাযি. । সাকিফ গোত্রের প্রতিনিধি দলের 
সঙ্গে ১০ হিজরিতে ২৯ বছর বয়সে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমাতে হাযির হন। 
তিনি তাকে তায়িফের গভর্নর নিযুক্ত করেন। উসমান রাযি. সেখানে রাসূলের জীবদ্দশায়, আবু বকর 
ব্রাযি'র খিলাফাতকাল এবং উমার রাযি.'র খিলাফাতের ২ বৎসর অবস্থান করেন । উমার রাযি, তাকে 
সেখান থেকে অব্যাহতি দিয়ে উমান ও বাহরাইনের প্রশাসক নিয়োগ দেন । শেষবয়সে বসরায় অবস্থান 
করেন এবং সেখানেই ৫১ হিজরিতে মৃত্যুবরণ করেন । 
সনদ পর্যালোচনা: ‘হাসান’ বলে বিভিন্ন তাবাকায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বুঝানো হয় । সাহাবিদের তাবাকায় 
হাসান বলতে হযরত হাসান ইবনে আলি রাযি.কে বুঝানো হয় । তাবিয়িদের তাবাকায় “হাসান' বলতে 
হযরত হাসান বাস্রি রাহ.কে বুঝানো হয়, হাদিস ও তাফসির গ্রস্থাদিতে তিনিই উদ্দেশ্য হয়ে থাকেন, 
বস্তুত এখানে তীকেই বুঝানো হয়েছে । আর ফিকহে হানাফিতে ‘হাসান’ বলতে ইমাম আবু হানিফা 
রাহ.'র শাগরিদ হাসান ইবনে যিয়াদ রাহ.কে বুঝানো হয় । 
প্রাসঙ্গিক আলোচনা: হায়যের সর্বনিম্ন মেয়াদের ব্যাপারে উলামায়ে কেরামের মতভেদ রয়েছে: হানাফিদের 
মতে সর্বনিয় মেয়াদ হচ্ছে তিন দিন-তিন রাত । তবে আবু ইউসুফ রাহ.'র দৃষ্টিতে দু'দিন এবং তৃতীয় 
দিনের অধিকাংশ সময় । ইমাম শাফিয়ি ও ইমাম আহমদ রাহ.'র মতে এক দিন-এক রাত । ইমাম মালিক 
ব্রাহ.'র মতে এর কোনো সময় নির্ধারিত নয় । এমনিভাবে হায়যের সর্বোচ্চ মেয়াদ নিয়ে মতবিরোধ 
রয়েছে । হানাফিদের মতে দশ দিন-দশ রাত ৷ ইমাম শাফিয়ি রাহ.'র মতে পনের দিন । ইমাম মালিক 
ক্লহ.'র মতে সতের দিন। আর ইমাম আহমদ রাহ. থেকে উপরিউক্ত তিন মতের ন্যায় কথা বর্ণিত 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৯৯ 


www.almodina.com 


রয়েছে। খারকি পনের দিনের বর্ণনা এবং ইবনে কুদামা দশদিনের বর্ণনা প্রাধান্য দিয়েছেন । এ উজ 
মাসআলায় হানাফিদের কিছু দলিল উপরে উপস্থাপিত হয়েছে । 
৯7৪ ভু ll 0৮ ০৬৪৫ 
অধ্যায়-৫৪ : “তুহর'র সর্বনিম্ন মেয়াদ পনের দিন 
EUS ৬ ৮৫৮ dw dil ৬৮১ oral GUY WYN ০০০ ৬ 
'শারহুন নুকায়া'এ রয়েছে: এ ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা হওয়ার কারণে । 
BUG af play ale dhe al ০৪ ৬ ৩৪ ভা ৩৪ এত 0 ১৬৬ 3১ By NET 
এ LDL 0 ০১৪ Uy ৪০৯৪ Ld এজ 2 ৬ এম) 42২৪ B25 ON as 
এ) 41০ 
১৪৩ । জা'ফর ইবনে মুহাম্মাদ তার পিতার সূত্রে দাদা থেকে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, হায়যের সর্বনিম্ন মেয়াদ হচ্ছে তিনদিন, আর 
মেয়াদ হচ্ছে দশদিন । এবং দুই হায়যের মধ্যবর্তী সর্বনিম্ন সময় হচ্ছে পনেরদিন। (আল 
মুতানাহিয়া) 
কাধি ইমাম আবুল আবক্ষাস হাদিসটি বর্ণনায় “আল ইমাম'এর উদ্ধৃতি দিয়েছেন । 
প্রাসঙ্গিক আলোচনা: তুহরের সর্বনিম্ন মেয়াদের ব্যাপারেও মতভেদ রয়েছে । ইমাম আবু হানিফা ও ইমাম 
শাফিয়ি রাহ. তথা জুমহুর উলামায়ে কেরামের মতে পনের দিন। ইমাম মালিক রাহ. থেকে 
পাচ/দশ/পনের দিনের মত বর্ণিত আছে, বরং এক বর্ণনানুযায়ী তার দৃষ্টিতে এর কোনো সময় নির্ধারিত, 
নেই। আল্লামা যায়লায়ি রাহ. বলেন, হায়য ও তুহরের মেয়াদ নির্ধারনের ক্ষেত্রে উপরিউক্ত হাদিসসমূহের 
মধ্যে কিছুটা দুর্বলতা থাকলেও একটি অপরটির সমর্থন করছে । আর একাধিক সূত্রে বর্ণিত হওয়ার কারণে 
এগুলো হাসান লি গায়রিহি'র পর্যায়ে, যা গ্রহণযোগ্য । (নাসবুর রায়া, ১/১৯১) 
all এমি Yl ০৬ ও ৪৩৮ ০০৫০৩ 
অধ্যায়-৫৫ : হায়যস্রস্ত মহিলা নামাযের কাযা করবে না 
০১০ একা 254৩ ৮ doc dil ৬৯১ ৪৪৬ 0 Hal Of gad ৪১৬০ ০৮ 5345 এ NEE 
shaky ৮৯০ and ০০৬ CI ৭5 to Hy EG ¢ ৬০০ এ ৬৯ 
এড aio of টি OY slid) ০৬ 05 ৯১ উপ ডালি ৬৬০ নত it এ 
BDL এও 3১ ১ 
১৪৪ । মুআযা আল আদাওইয়্যা থেকে বর্ণিত, জনৈক মহিলা হযরত আয়িশা রাযি.কে জিজ্ঞেস করলেন, 
হায়যের দিনগুলোর (ছুটে যাওয়া) নামায কি কাযা করতে হবে? তিনি বললেন, তুমি কি হারুরিয়্যা? 
আমাদের একেকজন হায়যগ্রস্ত হতো কিন্তু তাকে কাযার আদেশ করা হতো না। আবু ঈসা (তিরমিযি) 






আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১০০ 


www.almodina.com 


বলেন, এটি একটি হাসান সহিহ হাদিস । আর এটা সকল ফকিহের মত, তাঁদেও মধ্যে এ বিষয়ে কোনো 
মতবিরোধ নেই যে, হায়যগ্রস্ত মহিলা রোজার কাযা করবে, তবে নামাযের কাযা করবে না। (সুনানে ভিরিহি) 
শব্দবিশ্লেষণ: ২১০ এটা 9১১০ এর দিকে সম্পৃক্ত । সামআনি রাহ. বলেন, কুফা নগরী থেকে দু’ মাইল 
দূরে অবস্থিত একটি এলাকার নাম “হাররা' ৷ খারিজিরা সর্বপ্রথম এখানেই সঙ্গবদ্ধ হয়েছিল। এরাই 
হযরত আলি রাযি.কে শহিদ করেছে। তারা হায়যগ্রস্ত মহিলাদেরকে হায়য চলাকালীন সময়ের কাযা 
নামায আদায়ের জন্যে কঠোরভাবে নির্দেশ দিত । ইমাম নাওয়াওয়ি রাহ. বলেন, এখানে ইস্তিফহাম হচ্ছে 
SSG 
এনা ০১৯ ০৪ Ct ১ Lad এ LL on 
অধ্যায়-৫৬ : হায়যগ্রস্ত মহিলা এবং জুনুবি ব্যক্তির জন্যে মসজিদে প্রবেশ নিষিদ্ধ 

৩১ ie ৬০৩ ০5১5৪ GSI ০259) ৬ ৬১০) হত 035 pl sy) .) 85 
এলি এ] ৪ 8০১৩ একা 538 859১ ely le dl ৬০ ঝা 0১) এক ৩ ৬০ 0 dl 
এস) mgd UH 0 ০৮১ ৩০ (৷ এ ০১০৯7 tml op © on 1423 UU 

০৬ ২) od all এল 3 এনা ০০০ ola 14453 UWS ntl) Cd 
১৪৫ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে 
দেখলেন, তার সাহাবিদের ঘরসমূহের রাস্থা মসজিদের দিকে ফিরানো। তিনি ইরশাদ করলেন, এই 
ঘরগুলো মসজিদের দিক থেকে ফিরিয়ে দাও । তিনি ঘরে প্রবেশ করলেন, কিন্তু লোকেরা এব্যাপারে 
কোনো ছাড় আসবে এই আশায় কিছুই করলেন না । তিনি বের হয়ে বললেন, এই ঘরগুলো মসজিদের 
দিক থেকে ফিরিয়ে দাও; কেননা আমি জানাবাতগ্রস্ত ও হায়যগ্রস্ত কারো জন্যে মসজিদ (ব্যবহার করা) 
হালাল মনে করি না । (সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ) 

91091 CSS ww [sili 259] ad তে be ৪ ০৪ -৪৬ 
অধ্যায়-৫৭ : হায়য ও নিফাসপ্রস্ত মহিলাকে কাপড়ের নিচ দিয়ে ভোগ করা নিষিদ্ধ 

4৪ di so ঝা 0১০১ 0 EUG 4৪ Ji dl ৩৮১ 4৬০ on এ ৩৪ 395 pls) NEN 

558 3 b EY 1০০১ ale & ৩০ di ১১৬ (৬ এ) রি টা ৫৯ ৮০০৪ 
১৪৬ । হযরত আবদুল্লাহ ইবনে সা'দ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আমার স্ত্রী হায়যগ্রস্ত অবস্থায় তার কাছ থেকে আমার জন্যে কী 
হালাল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পায়জামার ওপর তোমার জন্যে 
হালাল । (সুনানে আবু দাউদ) 
সাহাবি পরিচিতি: এখানে হারাম ইবনে হাকিমের চাচা হযরত আবদুল্লাহ ইবনে সা'দ আনসারি রাযি. 
উদ্দেশ্য । দামেশকে বসবাস করেছেন । ইমাম বাগাবি রাহ. বলেন, তিনি এই হাদিস ব্যতীত আর কোনো 
হাদিস বর্ণনা করেছেন বলে আমার জানা নেই । 

আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১০১ 


www.almodina.com 


19 ৪৮৮ play দত dl ৬০ di 459 ঠ ২৬০ Jos di ৪৯১ ৪০৬ ০০ 0১ NEV 
এ ভা ০০০০৩ ৬০০০ 
১৪৭ । হযরত আয়িশা রাযি. থেকে সহিহ সনদে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাকে পাজামা পরার আদেশ করতেন এবং হায়য অবস্থায় আমাকে স্পর্শ করতেন । (সহিহ বুখারি) 
IH 0৬০৫০ So ০৯০৬ 2৯৬ ২ 0৬০55 ale dl ৪০০ of ale ওল ৪১ NEA 
১৪৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাজামা পরার আদেশ করা ব্যতীত তার কোনো স্ত্রীকে 
স্পর্শ করতেন না । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
5৬ di ৬৮ & ০৮১ ৬ ৯৮০ Uf im IG ৬৪ dos dl ৪৯১ ২৮৮ তি ০৪, 9৭ 
ule dl ০ dil 0১১ JB ৬ UU ০০০৪ CLG ০৬৮ খু খা এ ৮৮১ 
৮১ পতন 135 Mail এ ০০৮৬ ৩০৭৪ এ : Cl ভি oly 
১৪৯। হযরত উম্মে সালামা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সঙ্গে একই চাদরে শায়িত ছিলাম, ইতোমধ্যে আমার হায়য শুরু হয়ে গেলে আমি সরে 
গেলাম এবং আমার হায়যের কাপড় পরিধান করলাম । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, তোমার কি হায়য শুরু হয়ে গেছে? আমি বললাম, জী হ্যা । তখন তিনি আমাকে ডাকলেন এবং 
একই চাদরে শুয়ে পড়লাম ৷ (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
৬১১০ ০৮৮৪০ ০৩ 051 ৬৩7০৪ 
অধ্যায়-৫৮ : হায়যস্রস্ত মহিলার সঙ্গে ভক্ষণ এবং তার উচ্চিষ্টাংশ থেকে পান করা 
৩) ৬ Bll 09৮ ০৯ dl ৬৪ তু dn) ৮৪৮ ০৪ 0০৯ ০৪ SIG ০09 
০৩১ (০০) Bye 0) ০১৭১ ৪০১ ৮৮ dl ৪৩ & 0১5১ OF পি এ ৬০৬ ১ 
০৮১ ৬ Hd ৮০ এল 0০০ এড এন নি এ 050 ad পেত ৫ পা ৩৪ 
210০০ 050 LIED 5০ 52 Of 4৩ ৪ পরেও ৮8 1০৬ 43 53০ ০ ৪০ 
১৫০ । শুরাইহ হযরত আয়িশা রাযি.কে জিজ্ঞেস করলেন, মহিলা হায়য অবস্থায় তার স্বামীর সঙ্গে কি 
খেতে পারবে? তিনি বলেন,হ্যা। হায়য অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 
ডাকতেন এবং তিনি হাড় হাতে নিয়ে আল্লাহর শপথ নিয়ে বলতেন, অবশ্যই তুমি শুরু করবে, ফলে আমি 
হাড় চেটে রাখতাম আর তিনি তুলে নিয়ে তা চাটতেন এবং তীর মুখ হাড়ের ঠিক সেখানেই রাখতের 
যেখানে আমি মুখ রেখেছিলাম । অতপর পানির ক্ষেত্রেও আমাকে ডাকতেন আর তিনি পান করার আগে 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১০২ 


www.almodina.com 


আমার ওপর শপথ করে নিতেন, তাই আমি হাতে নিয়ে পান করে রাখতাম আর তিনি পান করতেন এবং 
পাত্রের ঠিক সেখানে মুখ রাখতেন যেখানে আমি মুখ রেখেছিলাম । (সুনানে নাসায়ি) 


ঢা ০15৬ 09 Laid চি ০৪-০৭ 
অধ্যায়-৫৯ : হায়ব্রস্ত মহিলা এবং জুনুবি ব্যক্তি কুরআনের কোনো কিছু পড়তে পারবে না 

PEE লিরিক Sot pg at চে ভা 151 

OTA ০৫ ৬৪ পে ২3 শপ f 33 UG 

১৫১ । হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

ইরশাদ করেন, খতুবতী নারী ও জুনুবি ব্যক্তি কুরআনে কারিমের কোনো অংশ তিলাওয়াত করতে পারবে 
না। (সুনানে তিরমিযি) 

1 lay ale di এত 1 ০59 ৩৬ 29 xe এ | ৬০) Gl ৩ Sl ৯১1০1 

Adi 3০৬ 05 ৬৪ STAN 

১৫২ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত 


ছাড়া সর্বাবস্থায় কুরআনে কারিম তিলাওয়াত করতেন । (সুনানে নাসায়ি) 
প্রাসঙ্গিক আলোচনা: জুমহুর 

পভ ৮ ঢা ০৫ Sb 0 ৮৪ 

অধ্যায়-৬০ :. অপবিত্র (উয়ু না থাকা) অবস্থায় ইচ্চানুযায়ী কুরআন থেকে পড়তে পারবে 
dl 0১১ ON 20৩ ০৬ dis ঞ ৩০১ ৩৮ ০৪ জা সপ) আখ dl ৬ এ] 0০ 
৩ ৬ UG Ast তে কিউ OTA ০৪ BASS SY If বিন ৪০০ ০৬ | এ 
১৫৩ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবত ছাড়া 
অন্য কোনো কিছু কুরআনে কারিমের তিলাওয়াত থেকে বিরত রাখতো না । ইমাম তিরমিযি বলেন, হাসান 
সহিহ । (সুনানে তিরমিযি) 
১১৮৬ 3] পা ০৮03 Gail চাও তাল ক -শ 

অধ্যায়-৬১ : নও দির বলি বিবাদ নাক 


[59] ০35 LAY) dow 4১৪ 
আল্লাহ তাআলার বাণী : পবিত্র ব্যক্তি ছাড়া কেউ এটা (আল কুরআন) স্পর্শ করতে পারবে না । (সূরা 
আল ওয়াকিআ : ৭৯) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১০৩ 


www.almodina.com 


.১/১ এপ 92১৯৮ Ny STAVES 22১০4195১০০] ale 4583 558 
১৫৪ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন কুরআনে 
কারিম স্পর্শ না করে । (সুনানে আৰু দাউদ) 
dl ০১১ FA এ৭ 2৭৩ তা ০ ৩৪ ০০০০১ (Bethy ৬ (জিনা 95 ০১1০5 
০৯৬ ০59 3 OTA চো 2৭৩ ০০ 41৮৮9 ale di এ 
১৫৫ ৷ হযরত হাকিম ইবনে হিযাম রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন আমাকে ইয়েমেনে পাঠলেন তখন ইরশাদ করলেন, পবিত্র অবস্থা ছাড়া তুমি কুরআনে 
কারিম স্পর্শ করবে না । (মুসতাদরাকে হাকিম) 
সাহাবি পরিচিতি: হযরত হাকিম ইবনে হিযাম রাযি. । উপনাম আবু খালিদ আল কুরাশি । উম্মুল মু'মিনিন 
খাদিজা রাযি.’র ভ্রাতুষ্পুত্র ৷ হাতির ঘটনার ১৩ বছর পূর্বে কা'বায় জন্মগ্রহণ করেন । প্রাক-ইসলামি যুগেও 
তিনি একজন সন্তান্ত মর্যাদাবান ব্যক্তি ছিলেন । মক্কা বিজয়ের বছর তিনি ইসলাম গ্রহণ করেন। ৫৪ 
হিজরিতে ১২০ বছর বয়সে মদিনায় ইন্তিকাল করেন । 
১৮০১০ ৬৪৩ এ ১৬ ২! OTA AY ES ৪৮০ ০৪৮ dl এ এ 0 4১25 
ed মন) এ US 
১৫৬ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাযমের চিঠিতে লিখেছেন, পবিত্র ব্যক্তি 
ছাড়া কেউ যেন কুরআনে কারিম স্পর্শ না করে । (বিদায়াতুল মুজতাহিদ) 
গ্রন্থ পরিচিতি : “বিদায়াতুল মুজতাহিদ’ এটি আল্লামা ইবনে রুশদ মালিকি রাহ. (মৃ. ৫৯৫হি.)'র 
তুলনামূলক ফিকহি আলোচনা সম্বলিত একটি সুন্দর গ্রন্থ । পূর্ণনাম বিদায়াতুল মুজতাহিদ ও নিহায়াতুল 
মুকতাসিদ । আল্লামা ইউসুফ বানূরি রাহ. মিশকাত জামাআতের হুঁশিয়ার ছাত্রদেরকে এ কিতাবটি পড়ার 
পরামর্শ দিতেন । এই কিতাব থেকে একাধিক মত রয়েছে এমন মাসআলাসমূহে মতভিন্নতার কারণ 
বোঝার ক্ষেত্রে ভাল সাহায্য পাওয়া যায় । (তালিবানে ইলমঃ পথ ও পাথেয়, পৃ. ৩৯১) 
ডি 220) ul এ! ০০৬ ৬৯১ 4১৬ ০ ০৬ 4455 ঞা ০৮ ৬)৬। ৬১ ev 
sw & 4 ০৮ 208 
১৫৭ । হযরত আবু ওয়াইল রাযি. থেকে বর্ণিত, তিনি তার সেবিকাকে হায়য অবস্থায় আবু রাযিনের নিকট 
পাঠাতেন আর সে মুসহাফের গিলাফ ধরে নিয়ে আসতো । (সহিহ বুখারি) 
সনদ পর্যালোচনা: হযরত আবু ওয়াইল রাহ. | নাম শাকিক ইবনে সালামা আল আসাদি । তিনি হযরত 
ইবনে মাসউদ রাযি.’র বিশিষ্ট শাগরিদ । কেউ কেউ তাকে সাহাবি বললেও হাফিয ইবনে হাজার রাহ. 
সেটা প্রমাণিত নয় বলে মন্তব্য কুরেছেন। অবশ্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ 
পেয়েছিলেন । ইবনে মাসউদ রাযি.'র ছেলে আবু উবায়দাকে জিজ্ঞেস করা হল, আপনার পিতার বর্ণিত 
হাদিস সম্পর্কে সবচে’ বড় জ্ঞানী কে? তিনি উত্তর দিলেন, আবু ওয়াইল । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১০৪ 


www.almodina.com 


15 OF 31113) al ৪৮৯৪ ও৯ ৪ দা 
অধ্যায়-৬২ : জুনুবি ব্যক্তি যখন ঘুমাতে চাইবে তখন উয়ু করবে 
৮3৮ dl এ GDN এ af ages Bos dil ৬০১ ০০ ৩৪ ০০৮ ৩৮ ০৪ ELAS 098 
শশা 14২ এ ভে tl ০ ৬৯৩ ৬৭০০৭ এ৩ 7৮191 গল 20৬ বল ১৯১ Ui pu 
৭ 
১৫৮। হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমাদের কেউ জানাবাতের অবস্থায় নিদ্রায় যেতে পারবে? তিনি ইরশাদ 


কুরলেন, হ্যা, যখন সে উযু করে নিবে । ইমাম তিরমিযি বলেন, এ বিষয়ে বর্ণিত হাদিসগুলোর মধ্যে 
উমার রাযি.'র হাদিসটি সর্বোৎকৃষ্ট এবং সর্বাধিক বিশুদ্ধ হাদিস । (সুনানে তিরমিযি) 
৯) 4143 2৪ ঞ এক এএ। 5৬ 25 উদ dos di ও) ৮৪৬ ০৪ ৬৯৪০ Noa 
৬১৩৮ 28 ৮ ঠা) Ls 
১৫৯ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবতের অবস্থায় 
পানি স্পর্শ না করেই নিদ্রায় চলে যেতেন । ইমাম তিরমিযি হাদিসটিকে যয়িফ আখ্যায়িত করেছেন । 
(সুনানে তিরমিযি) 
৬ ১১০৭। ৩৮ Bol পা ০৪ এ ঝা এ) এ 5 UT Jos dl ১ এসএ JEN 
এল এম ০ পথ ৮৮5 ile di এ০ di ০59 ০৬ sige এল di ৪০১ ০৪৬ 
ely Se Jol pT ip ৬৬০০১ ০৬ 
2৬০ । ইমাম মুহাম্মাদ বলেন, আমাদের নিকট আবু হানিফা, তিনি আবু ইসহাক থেকে, তিনি আসওয়াদ 
থেকে, তিনি হযরত আয়িশা রাযি. থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
পরিবারের সঙ্গে সহবাস করতেন, তারপর পানি স্পর্শ না করেই ঘুমিয়ে যেতেন । শেষ রাতে জাগলে তিনি 
পুনরায় করতেন এবং গোসল করতেন । (মুআত্তা মুহাম্মাদ) 
সনদ পর্যালোচনা: হযরত আবু ইসহাক সাবিয়ি রাহ, । নাম আমর ইবনে আবদুল্লাহ । হামাদানের “সাবি' 
পাত্রে তার জন্মা। হযরত উসমান রাযি.’র খিলাফাতের দু' বছর বাকি থাকতে তিনি জন্ম গ্রহণ করেন। 
হ্রব্ণ করেছেন । এবং তার কাছ থেকে ইমাম আবু হানিফা, সুফয়ান সাওরি, সুফয়ান ইবনে উয়াইনা রাহ. 
বরহুধ মনীষী হাদিস বর্ণনা করেছেন । ১২৮/১২৯ হিজরিতে তিনি ইন্তিকাল করেন । (তাহযিবুত তাহযিব) 


আদিল্রাতুল হানাফিয়্যাহ # ১০৫ 


www.almodina.com 


5 6৮৪) ০৮ ০৮105 ৮7 
18785 
অধ্যায়-৬৩ : মহিলার হাঁয়যের সর্বোচ্চ মেয়াদে রক্তপ্রবাহ বন্ধ হলে গোসলের আগেই তার সঙ্গে সহবাস 
k বৈধ 


এল 5 ০ pl (৮1 55১ 1] না এ পতল 1859) : এ dy 
৫৬ ১১১৬ ০5৩ 
মহান আল্লাহ তাআলার বাণী: “তোমরা হায়য় চলাকালে মহিলাদের থেকে দূরে থাকো ।” আর রক্ত বন্ধ 
হওয়ার সময়টা হায়যের সময় নয়, তাই মহিলা তখন হুকমগতভাবে পবিত্র হয়ে যাবে । 
০5155) 4540 By পে 3 1 
অধ্যায়-৬৪ : নিফাসের সর্বনিম্ন কোনো মেয়াদ নেই এবং তার সর্বোচ্চ মেয়াদ হচ্চে চল্লিশ দিন 
৩৪9 ৮১ ৪৮ ঝা ৬১০ dil 05) Of ৬ এ dl ৬৮১ uf ৩৪ হত ৩৮53) NUN 
EUS 05 785) SH OTN) ৬৬ 0) sid 
১৬১ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিফাসগ্রস্ত মহিলাদের 
জন্যে চল্লিশ দিন নির্ধারিত করেছেন, তবে যদি এর পূর্বে সে “তুহর” প্রত্যক্ষ করে ফেলে । (সুনানে ইবনে 
মাজাহ) . 
এ dl ৪০১০৮ of ade ০০ (ক) ws bly irl only 54১ 395 8053১ NAY 
AY cowl gf ৬৬ wl Alb ME ৮০১ ale dil এ০ sl ৪৮০ ০০ Ball ৩০৬ 45 
EUS 5০8৮0 sy 0) 
৬০ 16301 এ ৮০এএ। ১০০ 54০৪ 5০ ale &। এ এএ। WPL Y bd ও 535 pls 
১৬২ । হযরত উম্মে সালামা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় 
মহিলাগণ নিফাসের ক্ষেত্রে চল্লিমদিন অবস্থান করতেন, তবে যদি এর পূর্বে “তুহর” প্রত্যক্ষ করে 
ফেলেন । (সুনানে তিরমিযি) 
আবু দাউদ এক শব্দে অতিরিক্ত বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিফাসগ্রস্ত 


মহিলাকে নিফাস চলাকালীন সময়ে ছুটে যাওয়া নামায কাযা করার নির্দেশ দেননি । ইমাম নাওয়াওয়ি 
বলেন, এটি হাসান হাদিস । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১০৬ 


www.almodina.com 


Budi ০৪ একি 90 2 চপ এ ১৪ Cal ৮০৮ ৪ 
পন 5৪ ক BW এড 58০০৪ ৯১ 
অধ্যায়-৬৫ : হায়ষের সর্বনিম্ন মেয়াদ থেকে কম হলে কিংবা নবহায়য্স্ত মহিলার হায়যের সময় তথা দশ 
দিন থেকে বেশি হলে অথবা উভয় ক্ষেত্রে অভ্যাসের চেয়ে বেশি হলে তা ইসতিহাযা গণ্য হবে 
EX Lobel ও JG 84১ ৬ &। এ ON igs dos আ ৪৪) ৪৪৬ ০৪ ছা 
কা এ ৮ 1০৪ তি ৪৮ 027 এ এ ৪9০ 
১৬৩। হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিহাযাগ্রস্ত 
মহিলার ব্যাপারে ইরশাদ করেন, সে তার হায়যের দিনগুলোতে নামায ছেড়ে দিবে, অতপর একবার 
গোসল করবে । তারপর পরবর্তী হায়যের দিন পর্যন্ত উযু করতে থাকবে । (সন'জামে তাবারানি) 
7৮4১ ER dl ৬৮০ এ শি) ০৪ ৪ এ এ ৬৯) 2) 5 3১১, 035) “TUE 
১00৮৮1০094৬ oa gS LS ৬ BD GA EU DLA ES জলা 
sl rally) Do 
১৬৪ । হযরত সাওদা বিনতে যামআ রাযি. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেছেন, ইসতিহাযাগ্রস্ত মহিলা তার হায়যের দিনগুলোতে যাতে সে বসে থাকে নামায ছেড়ে 
দিবে। পরে একবারই গোসল করবে । তারপর প্রত্যেক নামাযের জন্যে উযু করতে থাকবে । (ম'জামে 
তাবারানি) 
২০০৭ BU op pd oly by এস pd Of ক০ =" 
অধ্যায়-৬৬ : রভধারিণী মহিলার হায়য হয় না এবং গর্ভধারিণী যে রক্ত দেখতে পায় তা ইসতিহাযা 
সত এ poi ৬৪ dos dl ৬৪১ Lie ০৪ ৬5540 Sy). ৭5০ 
১৬৫ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, গর্ভধারিণী মহিলার হায়য হয় না । (সুনানে দারাকুতনি) 
খে ০৪ Cad) ৫ © &॥ 01 gs dow ঝা ৬৮) ৮০৬ Hl ০৮ 02৪১0 IASI) 55 


05 ৬) 41০৬3 
১৬৬ । হযরত আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত, আল্লাহ তাআলা গর্ভধারিণী মহিলাদের 
থেকে হায়য সরিয়ে দিয়েছেন এবং রক্তকে সন্তানের রিযিক বানিয়েছেন । (উমদাতুল কারি; বদরুদ্দিন 
আইনি) 


IG AN G35 ৪৯১ ০45 Lai CULL) dw এড 05 এ শা 9১0৯৬ 
IGS ৫49০5 ০ ০ ০0০5 90) 249 Hac তা ও 09 পা 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১০৭ 


www.almodina.com 


কও 51590] ০৮: 2 Sf Gael ০০৬৭ 55) : 9 9৬ Esl & 29 
থা 19১ cp Ed ও ৩ম hdl Of se 
১৬৭ । যখন আল্লাহ তাআলার বাণী "তালাকপ্রাপ্তা মহিলাগণ নিজেদেরকে আটকিয়ে রাখবে তিন কুরু” 
অবতীর্ণ হল তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, যদি সে বৃদ্ধ বা ছোট হয়? তখন অবতীর্ণ হল- 
“ওই সমস্ত মহিলা যারা হায়য থেকে নিরাশ হয়ে গেছে" । তখন তারা বললেন, যদি সে গর্ভবতী হয়ঃ 
তখন অবতীর্ণ হল- “গর্ভবতী মহিলাদের ইন্দাত হল গর্ভপাত করা” । সুতরাং এ থেকে বুঝা যাচ্ছে যে, 
গর্ভবতী মহিলার হায়য হয় না এবং তার ইদ্দাত হায়য কিংবা তুহর দ্বারা গণ্য করা হয় না । (শারহুন নুকায়া) 
৪১০০ Js cy bys ool ৬১৮৪ 5৬ 
অধ্যায়-৬৭ : ইসতিহাযাগ্রন্ত মহিলা প্রত্যেক নামাযের ওয়াক্তে উযু করবে 
৩৫৩ ৬৪ dos ঞ ৩৪১ ৮০৬ ০৪ এ ৩ ৪১০৪ ৩ ৩ 2৮88 3১15 
pbc Bal 31181 055) ৪ 1 ৮০১ ale ঞা se জে এ! ০ 2 পা Ca £০৮৬ ৩০ 
০০০৭ ০৪5 0৮৮ DS ৬ এ olny ale Br 4০ &। 05১ 05 বিএ LS bt 5৬ 
এ dG 7৮০৯ JG ৬০ © pl ৬৬ ৬৮৯৪ 92193 Sal ৬০ এল CLG ১৪ 
২ ৩৪১ জে এ ৯৮০ YO তত নি :১৮ এ) 
১৬৮ । হিশাম তার পিতা উরওয়ার সূত্রে হযরত আয়িশা রাযি. থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ফাতিমা 
বিনতে আবি হুবাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আল্লাহর রাসূল! 
আমার ইসতিহাযা হতেই থাকে, ফলে পবিত্র হতে পারি না, আমি কি নামায ছেড়ে দিব? রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, এটা তো শিরা থেকে নির্গত রক্ত, এটি হায়য নয় । 
সুতরাং যখন হায়য আসে তখন নামায ছেড়ে দিবে আর যখন চলে খায় তখন শরির থেকে রক্ত ধোয়ে 
ফেলবে এবং নামায পড়তে থাকবে | হিশাম বলেন, আমার পিতা উরওয়া বর্ণনা করেছেন, (হাদিসে 
রয়েছে) অতপর তুমি প্রত্যেক নামাযের জন্যে উযু করতে থাকবে পরবর্তী এই সময় (হায়ঘ) আসা পর্যন্ত । 
(সহিহ বুখারি) টু 
20৬ 44১3 54 dl ৩৮০ পরে ঢা এপ ৩৪ জা ৩ জিও 0 ভন ৩৪ ভিড 0৮১১ ০5৭ 
এ) 6৯53 Dos এএ sy J আভা এ LS ES তা 
cy ভি: টু এও ৪ ০২ উঠা ০ ও 53) ৬) এ তা &1 UE 


১০৩৪ 
১৬৯। আদি ইবনে সাবিত তার পিতার সূত্রে দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসতিহাযাগ্রস্ত মহিলা তার হায়যের দিনগুলোতে নামায ছেড়ে দিবে । পরে 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ১০৮ 


www.almodina.com 





গোসল করবে এবং প্রত্যেক নামাযের জন্যে উযু করতে থাকবে, রোযা রাখবে এবং নামায আদায় 

করবে । (সুনানে ইবনে মাজাহ) 

ইবনে কুদামা “আল মুগনিগতে বলেন, ফাতিমা বিনতে আবি হুবাইশের হাদিসের কোনো বর্ণনায় এই শব্দও 

রয়েছে: তুমি প্রত্যেক নামাযের ওয়াক্ত সামনে রেখে উযু করবে । 

সনদ পর্যালোচনা: আদি ইবনে সাবিতের দাদার নাম হচ্ছে, আবদুল্লাহ ইবনে ইয়াযিদ আল খিতমি রাযি. ৷ 

গ্রস্থ পরিচিতি : ‘আল মুগনি' এটি আল্লামা ইবনে কুদামা হাম্বলি রাহ. (৬২০ হি.) কতৃক রচিত । আল্লামা 

ইযযুদ দ্দিন ইবনে সালাম রাহ. বলেন, কারো নিকট এই চারটি গ্রন্থ থাকলে সেগুলো তার জন্যে যথেষ্ট 

হয়ে যাবে । ১. বায়হাকি'র “আস সুনানুল কুবরা’ | ২. ইবনে হাযম'র ‘আল মুহাল্লা' । ৩. বাগাবি'র 

'শারহুস সুন্নাহ' । ৪. ইবনে কুদামা'র “আল মুগনি' । (ফায়যুল বারি, ২/২৭২) বস্তুত “আল মুগনি' ফিকহে 

হাম্বলির নির্ভরযোগ্য একটি উৎসপ্রস্থ ! এবং ইবনে কুদামা রাহ. হাম্থলি মাযহাবের সবচেয়ে বড় আলিম 

হিসেবে পরিচিত । আল্লামা ইউসুফ বানূরি রাহ. বলেন, ২5 ৬ 5০4৯1 ৯২০০ ৩ ৩০ LG ০৮ 5 

এ খা এ এ 4৯১ ৮১৪ ৫১৬ 44৪ “ইবনে কুদামা হাম্বলি মাযহাবের ক্ষেত্রে ইবনে তাইমিয়া 

থেকেও বড় আলিম । স্বয়ং ইবনে তাইমিয়া বলতেন, আওযায়ি'র পর শামে ইবনে কুদামা'র মতো আর 

কেউ প্রবেশ করেননি ৷” (মাআরিফুস সুনান, ৫/৯, ৩/১৮৫, ৫/৩৭) 

এ ০৪ 5১০৮ ০% 6০৯৯ ০৪ এ dl 2) এপ Hf S95 2৮) pa) Tr ১০৬7 

iY oF NE ৩৭ LL JG ply ale & এ এনা 012৬ এজ di ৬৯১ ৮৪৬ ০৮ 
Mei 

১৭০ । আবু হানিফা হিশাম থেকে, তিনি স্বীয় পিতা উরওয়া থেকে, তিনি হযরত আয়িশা রাযি, থেকে 

নামাযের ওয়াক্ত সামনে রেখে উযু করবে । (মুখতাসারুত তাহাবি) 

৬১১১ ১১/1১ TLS ৬০ Hd iS ped SU 1A 
অধ্যায়-৬৮ : নাপাকি থেকে কাপড়, শরির ইত্যাদি কীভাবে পাক করা যাবে? 
০০ dl ৮০ SH dL HA ৩৪৬ এড ৬৪০ dos dil ৬০) ০৫ ঞো ৩৪ Uf ০৪95৭ 
৭৩৬ 4০০৩ 5 E55 UG (০ CS এপ ৩৩০ ৬৪ mas ০৭৮ 9] ০ 043 


13 55 


এ ও পরী) ৮৭০১১ ১১১ ply ০3 ৩0৬ ar pf এক ও don 
১৭১ । আসমা বিনতে আবু বকর রাযি. বর্ণনা করেন, জনৈক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আমাদের কোনো মহিলার কাপড়ে হায়যের রক্ত লেগে যায় তখন সে 
কী করবে? তিনি ইরশাদ করলেন, সে তা (রক্ত) খুচিয়ে তুলবে, তারপর পানি দিয়ে তা ঘর্ষণ করে ধৌত 
করবে এবং তাতে নামায পড়তে পারবে । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ১০৯ 


www.almodina.com 


সাহাবি পরিচিতি: হযরত আসমা বিনতে আবু বকর রাযি. তার উপাধি হচ্ছে ‘যাতুন নিতাকাইন' । 
হিজরতের রাত্রিতে তিনি স্বীয় ফিতা দু'টুকরো করে এক টুকরো দিয়ে দস্তরখান এবং অন্য টুকরো দিয়ে 
পানির মশক বেঁধেছিলেন-এজন্যেই তাঁকে 'যাতুন নিতাকাইন' বলা হয় । ইসলামের প্রথমদিকে মাত্র 
সতের জনের পর তিনি মুসলমান হন। তিনি হযরত আয়িশা রাযি. থেকে দশ বছরে বড়। স্বীয় পুত্র 
আবদুল্লাহ ইবনু যুবাইর রাযি.'র শাহাদাতের দশ/বিশ দিন পর ৭৩ হিজরিতে ১০০ বছর বয়সে তিনি ইস্তি 
কাল করেন। 


৩৮৮১ ০৪ di এপি di ৮5 CIC ie এন dil ৩০১ ০ ০৪ তাত তা ০০১৮৭ 
Sly ১35 pf ০৯35১ sles 9১ 2 পতি HSCEI) Ed ১ [2 
৬ 01) 
১৭২। উম্মে কায়স বিনতে মিহসান রাযি. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে কাপড়ে থেকে যাওয়া হায়যের রক্ত সম্পর্কে জিজ্ঞেস করলেন । তিনি ইরশাদ করলেন, এক 
টুকরো কাঠ দিয়ে তা খুচিয়ে তুলবে এবং বরইপাতা মিশ্রিত পানি দ্বারা তা ধোয়ে ফেলবে । (সুনানে আবু 
দাউদ, সুনানে নাসায়ি, সুনানে ইবনে মাজাহ) 
সাহাবি পরিচিতি: হযরত উম্মে কায়স বিনতে মিহসান রাযি. । তিনি উন্ধাশা রাযি.'র বোন । প্রথমদিকে 
ইসলাম গ্রহণকারী । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বাইআত করেছেন এবং মদিনায় 
হিজরত করেছেন । 
ll ০ Ws এ & ৬৮১ ৪৬ 40 24৩ ০৪ Jos ঞ ৬৯১ ১০৪ ০ ০৬০০ ০৪ NY 
Sal এ] ERG ০০3 ale dle & ০১১ ০০৯ ০ Lb ভগ 54৬ oy তল 


৪ Gin 44৯ Sl 25 
১৭৩ । সুলায়মান ইবনে ইয়াসার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আয়িশা রাযি.কে কাপড়ে 
লেগে যাওয়া বীর্য সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাপড় থেকে বীর্য ধোয়ে দিতাম আর তিনি নামাযের জন্যে বের হয়ে পড়তেন । অথচ 
তখনও তার কাপড়ে ধোয়ার চি] পরিলক্ষিত হতো । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
সনদ পর্যালোচনা: হযরত সুলায়মান ইবনে ইয়াসার রাহ. । উপনাম আবু আইউব । তিনি নবিপত্ধি হযরত 
মায়মুনা রাযি.'র আযাদকৃত গোলাম । হযরত আয়িশা, আবু হুরায়রা, ইবনে আবক্ষাস রাযি. প্রমুখ সাহাবি 
থেকে হাদিস শ্রবণ করেছেন। মদিনার প্রসিদ্ধ সাতজন ফকিহের মধ্য থেকে একজন। সিকাহ ও 
নির্ভরযোগ্য । ৯৪/১০৭/১০৯ হিজরিতে ইন্তিকাল করেন । 


০১১ ৮$ ৩ ভন এট ওল এও ge Jus ঞ ৬৪১ 8৪৬ ৩৪ 65558০81০০১ AVE 
dp ৩৬ dis dil ৬০) Lie ০৪ ১৪19 ৪৪৮ 21350 Fl 2) 4155 2৪ dS di 
4৩ ০৪০১ 

আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১১০ 


www.almodina.com 


১৭৪ । আসওয়াদ ও হাম্মাম হযরত আয়িশা রাযি. থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে বীর্য খুচিয়ে তুলে ফেলতাম । (সহিহ মুসলিম) আলকামা ও 
আসওয়াদের বর্ণনায় রয়েছে: অত:পর তিনি এই কাপড়ে নামায আদায় করতেন । 
৮০১5৮ & ০ dl 1১৮১ © এ ও) ০৫ ৮:95 ০5 এ di ৪৯১ এ ০০০১০ 
ও) 46 ৮ ২০০ le dil এ di 45) Horo JE এন এ 0556৩ alls এ 
&1 0১১ 017 du Gx 455 4585 45237 3 play 5৮ di ৬০ ঞ। ০১০ এও CS 
fly 5১4813 dd 1২৯ ০ গে Ely তন ১৬ 0 এ এ oles play ale di ৪০ 
১৩১1 UG ৯৮০১ ০৪৪ ঝা ৬০ di 0৯১ ০৩ LS 3 OTA ভন) Dally dl ১৭] এ 

৪০ ৩০৮ ale এ ৮৬ ০ fi od BB op 
১৭৫ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে বসা ছিলাম, ইতোমধ্যে একজন গ্রাম্যব্যক্তি এলেন এবং দীড়িয়ে মসজিদে 
প্শ্রাব করতে শুরু করলেন। সাহাবিগণ বললেন, থাম থাম । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে ধমক দিও না, তাকে (তার অবস্থায়) ছেড়ে দাও । তারা তাকে ছেড়ে 
দিলেন এবং লোকটি প্রশ্রাব করে নিল । অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে 
বললেন, এই মসজিদগুলো এধরনের কোনো প্রশ্রাব ও আবর্জনার এর উপযোগী নয় । এগুলো তো আল্লাহ 
তাআলার যিকর, নামা ও কুরআন তিলাওয়াতের জন্যে । রাবি বলেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এমতো কোনো কথা বলেছেন। তিনি বলেন, এবং তিনি সম্প্রদায়ের একজন 
লোককে আদেশ করলেন আর সে এক বালতি পানি নিয়ে সেখানে ঢেলে দিল । (সহিহ বুখারি, সহিহ 
মুসলিম) 

Hb 4৪ ০৬৪ 850] ৮৪5৭ 
অধ্যায়-৬৯ : চামড়া দিবাগাত দেয়া হলে তা পাক হয়ে যায় 
:458 ৮4১ ake dl ৬৩ di 05০ Chass UB xe এ | ৪৯১ ০০৬ of & এল ০৪০1৭ 
০৮ 019) Hb 4৪ ৬৬১ ৪১ 

১৭৬ । হযরত আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, চামড়া যখন দিবাগাত দেয়া হয় তখন তা পবিত্র হয়ে যায়। 
(সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১১১ 


www.almodina.com 


| 0১০১৬ 58 CIWS HU ৬ Gis dil ৬০) BLD 5৬ এত GLAS 205 apy VV 
(০0:08 4 ৬ 59 54 28৩ ০১ আশ Ha dE ৮০১০৬ di এল 
১৭৭ । এবং তার থেকে বর্ণিত তিনি বলেন, হযরত মায়মূনা রাষি.'র এক দাসীকে একটি বকরি সদকা 
দেয়া হলে সেটা মারা গেল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার পাশ দিয়ে অতিক্রম করার 
সময় বললেন, তোমরা কেন তার চামড়া নিয়ে দিবাগাত দিলে না এবং তা থেকে উপকৃত হলে না? তারা 
বললেন, এটা তো মৃত! তিনি বললেন, তাকে শুধু ভক্ষণ করা হারাম । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
৬ 8৬ এ 5৬ EI olay ৮০ BY ৩০ এ 5১৬০ এএ & ৩১ ৯০ Gs NVA 
Hosp dy yl 05) ৫১০৩ So SB LI je 04৫ 
১৭৮ । হযরত সাওদা বিনতে যামআ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমাদের একটি বকরি মারা গেলে 


আমরা তার চামড়া দিবাগাত দিলাম, অতপর তাতে খেজুর ভিজিয়ে রাখতে থাকলাম ফলে এটা মশক 
হয়ে গেল । (সহিহ বুখারি) পূর্বে এর তাহকিক করা হয়েছে । 
৬৪ ০৮১খ 5১৬৮ ৮৮7৬ 
অধ্যায়-৭০ : শুকিয়ে যাওয়াই জমিনের পবিত্রতা 

she dl day এ এ পি এ উল ES ৫০ Lge এ খা ৬৯১ Ps ৩৪ NVA 
195 pl এক এ Hy Jy এ) TIS ০০৩১ je Us BES ৮০3 ৪৬ dl 

3915 pl 0033 EUS nbs ১৮ 
১৭৯ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
যুগে আমি মসজিদে ঘুমিয়ে যেতাম, তখন আমি অবিবাহিত যুবক ছিলাম । আর কুকুরগলো প্রশ্রাব করে 
দিত এবং মসজিদ দিয়ে আসা-যাওয়া করত । কিন্তু তারা এমন কোনো কিছু (পানি) ঢালতেন না। 
(সুনানে আবু দাউদ) 

2381 ৬৩ A oz এ১ pad ০৪ ২৬৭ ১৬৮ ০৪7৬) 
অধ্যায়-৭১ : জমিনে ঘর্ষণের দ্বারা দেহবিশিষ্ট নাপাকি থেকে মোজা পবিত্র হয়ে যায় 


Mel by 3) 256 af ry ade dl ৪৩ a of ৪৪ Jos dl ৬৯১ ৪৮০০৯ এ ০ NA 
CAL ০১১১৪০৪4৪৪৭ G3) 
পি ৬০৬ ৪ Ce 209) পবা) Ll only ০৬৮ 03 2312 Hol) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১১২ 


www.almodina.com 


১৮০ | হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
তোমাদের কেউ যদি তার মোজাছয় দ্বারা নাপাকি মাড়ি দিয়ে যায় তাহলে মাটিই তার পবিত্রকারী । 
সুনানে আবু দাউদ) ইমাম হাকিম বলেন, হাদিসটি মুসলিমের শর্তানুযায়ী সহিহ । 
4১35 als এ এ) ১8 ১555 all ৫৩ চকু আ Gis জ ৬৮১ ৬৮ ভা FAY 
3913 ply ৬১৬এ্। 92১৮৪ Lay Bn এ১ 0 
১৮১ | হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত, তোমাদের কেউ যখন মসজিদে আসে তখন সে যেন 
নৃষ্টি দেয়। যদি তার জুতাছয়ে কোনো ময়লা বা নাপাকি দেখে তাহলে তা যেন মুছে ফেলে এবং 
এগুলোতে নামায পড়ে নেয় । (শারহু মাআনিল আসার; তাহাবি, সুনানে আবু দাউদ) 
iol by 31:06 ৮৮5১ ade dil এ | 053 Of ৬ Jos ঞ ৬১ 5০০৯ এ ৩৪ NAY 
০৯১৪৮১৯ এ ০৬ Cll 4৩) & ০৪ 3313 ঠা 9১১5৮ এ ভোলা OG SSN এ 
৪ চপ টাল এ এ dl 
১৮২ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, তোমাদের কেউ যদি জুতা দিয়ে নাপাকি পদদলিত করে ফেলে তাহলে মাটিই তো তার 
জন্যে পবিত্রকারী । (সুনানে আবু দাউদ) “বাযলুল মাজহুদ'এ বলেছেন, আবু হুরায়রা রাযি.'র হাদিসটি 
হাসান । তাতে কোনো ত্রুটি নেই। 
গ্রন্থ পরিচিতি : “বাযলুল মাজহুদ ফি হাল্লি সুনানি আবি দাউদ’ এটি আল্লামা খলিল আহমদ সাহারানপুরি 
রাহ, কতৃক রচিত সুনানে আবু দাউদের আরাবি ব্যাখ্যগ্স্থ। তীর প্রিয় শাগরিদ, শায়খুল হাদিস আল্লামা 
চা রাং$ও সাজ ত্র সনি কর 
ds Lod Ye ০5 ০৪ -VY 
অধ্যায়-৭২ : শিকল সস BFP: 
2 IE 1173 ale di এ | 45১ এড UG xe এত di ৬০১ ৪5০৯ এ ০৪ NAT 
০০ of SHI 19) ০৬৫৮০ ডি 24১ খু 4১০ 3৩1 ৮৭৬ ble by wl 
৪ Jw dl ৬০) 
১৮৩ | হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, তোমরা প্রশ্রাব থেকে বেচে থাকো; কেননা সাধারণত কবরের আযাব তার কারণেই হয় । 
ইমাম হাকিম বলেন, বুখারি ও মুসলিম'র শর্তানুযায়ী । দারাকৃতনি এটাকে আনাস রাযি.'র সূত্রে বর্ণনা 
করেছেন । (মুসতাদরাকে হাকিম, সুনানে দারাকৃতনি) 
প্রাসঙ্গিক আলোচনা: এ ব্যাপারে ফুকাহায়ে কেরামের মতানৈক্য রয়েছে যে, + 9% ৮ এমন প্রাণীর 
ইপশাব পাক না নাপাক ? ইমাম মালিক, ইমাম মুহাম্মাদ ও ইমাম আহমদ রাহ.'র মতে পাক এবং ইমাম 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১১৩ 


www.almodina.com 





আবু হানিফা, ইমাম আবু ইউসুফ ও ইমাম শাফিয়ি রাহ.র মতে নাপাক । তবে ইমাম আবু হানিফা রাহ. 
এ মাসআলায় ইখতিলাফ থাকার কারণে এটাকে নাজাসাতে খাফিফা বলে মন্তব্য করেছেন । এখানে 
হানাফিদের সমর্থনে একটি দলিল পেশ করা হয়েছে। এ হাদিসে ব্যাপকভাবে পেশাব থেকে বেচে থাকার 
নির্দেশ দেয়া হয়েছে; কোনো প্রাণীর পেশাব নির্দিষ্ট করে দেয়া হয়নি। তা ছাড়া মুসনাদে আহমাদে 
সাহাবি হযরত সা'দ ইবনে মুআয রাযি.'র মৃত্যুও ঘটনা বিবৃত হয়েছে যে, দাফনের পর কবর তীকৈ খুব 
জোওে চাপ দিয়েছিল । এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণস্বরূপ 
বলেছেন যে, সাদ পেশাব থেকে পূর্ণরূপে বেচে থাকতেন না । সুনানে তিরমিঘিতে এসেছে, 4 J) এ 
Ul, ৮১4৭৬ এরা ৩০০ ১.৮ এ ৬০০ “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘জাল্লালা'র 
গোশত ভক্ষণ এবং তার দুধ পান করা থেকে নিষেধ করেছেন ।” “জাল্লালা' বলা হয় এমন প্রাণীকে যা৷ 
গোবর ইত্যাদি ভক্ষণ কও থাকে । বস্তুত এখান থেকেও সব ধরনের প্রাণীর পেশাব-পায়খানা নাপাক, 
প্রমাণিত হচ্ছে । আর ইমাম মালিক রাহ, প্রমুখ হাদিসে উরাইনা দিয়ে যে দলিল পেশ কণে থাকেন তার 
উত্তর হল, এটা বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য কিংবা আদৌ ওদেরকে পেশাব পান করার অনুমতি দেয়াই হয়নি, 
বরং দুধ পান আর পেশাবের ঘ্রাণ লওয়ার আদেশ করা হয়েছিল । 
Dl ০৮০৯ এ ৪ ৮৮৪7৮ 
অধ্যায়-৭৩ : দুধের শিশুর পেশাব 

০০৮ ০০ পর ০০১ এ di এ di 0৯9 তো এও ৬৪ এ dil ৬৮১ ৪৫৬ of 71/8 

Cdl ly ১৮০৪৪ JG 1S এল ০৪ 8১১৪ cn pln 933 50 55155 
১৮৪ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 
একটি শিশুকে নিয়ে আসা হলে সে তার ওপর প্রশ্রাব করে ফেলল । তিনি বললেন, এখানে তোমরা পানি 
ঢেলে দাও । হাদিসটি হিশাম ইবনে উরওয়া তার পিতার সূত্রে বর্ণনা করেছেন । তাহাবি এভাবে বলেছেন 
এবং তিনি হাদিসটি মুসনাদ হিসেবে উল্লেখ করেছেন । 
শব্দবিশ্লেষণ: ৬ 9! সাহাবায়ে কেরাম তাদের সন্তানাদিকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, 
খিদমাতে আসতেন; দুআ নেয়া, তাহনিক এবং বারাকাত হিসেবে তার পক্ষ থেকে নাম নির্ধারণ করার 
জন্যে । এই শিশুটির নামের ব্যাপারে মতভেদ রয়েছে: ইবনে উম্মে কায়স, হাসান, হুসাইন, আবদুল্লাহ 
ইবনুয যুবাইর, সুলাইমান (সালমান) ইবনে হিশাম প্রমুখের নাম উল্লেখ করা হয়েছে। প্রকৃতঅর্থে তারা, 
সকলেই তার কোলে প্রস্রাব করেছেন । কবি বলেছেন: 

195 483 ০৮ ৩৮ ০ এএচা এত mx ও du SB 
11 ও গর od তা ০13 te ও ০০ নি ১ 

(আওজাযুল মাসালিক, ১/৬৪৪) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১১৪ 


www.almodina.com 


৮3০০০ & এত ঞ ০9 এ CoS ৫০ GY পর ০৪ এ ঞো ডে ওলী ০০ ০45 
৯ ১ ও ৬৮ এ ৮4 OF Bl ১১9 ০০৬ 0৩ এ এ dl ৩১ ০০০ Ee 

৬১৩৪)  p 2 ৮৮ Cody or 
2৫৬ 0) 4220 45 tS 2 01 EUS OF 21 all ১১ পেন dp ES 01:১৬ J 


থা ad SSN এ ৬০ ৭০9 jedi Op 
১৮৫ । আবদুর রাহমান ইবনে আবি লায়লা'র সূত্রে হযরত আবু লায়লা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, 
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, ইতোমধ্যে হাসান রাযি.কে নিয়ে আসা 
হলো এবং তিনি প্রশ্রাব করে ফেলেন । তখন লোকেরা দ্রুত তাকে প্রশ্রাব বন্ধ করাতে চাইল । রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাতি! আমার নাতি! যখন তিনি প্রশ্রাব থেকে ফারিগ 
হলেন সেখানে পানি ঢেলে দিলেন । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
তাহাবি রাহ. বলেন, শিশুর প্রস্রাবের ক্ষেত্রে হুকম হচ্ছে ধৌত করা । তবে এ ধৌত করার ক্ষেত্রে পানি 
ঢেলে দেয়াই যথেষ্ট । আর মেয়ের প্রস্রাবের ক্ষেত্রে হুকম হচ্ছে ধৌত করা । (সমাপ্ত) অর্থাৎ এ ক্ষেত্রে পানি 
ঢেলে দেয়াই যথেষ্ট নয় । 
সাহাবি পরিচিতি : হযরত আবু লায়লা রাযি. | তার নামের ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে: বিলাল, 
বুলাইল, আওস, ইয়াসার ইত্যাদি । তিনি উহুদ এবং তৎপরবর্তী জিহাদগুলোতে অংশ গ্রহণ করেছেন । 
পরে কুফায় বসবাস করেন এবং হযরত আলি রাযি.’র পক্ষে বিভিন্ন যুদ্ধে শরিক হয়েছেন । সিফফিন যুদ্ধে 
শাহাদাত বরণ করেন । তার নিকট থেকে শুধু তার ছেলে আবদুর রাহমান হাদিস বর্ণনা করেছেন । 
প্রাসঙ্গিক আলোচনা: দুধের শিশুর প্রস্রাব নাপাক- এ বিষয়ে সালাফের ইজমা রয়েছে । অতএব তা 
কোথাও লাগলে নির্ধারিত নিয়মে ধৌত করতে হবে । আল্লামা নাওয়াওয়ি রাহ. বলেন, 
OY 05 ১ 3 সি ও ০১১৩ উ 3 জিন এ Jb SD জে ০ LAS 9 ১৯ এ ISU 0৯ তা 5 
Sl Jy lt ৬৬ sll tl ৮০ 
শিশু যে জিনিসের উপর প্রস্রাব করেছে তা পাক করার পদ্ধতি সম্পর্কে আলিমগণের মধ্যে মতভেদ 
রয়েছে বটে, তবে শিশুর প্রশ্রাব যে নাপাক- এ বিষয়ে কারো মতভেদ নেই । কোনো কোনো আলিম এ 
বিষয়ে উম্মাহর ইজমা বর্ণনা করেছেন ।' (শারহু মুসলিম, ৩/৫৪৩) 
তবে দুধের শিশুর প্রস্রাব থেকে পাকি হাসিল করার ব্যাপারে ইখতিলাফ রয়েছে । ইমাম আবু হানিফা ও 
ইমাম মালিক রাহ.'র মতে কন্যাশিশুর মতো প্রস্রাব লেগে যাওয়া জিনিস ধৌত করতে হবে, তবে 
ছেলেশিশুর প্রস্রাবের বেলায় বাড়তি গুরুত্বের প্রয়োজন নেই । ইমাম শাফিয়ি ও ইমাম আহমদ রাহ.'র 
মতে ধৌত করার প্রয়োজন নেই, পানি ছিটিয়ে দেওয়াই যথেষ্ট । বস্তুত তারা এ বিষয় সম্পর্কিত হাদিসে 
৯১৩৯ শব্দ দ্বারা দলিল পেশ করে থাকেন । কিন্তু প্রকৃত অর্থে -এই শব্দগুলোও ধৌত করার অর্থেও 
ব্যবহৃত হয় । সহিহ মুসলিমে রয়েছে, হযরত আসমা রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
হায়যের রক্ত লেগে যাওয়া কাপড় সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি উত্তরের এক পর্যায়ে বলেন, ৬০৯5 ৫1 

আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১১৫ 


www.almodina.com 


এই শব্দের অর্থ করতে গিয়ে ইমাম নাওয়াওয়ি রাহ. বলেন, এ... ভা অর্থাৎ ধৌত করবে । ইবনে হাজার 
আসকালানি ও ইমাম খাত্তাবি রাহ. বলেন, 4-। ৷ ৬ ৩ অর্থাৎ ০০; শব্দের অর্থ ধৌত করা; 
সুনানে তিরমিযিতে আসমা রাযি.'র হাদিসে 4+, শব্দ রয়েছে । আল্লামা মুবারকপুরি রাহ. বলেন, 44 
4০ ০৮ ভা অর্থাৎ এরপর পানি প্রবাহিত করে তা ধৌত করবে । 
মোটকথা' এখানে মনে রাখা দরকার যে, শিশু যখন সাধারণ খাবার গ্রহণ করতে আরম্ভ করে তখন তার 
পেশাবও অন্যান্য নাপাকির মতো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা জরুরি । এ বিষয়ে আলিমগণের ইজমা 
রয়েছে। ইমাম নাওয়াওয়ি রাহ. বলেন, 3১৮ ১৬ ০২ ৮৫: 4% 45 ag ৩৫০ 04০ JST 9 Lf “Fe 
যখন সাধারণ খাবার গ্রহণ করে তখন তার পেশাব ধৌত করা ওয়াজিব হওয়া সম্পর্কে কারো দ্বিমত নেই; 
(শারহু মুসলিম, ৩/৫৪৩) 


৬০ ১8০ ৬০ 0৯ ১৭ ২ এ এ এ ৮৪- -$£ 
অধ্যায়-৭৪ : সামান্য নাপাকি যা থেকে বেচে থাকা সম্ভব নয় তা ক্ষমাযোগ্য 
৬০১ odd ale CH ৪০৮ ঠা ge dis di ৬০১ ০ ৩] ০53) 85 
১৮৬ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, একটি কবুতর তার ওপর বিষ্টা ফেলে দিলে তিনি তা মুছে 
নামায পড়ে নিলেন । (আল মাবসুত; সারাখসি) 
-১৬৪০থা ৪ ৩0১০৩ ০ এ dil ৬৪১ ১০ ৩৮ OF G3) MS. NAY 
১৮৭ । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি, থেকেও চড়ুই পাখির ব্যাপারে এরকম বর্ণিত আছে 
(মুসার্নাফে ইবনে আবি শায়বা) 
BY UG ০4981 এ ফর ৩০ J ০৪ 4৭ এ এ এু্ এ ৬০১ ০ OF E953.) A 
hs 5585 3৯০ jy EN ০৯৬০৪ Jo bi 
১৮৮ । হযরত উমার রাযি. থেকে বর্ণিত, তাকে কাপড়ে লেগে যাওয়া সামান্য নাজাসাত সম্পর্কে জিজ্ঞেস 


করা হলো । তিনি উত্তরে বলেন, যদি আমার এই নখের মতো হয়ে থাকে তাহলে নামাযের বৈধতার 
ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না । এটা আল্লামা বদরুদ্দিন আইনি রাহ. উল্লেখ করেছেন । (উমদাতুল কারি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১১৬ 


www.almodina.com 


ENE shel ৮5৬০৪ 
অধ্যায়-৭৫ : পাথর দ্বারা ইসতিঞ্জা 
dl ও ০৮০ এর 2 ০৩ & 2544, এড 5596 ০8 ০৯৮ ALE ৩৪ NAS 
পলা 05 আরও পরেও ওসি Js 2৬ ঘা এত of পা ১০7 0& 
০৮৮ ৬০১০ 12) ৪১০) oly) . লিড লন ০2 ০৩ ৯৩ ০০০৪০ ৬ 
১৮৯ । আবদুর রাহমান ইবনে ইয়ািদ থেকে বর্ণিত তিনি বলেন, হযরত সালমান রাযি.কে (মুশরিকদের 
পক্ষ হতে) বলা হলো, তোমাদের নবি তোমাদেরকে সবকিছুর শিক্ষা দিয়ে থাকেন, এমনকি প্রশ্রাব- 
পায়খানার রীতি-নীতি সম্পর্কে! সালমান বললেন, হ্যা অবশ্যই । তিনি আমাদেরকে কিবলামুখী হয়ে 
পেশাব-পায়খানা করতে এবং ডানহাত দিয়ে ইসতিজ্জা করতে, তিন টিলার চেয়ে কম ব্যবহার করতে এবং 
গোবর দ্বারা ইসতিঞ্জা করতে নিষেধ করেছেন । এটা সহিহ হাদিস । (সুনানে তিরমিযি) 
৬৯১১ 031 0 ৮৮১১ le | এ ঞ 055 dl LG gs এ dl ৬১৮৬ ৩, 9৭, 
৬:৬৮ 13১ ০ ও ডি lg 5৫20 ১৬০ Bey এ UAL ৬৪ 1 PEE 


তি ১৬] 249) 4945)15 AN 92) ৬৬ pl 
১৯০ । হযরত আয়িশা রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করে. তোমাদের কেউ যখন পায়খানায় যায় সে যেন সাথে করে তিনটি পাথর নিয়ে যায় আর এগুলো 
দ্বারা পবিত্রতা অর্জন করে; কেননা এগুলো তার জন্যে যথেষ্ট । (সুনানে নাসায়ি) শাওকানি বলেন, 
হাদিসটি ইমাম আহমদ ও দারাকুতনি বর্ণনা করেছেন এবং তিনি বলেন, এটার সনদ হাসান । 
এ পেশা id ভে ৯০১ ale | ৬০ ES dG dl ০০ ৩৪ BLE জো ৩০ 1৭) 
93১ -০5১ 2455 8১01 এরাও mod ৬ 98553 0৮০4 25 505 ১৬ ৪৯ 
৬১০৪১ ৩১০৪] ৪৯০০ 
১৯১ । আবু উবায়দা'র সূত্রে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাষি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন পূরণের জন্যে বের হয়ে বললেন, আমার জন্য তিনটি পাথর 
তালাশ কর । সাহাবি বলেন, আমি দু'টি পাথর এবং একটি গোবর নিয়ে এলাম । তিনি পাথর দু'টি গ্রহণ 
করলেন এবং গোবর ফেলে দিলেন আর বললেন, এটা নাপাক । (সুনানে তিরমিযি) 
সনদ পর্যালোচনা: আবু উবায়দা হযরত ইবনে মাসউদ রাযি.’র ছেলে ৷ তার নাম হচ্ছে আমির ৷ পিতার 
৮7: i epi cr ale ie Se toa SEL YY 
করেছেন ।  ! 5380 এত ৭ ৬ ৩3৯ Of Gls => Al 9৭ এ এও 3 caf ০০ পলা ১৯ 











০১ ৮০৮ lB 4০০০ ০৪৪৯ লা ৩৮ ৮৪৪ এ €ত উস 5 ১৪ ৯07 তলা ১ 7০ ০৪ এ bs Ls 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১১৭ 


www.almodina.com 


১৬ 3053 CA এড 05 LF FFB গন of এ dos dl ৬৪১ 5০০০৯ পা ০৪ NAY 

লে ৬০০০ ০ eg ৩ ED UE ০ 0৮3 IF ১05 ply ভ/৬এ। 9১১৮ 
১৯২ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, যে ব্যক্তি টিলা ব্যবহার করবে সে যেন রেজোড় সংখ্যায় 
করে । যে করল সে উত্তম করল, তবে না করলে কোনো সমস্যা নেই । শায়খ ইবনুল হুমাম রাহ. বলেন, 
এই হাদিসটি হাসান । 
প্রাসঙ্গিক আলোচনা: ইস্তিঞ্জায় পাথর ব্যবহারের সংখ্যা নিয়ে ফকিহগণের মধ্যে ইখতিলাফ রয়েছে । ইমাম 
আবু হানিফা রাহ. ও ইমাম মালিক রাহ.’র মতে ইস্তিঞ্জায় শুধু “ইনকা' তথা পরিষ্কার করাই ওয়াজিব, আর 
“তাসলিস' তথা তিনটিলা ব্যবহার করা সুন্নাত এবং “ইতার' তথা টিলা বেজোড় সংখ্যায় ব্যবহার করা মুস্ত 
হাব । ইমাম শাফিয়ি রাহ. ও ইমাম আহমদ রাহ.'র মতে “ইনকা' ও “তাসলিস' উভয়টাই ওয়াজিব আর 
“ইতার' মুস্তাহাব । 
সাধারণভাবে যেহেতু তিন টিলার দ্বারা “ইনকা' হয়ে যায় তাই হাদিসে তিন টিলার কথা পাওয়া যায়; 
যেমন এ অধ্যায়ের প্রথম হাদিসে এসেছে এবং দ্বিতীয় হাদিস দ্বারা বিষয়টি আরো স্পষ্ট হচ্ছে। তবে তিন 
টিলার কম দিয়েও যদি ‘ইনকা’ হয়ে যায় তাহলে ঢিলা তিনটি না হলেও সমস্যা নেই; যেমন তৃতীয় এবং 
চতুর্থ হাদিস থেকে বুঝা যাচ্ছে । কারণ তিন টিলার কম দ্বারা ইস্ভিগ্রা শুদ্ধ না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাযি.কে দু'টির পর তৃতীয় আরেকটি টিলা নিয়ে আসতে অবশ্যই 
বলতেন, কিন্তু সহিহ বর্ণনায় এটা পাওয়া যায়নি । 

«Ab DLS SUV 
অধ্যায়-৭৬ : যা দ্বারা ইসতিঞ্জা করা মাকরূহ 

44০ dl ৬৮৮ & dy 09 :0 ৯৬ Jos dil ৪০০ ১৮০ of BLS ৩৪ ০৪ ৩০ এধা 


৬৭০০৭ 33 bd ৩৮০১৯] 2) এড ৬৬ 33 ০১০৮ লিন 2৮3 
১৯৩ । আলকামা'র সূত্রে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা গোবর ও হাড়গুলো দিয়ে ইসতিনজা করো না; 
কেননা তা তোমাদের জীনভাইদের পাথেয় । (সুনানে তিরমিযি) 
(৬০ G3 এ UG ৮০১ ৪ dl এ পরে 0 এ Jos & ৬১ ৪৮০৯ এ ০ NA 
43 Lal fob Lk UG 20320 pial ০৬৬ EB S32 33 পএ এড ২) ly ০ 

৬৬। en ৮৬ ৬১৬ এ ক le 3915 (খা (০৮ Pll এ lo 
১৯৪ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, 
তুমি আমার জন্য কয়েকটি পাথর অনুসন্ধান কর যাছারা আমি ইস্তিঞ্জা করব, তবে হাড় ও গোবর নিয়ে 
আসবে না । আমি জিজ্ঞেস করলাম, হাড় ও গোবরের সমস্যা কী? তিনি বললেন, এদুটো জীনদের 
খাবার । (সহিহ বুখারি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ ₹ ১১৮ 


www.almodina.com 


A 2৮৮৭ তল 01০১ ale di এ di 05) SE ২০৪ Jos ঞ ৪৪১ ০০ ০1৭5 

শি 05) 

১৯৫ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড্ডি অথবা গোবর 
দ্বারা মুছতে (ইস্তিঞ্জা করতে) নিষেধ করেছেন । (সহিহ মুসলিম) 

৮০১ ৮৩ dl ৩০ al পভ তো 330 Fd Lf UG ০ এত dil ৬০১ ১০৬৪ ০1০৪ ০0৭5 

589) 5 এ 42 dus di 08 AF BN ০৪ ১৫5 টা এ ৪181 0৯5) ৬196 

2313 5 ol) EUS ০৮ ৮৮০১ ale dl ৬৮০ dil 0১০১ US 

১৯৬ । হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, জীনদের প্রতিনিধিদল যখন রাসূলুল্লাহ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসল তারা বলল, আল্লাহর রাসূল! আপনার উম্মতকে হাড় 

অথবা শুষ্ক গোবর কিংবা কয়লা দ্বারা ইস্তিপ্রা করতে নিষধ করুন; কেননা আল্লাহ তাআলা এগুলোকে 


আমাদের রিযিক বানিয়েছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইগুলো থেকে 
আমাদেরকে নিষেধ করেছেন । (সুনানে আবু দাউদ) 


উপল জল ও ০৬৩৬ 
নৰ অধ্যায়-৭৭ : ডান হাত দ্বারা ইসতিঞ্জা করা যাবে না ) 
MT ০5191 1143 ৪ dil le ঞ dm) JE UG ০৪ এ dil ৬০) 8১০ জো ৩ 1৭৬ 
৩৯০3০ ৮০ 5৬ ০০৯1) ০৮৭ ১০০৪৯ ০৬ ff By tas 445 ০4০ 
ot মিনতি 


১৯৭ । হযরত আবু কাতাদা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন প্রশ্রাব করবে তখন সে যেন ডান হাত দ্বারা তার লিঙ্গ স্পর্শ না 
করে । আর যখন পায়খানায় যাবে তখন ডান হাত দ্বারা যেন না মুছে এবং যখন পান করবে তখন এক 
নিঃশ্বাসে যেন পান না করে । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


সাহাবি পরিচিতি : হযরত আবু কাতাদা রাযি. । তার নাম হারিস ইবনে রিবয়ি । কিন্তু উপনামেই তিনি 
সমধিক প্রসিদ্ধ । প্রায় সবক'টি জিহাদে অংশগ্রহণ করেছেন । মদিনায় ৫৪ হিজরিতে কিংবা কুফায় আলি 
রাযি.'র খিলাফাতকালে ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেন । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১১৯ 


www.almodina.com 


১5৬৪] এ ৮55 54০ dl ৩৮০ | 4550 YEN ৬০ dow dl ৬১ 24৬ ৩ AAA 
(৪ এ dl ৩০১ 2৪৮ ০৪ E333 935 ঠা 93১৬১ $ ON Ly Sl এ 2 $ ৩5৬) 


৪১০ 


১৯৮ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ছিল 
পবিত্রের জন্যে আর বাম হাত ছিল পায়খানা এবং অন্যান্য নাপাকির জন্যে । (সুনানে আবু দাউদ) হযরত 
হাফসা রাযি, থেকেও এরকম বর্ণিত আছে। (সহিহ ইবনে হিবক্ষান) 


(০০৫ 50০০০ 45 Ww bill Jt ০০৬৩৭ 
অধ্যায়-৭৮ : পাথর দ্বারা পরিষ্কার করে নেয়ার পর স্থান ধৌত করে নেয়া মুস্তাহাব 
এ ০১৭ ০৩১৪) ও al ও ঘুম ০৯ CI :০৩ ০৬৮ এ dl ৬৯১ ৮ ৪৮ ০৪৭ ৭৭ 
di ০১১ ECS 9৬43 gall এ dL ভা 18৮] (58৮41 Cd dy AES 
Cx) 9001 9১ এত জপ LY ৫795 ০4১ ale & এ+ 
১৯৯ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, ১ 40912 ১ ০৮০৫ ৩৬১ রে 
১০৫এএ। এ আয়াতটি কুবাবাসী সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাদেরকে জিজ্ঞেস করলে তারা উত্তর দিলেন, আমরা পাথরের পর পানিও ব্যবহার করি । (মুসনাদে 
বাষ্যার) 
১/এএ paily dA ১১০৪ SUS ON ১৪ 45 wo Jos di ৩৮১ ৬৬ on (6 ৩৪০১, 
৬০) ৬ mts এ ১409 এ Gite) 13) soll Bedi a3 cial 
২০০ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, তোমাদের পূর্বে যারা ছিল তারা মল (বিষ্ঠার ন্যায়) 
ত্যাগ করতো, আর তোমরা পাতলা পায়খানা করো । অতএব, তোমরা পাথরের পর পানি ব্যবহার করো । 
(আস সুনানুল কুবরা; বায়হাকি, মুসান্নাফে ইবনে আবি শায়বা) 
০৮৪ Gd 15৭ my ale ঞ এ. dl 055 DS 205 ০৪ Jos খা ৬৮) ৮০০৪ তত 
(পথ) এ অভ sll এ 5) ৮৬ ০ ৪১৭ ৪৬ ৬১ 0 
২০১ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল 


খালায় প্রবেশ করতেন আর আমি ও আমার মতো আরেকটি ছেলে পানির পাত্র ও বর্শা বহন করে দিতাম 
এবং তিনি পানি দ্বারা ইন্তিঞ্জা করতেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ ১২০ 


www.almodina.com 


Dod) ঠা 11145) ০৬ & ৪৮০ dl 05১) 0৩209 এ Js dl ৪৮) ৪৮০৯ গৈ ০১৭ 
Bop GT sy এ নে 9৮১০ ৬৮ EY 25 0 ৭৮০৬ ও ঠা ১৮৬১ 
২০২ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যখন শৌচাগারে যেতেন তখন আমি তার নিকট পিতল বা চামড়ার পাত্রে পানি নিয়ে আসতাম এবং তিনি 
ইপ্তিঞ্জা করতেন । অতপর তিনি জমিনে হাত মুছতেন । তারপর আমি অন্য একটি পাত্র নিয়ে এলে তিনি 
উযু করতেন । (সুনানে আবু দাউদ) 
৮১ এ ৯১৬০০) LN 0৩৭ 26 ৮৬7৫৭ 
অধ্যায়-৭৯ : পেশাব-পায়খানায় কিবলামুখী হওয়া এবং কিবলাকে পেছনে রেখে বসা মাকরূহ 
3) 11453 4b ঞ এত di ass :09 ৮৪ 0 di ৮১ ৬৪94৭ ০০৮ ঞো ৩৪ তত 
FE 4৪ :০% pf ৩ 18011855১9১ ০০৮১১ 2142৬ ডা দা 
শিলা de) FB 9845) ge Od এরা এস্ত CS এ সলাত Ue 
৫0৮৮4) ৬০১/:০১ ১১১ 
২০৩ । হযরত আবু আইউৰ আনসারি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা বাথরূমে যাবে তখন কিবলাকে সামনেও রাখবে না এবং 
পেছনেও রাখবে না । বরং তোমরা পূর্ব কিংবা পশ্চিম দিকে ফিরে বসো । (সুনানে তিরমিযি) 
সাহাবি পরিচিতি : হযরত আবু আইউব আনসারি রাযি. । নাম খালিদ ইবনে যায়দ । তিনি বড় সাহাবিদের 
একজন । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন প্রথমে তার বাড়িতে 
অবতরণ করেন । তিনি গাজি হয়ে ৫০/৫১ হিজরিতে রোম দেশে ইন্তিকাল করেন । তীর কবর ইস্তামুলে 
অবস্থিত এবং সুপরিচিত । 
3) Dl 0০৮১৬ iro এডি তা পেত 19 এ Joo dl ৪৮১ ৪৮০৯ oY 
1৯৮ ক্স) ৬১ ৮৮৮ tor | ln pin 
২০৪ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তোমাদের কেউ যখন প্রয়োজন সারতে বসবে তখন সে 
যেন কিবলামুখী হয়ে কিংবা কিবলার দিকে পিঠ ফিরিয়ে না বসে । (সহিহ মুসলিম) 
৪ &॥ ৩৮০ পরে ৪৮০ ৮ অ Ugh ০৪ dis dl ৬৯) Syl op di আগ ৩ Yue 
rb 205) WY চেএ। ০৫৮ 02 0১ চা :০১৪৮43 
২০৫ । হযরত আবদুল্লাহ ইবনুল হারিস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমিই সর্বপ্রথম রাসূলুল্লাহ 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন কিবলামুখী হয়ে প্রশ্রাব না করে। 
আর আমিই সর্বাগ্রে ওই ব্যাপারে লোকদের নিকট বর্ণনা করেছি। (সুনানে ইবনে মাজাহ) 


হানাফিয়্যাহ % ১২১ 


www.almodina.com 


সাহাবি পরিচিতি : হযরত আবদুল্লাহ ইবনুল হারিস রাযি. । আবদুল্লাহ ইবনে হারিস ইবনে জা আস 
সাহমি । বদর যুদ্ধে অংশ গ্রহণ করেছেন । পরবর্তীতে মিসরে বসবাস করেন । মিসরেই ৮৫ হিজরিতে 
মৃত্যুবরণ করেন । 
প্রাসঙ্গিক আলোচনা: ----------------------- 
২০ sins ৩ SSN ৩১৩ ০৪7৭ 
অধ্যায়-৮০ : পেশাব-পায়খানার সময় কথা বলা মাকরূহ 
০০৬৬ ৪) ১০০৬ ৬ ০৬১০৬ ০১৩০ EY ১০৭) Da) Se 028 ৭৭ 
.১)১ 519) 0১ এত ০৫5 4৯১ ০০ dl OY 
২০৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুই ব্যক্তি একসাথে যেন গুপ্তাঙ্গ খুলে 
কথা বলতে বলতে পায়খানায় বের না হয়; কেননা আল্লাহ তাআলা ওটার ওপর অসন্তুষ্ট হন। (সুনানে 
আবু দাউদ) 
০০১ ৮৮ &া এত | ০১০ এও ০৯১৯ 1০৪ এ di ৩৯১ ০ ol ০5559 ১54 
৪০ 2506 ৮০ Ad dss ৯) 
২০৭ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্রাব করা 
অবস্থায় এক ব্যক্তি তার পাশ দিয়ে অতক্রিম করলেন এবং তাকে সালাম দিলেন, কিন্তু তার উত্তর 
দেননি । (সহিহ মুসলিম) 
০৭] (০১ 92৭ ভন LS ৮8751 
4451 ০ ৩৪) 
অধ্যায়-৮১: রাস্তায়, মানুষের সমাগমন্থলে এবং এমন গাছের নিচে যেখানে ছায়া নেয়া হয় এসব স্থানে 
মলত্যাগ করা মাকরুহ, 
SUN UE 1 J) b ous ৬) 199 ৯ 1 ৯০০ ০১০) ০ 4১5 NA 
০০93১ eb ৪ 3০৭৭ 9০৮ ৬ এ৯৪ 
২০৮ রাদূলয়হ সারারাহ আলাইহি ওরাসাললাম ইরশাদ করেছেন, দুটি অভিশাপের কাজ থেকে বেঁচে 
থাকবে । সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! সেই কাজ দুটি কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের চলাচলের রাস্তায় কিংবা গাছের ছায়ায় মলত্যাগ করা । (সহিহ 
মুসলিম) 
Fl ৬, ১০১ এ ১001 ১এ। ০০ 1) 2১০19 Dall ade এ 05 
deb ১৮১ 332 pho) Jy 
২০৯ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি অভিশাপের কাজ থেকে বেঁচে 
থাকবে: পানির ঘাটে, রাজ্ঞার মধ্যে এবং ছায়ায় পেশাব-পায়খানা করা । (সুনানে আবু দাউদ) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১২২ 


www.almodina.com 


sh or dn tof As 
অধ্যায়-৮২ : পবিত্রতা অর্জন করার স্থানে পেশাব করা মাকরূহ 
৬ ৮৫ 53:05 ৮০3 ale dl ৬৮ al Of 98৭ ty dls এ এ 49 
২৪০) ৬৭১৪৪ ১295 23১ ০৮০০ মত OY এ (5 2 এ LSS sed 
৪025 ভা ও 
২১০ । হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাযি. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


বলেছেন, তোমাদের কেউ যেন এমন না করে যে, গোসলখানায় প্রস্রাব করলো, এরপর সেখানে গোসল 
কিংবা উযু করলো । কেননা, এতে সন্দেহগ্রস্ততা সৃষ্টি হয়ে থাকে । (সুনানে তিরমিযি) 


সাহাবি পরিচিতি : হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাযি. । বাইআতে রিযওয়ানে অংশগ্রহণকারীদের 
একজন । মদিনায় বসবাস করেন । তারপর বসরায় স্তানাস্তির হয়ে যান । তিনি ওই দশজন সাহাবিদের 
অন্তর্ভূক্ত যাদেরকে উমার রাযি. লোকদেরকে দ্বীন শিক্ষা দেয়ার জন্যে পাঠিয়েছিলেন । ৬০ হিজরিতে 
বসরায় ইন্তিকাল করেন। 


০৪ এ 0553 ob AY 
অধ্যায়ত গর্ভে পেশীৰ করবে দা 
এ ৬৮৮১১ ৪০ dil slo এ 0০৪ Jos dl ৬০১ ৮৮ on & এ ৩৪ BG ৮৮ 91 
Sly ১25 ph oly) ৯ এ 0৬ 
সা ৮৮ ৬50৬ ০৩ UG ১ এ 45 ০০০৫০ ১৩৪ 1G UG 
২১১। ব্বাতাদা রাহ.’র সূত্রে হযরত আবদুল্লাহ্‌ বিন সারজিস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম গর্তের মুখে প্রস্রাব করতে নিষেধ করেছেন । (সুনানে আবু দাউদ, সুনানে নাসায়ি) 


তিনি বলেন, লোকেরা কাতাদাকে জিজ্ঞেস করল, গর্তের মুখে প্রশ্রাব করা মাকরূহ কেন? তিনি বললেন, 
এগুলো হচ্ছে জিনদের আবাসস্থল । 


সাহাবি পরিচিতি : হযরত আবদুল্লাহ বিন সারজিস রাযি. । তিনি বসরার অধিবাসী এবং সেখানকার 
লোকেরাই তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১২৩ 


www.almodina.com 


2১৯011১1205 Lb OU AE 
অধ্যায়-৮৪ : বাইতুল খালায় প্রবেশের সময় যা বলবে 
১৯] 4০১12৯4১০০০ dil এ এ 5৬ 205 ০ Jos dil 2) Sb op of - YN 
Sb oly) এও Cd) ০ Cd 53 ৪) spl ৬:4৬ 
২১২। হযরত আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন বলতেন, আমি তোমার কাছে নিকৃষ্ট জিন-পরীদের 
অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি । (সুনানে তিরমিযি) 
প্রাসঙ্গিক আলোচনা: উলামায়ে কেরামের মতে নির্ধারিত কামরায় প্রয়োজন সারতে গেলে ঢুকার পূর্বে এই 
দুআ পড়বে এবং উন্ক্ত স্থান হলে সতর খুলার পূর্বে । বর্তমান সময়ের ‘হাম্মাম’ (এটাস্ট বাথরুম) 
গুলোতে ভিতরের নির্ধারিত স্থানে আরোহন করার পূর্বে । এখন যদি কেউ বাইতুল খালায় প্রবেশের আগে 
দুআ পড়তে ভুলে যায় তাহলে জুমহুরের মতে সে মনে মনে দুআ পড়তে পারে, কিন্তু উচ্চারণ করতে 
পারবে না । আর ইমাম মালিক রাহ.'র মতে উচ্চারণও করতে সমস্যা নেই; যেহেতু হাদিসে এসেছে ॥ 
... ৪১৬ ০৯১ অর্থাৎ যখন তিনি বাইতুল খালায় প্রবেশ করতেন ... | কিন্তু জুমহুর এ কথা মেনে নেননি; 
কারণ --- শব্দটি বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, মানে কখনো তার শর্ত (১৯...) জাযা (« ১৯) 
র পূর্বে হওয়া বুঝায়, যেমন- 1১০৪ *২ | ১ “যখন হালাল (ইহরামমুক্ত) হবে তখন শিকার করতে 
পারো ।” কখনো তার জাযা শর্তের পূর্বে হওয়া বুঝায়, যেমন - ... ₹৯১১1/৮-০১ DL 1115 | ১ 
“যখন নামাযে দাঁড়াও (দৌড়ানোর ইচ্ছা করো) তখন তোমাদের চেহারা ...” আবার কখনো শর্ত-জাযা 
একই সঙ্গে হওয়া বুঝায়, যেমন - 
১৪৯০ এ ১3 4 19৮০০৪ আও 
“যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং নিশ্চুপ থাকো ৷” 
মোটকথা, এখানে 1১! দ্বিতীয় অর্থে ব্যবহৃত হয়েছে । বুখারি রাহ.'র “আল আদাবুল মুফরাদ’ কিতাবে 1% 
... J= 0) শব্দ রয়েছে; যা এই অর্থ গ্রহণ করা নিশ্চিত করে দিয়েছে। 
SSG) ০৪৫০৮ BY ০9 ৬০৪7৪ 
অধ্যায়-৮৫ : বাইতুল খালা থেকে বের হওয়ার সময় যা বলবে 
DG ০৫০৯ 9145 ৮৮ dl ৬৮ VON UG ৬৪ dis dl ৬০) Ls ৩৪ তত 
৪৭০৮৭ 03)-049785:09 
২১৩ । হযরত আয়িশা রায়. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
পায়খানা থেকে বের হতেন তখন বলতেন, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। (সুনানে তিরমিযি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১২৪ 


www.almodina.com 


শব্দবিশ্রেষণ: ৫১9. শব্দটি কারো মতে তারকিবে _!৮া অথবা J ফে*লের “মাফউল বিহি’ হয়েছে। 
কারো মতে এটি ৷ উহ্য ফে'লের “মাফউল মুতলাক' হয়েছে। দ্বিতীয় মতটিই অধিক বিশুদ্ধ । 
নাহুশাস্ত্রবিদগণ যে চার জায়গায় “মাফউলে মুতলাক'র আমিলকে মাহযুফ রাখা জরুরি বলেছেন তন্মধ্যে 
একটি হচ্ছে, মাসদার স্বীয় মাফউলের দিকে হারফে জারের মধ্যস্ততা ছাড়াই মুযাফ হওয়া, এখানে এই 
নীতিতে ৯ এর আমিল উহ্য রাখা হয়েছে। 

প্রাসঙ্গিক আলোচনা: উলামায়ে কেরাম এখানে আলোচনা করেছেন যে, এই সময় মাগফিরাত প্রার্থনার 
প্রেক্ষাপট কী? বিভিন্ন মন্তব্য পেশ করা হলেও সর্বাধিক সুন্দও ব্যাখ্যা পেশ করেছেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস 
আল্লামা ইউসুফ বানূরি রাহ. । তিনি বলেন, ৬০ শব্দটি প্রকৃত অর্থে কৃতজ্ঞতা প্রকাশের জন্যে ব্যবহৃত 
হয় । ইমামুন নাহু সিবওয়াইহ রাহ, তদীয় “কিতাব'এ আরবে প্রচলিত ৬।,$ ১ ৬০০৮ বাক্যটি উল্লেখ 
করেছেন । আর এই বাক্যে ৬০।,৯ শব্দটি এ), এর বিপরীতে আসার কারণে সহজেই বুঝা যাচ্ছে যে, 
এটা শুকর ও কৃতজ্ঞতার অর্থে ব্যবহৃত হয়েছে ৷ (মাআরিফুস সুনান, ১/৮৪) 

মোটকথা, বাইতুল খালা থেকে বের হওয়ার সময় ৬১০ বলা সুন্নাত । সুনানে ইবনে মাজাহ প্রভৃতি 
হাদিস গ্রন্থে এ সময় এই শব্দগুলোও বলার কথা এসেছে- ০৬৬ / 5১৬। 58 এ SA & ১৬ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন শব্দ বলতেন ৷ উলামায়ে কেরাম বলেন, 
উভয়টা একত্রে বলাই উত্তম । 


SUA এ৪ ay OF SU 785 
অধ্যায়-৮৬ : প্রয়োজন সারার সময় দূরে চলে যাওয়া 

০৯০0৮ ৪৮ ঝা she ad ES ৫5 ০৪ Jos ও] ৩৯) xs 0৪ ওঃ ০৪ 21৫ 
৬০৮৪ ডালি ৬০১৩ নিত ELAN IE ALN GUE ৪৮ olny ৮৬ ঝা ৪০০ এ এডি 
২১৪ । হযরত মুগিরা ইবনে শু"বা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম । তিনি প্রয়োজন সারতে গেলেন তো অনেক দূর চলে গেলেন । ইমাম 
তিরমিযি বলেন, এটি একটি হাসান সহিহ হাদিস । (সুনানে তিরমিযি) 
১5১ ০১৯০ ৬ ০৮০১ ৪ ঝা ৬৬ এ ০৮১৬ ০ UU as Jos | ৬৪) সত ৩৪০95 

del 03345 9৬ TH এপ 95 এছ ২০9 এত di এপ di 055 


২১৫ ৷ হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 
আমরা এক সফরে বের হলাম । তিনি মলত্যাগের জন্যে লোকচক্ষুর আড়ালে চলে যেতেন ফলে তাকে 
ন্দঘা যেত না । (সুনানে ইবনে মাজাহ) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ ১২৫ 


www.almodina.com 


WG 4501 ০৮ SE ৮৪74 
অধ্যায়-৮৭ : দীড়িয়ে পেশাব করা নিষিদ্ধ 

53 49 Ju ON play ale dil ৬০ এ FG ১6 4৩ gee Jos di ৪৯১ ০০৬ ১৪ YA 

০9 oul ০৯ এ) এ ১০৮1 aie ৬৪০০ ১৪৬০০ ০৬ ০০5 এ! 055 0৬ ০:৫0 
২১৬। হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, যে ব্যক্তি তোমাদের নিকট বর্ণনা করবে যে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িয়ে প্রশ্রাব করতেন তোমরা তাকে বিশ্বাস করো না । তিনি 
তো বসেই প্রশ্রাব করতেন । ইমাম তিরমিযি বলেন, আয়িশা'র হাদিসটি এবিষয়ে বর্ণিত হাদিসগুলোর 
মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সর্বাধিক সহিহ । (সুনানে তিরমিযি) 
প্রাসঙ্গিক আলোচনা: হযরত আয়িশা রাযি. যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের 
আমলসমূহ দেখার সুযোগ পেতেন তা-ই তীর বর্ণনা এ ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সার্বক্ষণিক আমলের প্রতিচ্ছবি হবে । পক্ষান্তরে হযরত হুযায়ফা রাযি. দীড়িয়ে পেশাব করার 
যে বর্ণনা দিয়েছেন তা ছিল বাহিরের ঘটনা এবং কারণবশত বিশেষ পরিস্থিতির বর্ণনা; পরিভাষায় 
এধরনের অবস্থা সম্পর্কে বলা হয় ৬১৮ 3 ০৮ 2০ । সুতরাং দাড়িয়ে প্রস্রাব করা সুন্নাহ পরিপন্থী 
কাজ এবং এখনকার সময়ে যেহেতু এটা অমুসলিমদের “শিআর'এ পরিণত হয়ে গেছে তাই প্রয়োজন ছাড়া 
এমনটা করা মাকরূহে তাহরিমি । 

Hd ৫০ Jl ৮৪78৬ 
অধ্যায়-৮৮ : প্রয়োজন সারার সময় গোপনীয়তা অবলম্বন করা 
৩ UY ৬৮ ৭ জিও 1113 play ale di ৬.০ SION UG ce Jus &। ৪৮১ ৮০৪ YW 
4) ০৮ এপ SS gd AL UG bags এএ & ৩৯১ ০ ০৮০৮ 53) ৯ ৬৯১%। ৮ ঠা 
21 তত 43 bala bly 1153 ale &। ০ এ এ wit 4৮০ ৯ (০৮৭ ON 5555 
৫৮5৫০ 488 (৮৬০৪ ০৪ 

২১৭। হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
প্রয়োজন সারার ইচ্ছা করতেন তখন জমিনের নিকটবর্তী না হওয়া পর্যন্ত কাপড় তুলতেন না । হযরত 
ইবনে উমার রাযি. থেকেও এরকম বর্ণিত আছে। ইমাম তিরমিযি বলেন, উভয় হাদিসই মুরসাল, (বরং 
মুনকাতি'; কেননা, মুরসাল তো এমন হাদিস যা তাবিয়ি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর দিকে সম্পৃক্ত করেন । আর এখানে তো সাহাবি থেকে বর্ণনাকারী তাবিয়িকেও ছেড়ে দেয়া 
হয়েছে। সুতরাং এটা মুনকাতি' । (সুনানে তিরমিযি) 
প্রাসঙ্গিক আলোচনা: এ হাদিস থেকে জানা গেল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন 
সারার সময় বসার কাছাকাছি না যাওয়া পর্যন্ত কাপড় তুলতেন না; যেহেতু সতর ঢেকে রাখার প্রয়োজন 
ব্যতীত সবসময় ওয়াজিব । ফুকাহায়ে কেরাম এ হাদিস থেকে দু'টি ‘উসূল’ আবিষ্কার করেছেন: (১) 
1১28৪ তে ০১3০৮ (২) 53০ ১০৬ 538 ০3৮০] 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১২৬ 


www.almodina.com 


sin HE 
Sa ০৬ -Y 
Mall 0৬ ০৮7 AA 
অধ্যায়-৮৯ : নামাযের ফযিলত 
EL NEE dG wf ০৬ dis di ৬৯১ Catal of ৪৬ ৬৪ NA 
১889 No) ০৮১০) ০৮9 £ 405) % &। (০ ০9 ৮৯৮ :058 ১ ale 
৬ dd ৮০859 এ 2৬ ৯ এ ৪০৫ ০৮৮০০ ৮2 
পি ০19) ৫ 2581 42250] 
২১৮ । হযরত উবাদা বিন সামিত রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পাচ নামায আল্লাহ তাআলা ফরয করে দিয়েছেন । যে 
ব্যক্তি উত্তম রূপে উযু করল, নির্ধারিত সময়ে নামায আদায় করল এবং এগুলোর রুকু ও খুশ পূর্ণ করল 
আল্লাহর নিকট তার অঙ্গীকার রয়েছে যে, তিনি তাকে ক্ষমা করে দিবেন । আর যে এমন করল না 
আল্লাহর নিকট তার কোনো অঙ্গীকার নেই; ইচ্ছে হলে ক্ষমা করবেন আর ইচ্ছে হলে শাস্তি দিবেন। 
(সহিহ মুসলিম) 
৯23 :08 473 এপ ঝা ৬৮০ এ]। ০১০ শি af ৪ Jos dl 2) 5৯ এ ৩৪ ০৭ 
৩৬৪৪ ২ 29 0455 cp ভন /১ UH Vs op YS এমএ এল কল টি 0 
EIN 03) ৫৮৬০৭] Sg All gras atl Ayal) 05 এ) 9৩ ৬৪ 49 
২১৯ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে 
ক্ধনেছেন, তোমরা কী মনে করো যদি তোমাদের কারো দরজায় একটি নদী থাকে যাতে সে প্রতিদিন 
পাঁচবার গোসল করে? কী বলো ওটা কি তার কোনো ময়লা অবশিষ্ট রাখবে? তারা বললেন, এটা তার 


নো ময়লা বাকি রাখবে না । তিনি বললেন, ওটা হচ্ছে পাচ নামাযের দৃষ্টান্ত, আল্লাহ তাআলা এগুলোর 
স্বরা গোনাহসমূহ মিটিয়ে দেন । (সহিহ বুখারি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১২৭ 


www.almodina.com 


কন ০৪-৭১ 
অধ্যায়-৯০ : নামাযের নির্ধারিত সময় 
৬০৯৪ fon KS এ ৩৬০ ০০৬ in ১৬ এ of এ গনি এ dil এ of অত এ, YY 
০৪৬০০৪০৪৭৪৮ di she 420০ ob ay eis se dl এ. & Ji) of lf 
cians pan OH ১৩৫২ 2০409 চে ডে 1 ৩০ Sd FG dG ৭৩০ ৮ 55 id ০ 
চিল 0৬750 5৫1 ০০ ও 2155 ly (0500 ৩৮ Ale SG TA 

791 4 এন ০১ ০ ৮9০ 2৪: HAE fp ০৮৪9 ১০০ 59 ys 
cab ও :558 BUN এত ০০ Sr Ml ০ PB GE ০৬ br st 
৬ ৬ 2 নি ০৭৬ pal ০3১০৮ 0 ০৩ EB এ 2 ial 
50 ৬৮৮ ০৬ 05 ৬৮ ০১০ সনি Ll ০০০ ৪ dg BUN ৫৫৮ ০১০০ 

০৮৭৬ ক ঠা 20 pus bu AS dh JN ০০১ oN ৬ 25 2 
২২০ । হযরত আৰু মুসা রাযি.’র সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, এক 
প্রশ্নকারী তার নিকট এসে নামাযের ওয়াক্ত সম্পর্কে তাকে জিজ্ঞেস করল । তিনি তার কোনো উত্তর 
দিলেন না । (বরং আমলিভাবে তার উত্তর দিলেন) অতপর তিনি সুবহে সাদিক হওয়ার পর ফজরের 
নামায এমন সময় পড়ালেন যখন কোনো মুসল্লি তার পার্শ্ববর্তী লোককে (অন্ধকার থাকার কারণে) 
ভালোভাবে চিনতে পারত না। অতপর তিনি সূর্য পশ্চিম দিকে সামান্য হেলার পরপরই হযরত বিলাল 
রাধি.কে যুহরের নামাযের জন্যে ইকামাত দেওয়ার নির্দেশ দিলেন । তারপর যুহরের নামায পড়ালেন ৷ 
লোকেরা বলাবলি করছিল, দিনের মাত্র অর্ধেক হয়েছে । অথচ তিনি নামাযের সময় সম্পর্কে লোকদের 
চেয়ে বেশি জানতেন । অতপর সূর্য যখন উধর্মাকাশে উজ্জ্বল দেখা যাচ্ছিল সে সময় তিনি হযরত 
বিলালকে আসরের নামাযের ইকামাত দিতে নির্দেশ দিলেন এবং তিনি আসরের নামায পড়ালেন । 
অতপর সূর্যাস্তের পরপরই তিনি বিলালকে মাগরিবের নামাযের ইকামাত দিতে নির্দেশ দিলেন এবং তিনি 
নামায পড়ালেন । অতপর পশ্চামাকাশের “শাফাক' (সান্ধ্য লালিমা) দূর হওয়ার পর তিনি বিলালকে ইশার 
নামাযের ইকামাত দিতে বলেন এবং তিনি ইশার নামায আদায় করলেন । পরের দিন সকালে ফজরের 
নামায বিলম্বিত করে পড়ালেন । এমনকি গতকালের সময় পর হয়ে গেল । লোকেরা বলাবলি করছিল, সূর্য 
উঠে গেছে অথবা প্রায় উঠে যাচ্ছে । অতপর যুহরের নামাযকে বিলম্ব করে পড়লেন । প্রায় পূর্ববর্তী দিনের 
আসরের সময়ের নিকটবর্তী হয়ে গেল । অতপর আসরের নামাযকে বিলম্ব করলেন । পূর্ববর্তী দিনের সময় 
পর হয়ে গেল । লোকেরা বলাবলি করছিল, সূর্য লাল বর্ণ হয়ে গেছে । অতপর মাগরিবের নামায বিলম্ব 
করে আদায় করলেন । যখন পশ্চিম আকাশের “শাফাক' (সান্ধ্য লালিমা) স্তিমিত হয়ে গেল । অতপর 
ইশার নামায বিলম্ব করে আদায় করলেন । যখন রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হয়ে গেল । অতপর 
ফজরের নামায আদায় করার পর নামাযের ওয়াক্ত সম্পর্কে প্রশ্নকারীকে ডেকে বললেন, এ দুয়ের মধ্যবর্তী 
সময় হল নামাযের ওয়াক্ত । (সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১২৮ 


www.almodina.com 


তাপ 6১৬ এ1০৮ A সে ০ ভে ১০ ৩3) ০৬ - ৭) 
অধ্যায়-৯১ : ফজরের ওয়াক্ত বিস্তৃত উষা থেকে সূর্যোদয় পর্যন্ত 
Bl ৮৪3১ ০৯৬ 00 ৮১৮ ০ EAN এ ০৮০ ৬৫১ (পথ) ৬ ০) 
0০০০) 25:06 এল BE ০৩০১ MSS এল SS এল 
২২১ । তোমাদেরকে যেন সাহরি খাওয়া থেকে বিলালের আযান এবং প্রলম্বিত দিগন্তের শুভ্রতা প্রতারিত 
না করে, বরং এভাবে যখন শুভ্রতা বিস্তৃত হবে এভাবে । হাম্মাদ তার হাতদ্বারা ইঙ্গিত করেছেন । রাবি 
বলেন, অর্থাৎ (দিগন্ত রেখা) প্রস্তে ছড়িয়ে পড়া । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
Gr ৫ 0১৮ এ JG ৪১১৭ dl ৪৮০ ঞ 055) of ce Jos জা ৬০১ ৫১৬৬৪ NYY 
AS ৮৬১ এ) 2 ১9১ Holy) oye 455 253 NSS dl WW 
২২২। হযরত বিলাল রাযি, থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, 
এভাবে ফজর (প্রভাত) প্রস্ফুটিত না হওয়া পর্যন্ত আযান দিবে না । এবং তিনি হাত প্রস্তে লম্বা করলেন । 
(সুনানে আবু দাউদ) 
২0] ৮03১ 5৫১৬ 0 ৮6১১০ ০০ ১৫০১ ০১০03 hal) ale dy NYY 
ie 05৯০ ৩৪ Ele oly) BN এ shacttd ও ) 
২২৩ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদেরকে সাহরি খাওয়া থেকে 
বিলালের আযান এবং প্রলম্বিত ফজর যেন বিরত না রাখে । তবে (বিরতকারী হচ্ছে) দিগন্তে বিস্তৃত 
ভদ্রতা । (সুনানে তিরমিযি, সুনানে আবু দাউদ) 
৯৮০45) ৩5) UG af ২9০3 ale di এ এ ৩ ০০৬৪৪ Gis dil ৫০১ Pe ৩৮ ০৮ NYE 
39১9৮ 05 his তি SABE বাপি চি তত Lali 559) তথা ab 
184৮ 9133 তোশিনা এ শত ভোলা 5১3 ja ০৮০ এ গা 
২২৪ । হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, আসরের ওয়াক্ত না আসা পর্যন্ত যুহরের ওয়াক্ত, সূর্য হলুদবর্ণ না হওয়া পর্যন্ত আসরের 


ওয়াক্ত, শাফাকের আলো অদৃশ্য না হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত, অর্ধরাত্রি পর্যন্ত ইশার ওয়াক্ত এবং সূর্য 
উদয় না হওয়া পর্যন্ত ফজরের ওয়াক্ত । (সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১২৯ 


www.almodina.com 


০6৮1 553 ৮7৭ 
অধ্যায়-৯২ : যুহরের ওয়াক্ত 

৮১০০৬ dl ৩৮ dl 1১১ 4৯১15 dh স dis | ৬১ & এ ডে এ ০৪ তাত 
AUG ৮৮১5০ | ৪০০ dil 0৯7১০৮৪5৫০০ 0১5 SS তিন ৩৫5 Ll ৪১০ 5১ ০৪ 
“le dl এ ঞ ০১১০৮) এ০ Jbl fe 4৯ 0 EG ০ ৮৫ BFS 5৪০০ Lal) 
ale dl ৩৮ | 059 op ell ০৬ ৩৮ ৮০৮৪ BS skal ৪১০০ ৩০ ৮৮9 
dl ১4১ onl GLA py ১ ৮৬৩ ০৯১০৯ ০০০ DHS ০৬০৬ DLA 0০০৮৪ 
Sal GG 5৮০১ কথ ৪৬ ০৯ pal OH তি ৬০০ 89০০ FUG play এ di এ 
৩৬ ৩৮ ০৮,১০৪ di ৪৮ di 0১১ WEL mel ০৭১ ৩৩ KEY AA ০ IN SH 
৩৮০3 ৪০ ঞ এপ ঞ 15১ ৮৮০ ০০০ 939০১ Dla 69০4০ ও JS 4৪ 

০০ চে 5 ০৮ 9৬ 
২২৫। হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করলেন । তো সূর্য যখন ঢলে পড়ল তখন বিলাল রাযি, 
যুহরের আযান দিলেন । তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশে তিনি নামাযের 
ইকামাত দিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায আদায় করলেন। তারপর তিনি 
আসরের আযান দিলেন যখন আমরা ধারণা করলাম যে, ব্যক্তির ছায়া তার চেয়ে লম্বা হয়ে গেছে। 
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশে বিলাল নামাযের ইকামাত দিলেন এবং তিনি 
নামায আদায় করলেন । যখন সূর্য অস্তমিত হয়ে গেল তখন বিলাল মাগরিবের আযান দিলেন । তারপর 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশে বিলাল নামাযের ইকামাত দিলেন এবং তিনি নামায 
আদায় করলেন । আর যখন “শাফাক' তথা দিনের শুভ্রতা অদৃশ্য হয়ে গেল তখন বিলাল ইশার আযান 
দিলেন । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশে বিলাল নামাযের ইকামাত দিলেন এবং তিনি 
নামায আদায় করলেন । যখন প্রভাত (সুবহে সাদিক) উদিত হল তখন বিলাল ফজরের আযান দিলেন ॥ 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশে বিলাল নামাযের ইকামাত দিলেন এবং তিনি নামায 
আদায় করলেন। 
পরের দিন বিলাল রাযি. যুহরের আযান দিলেন যখন সূর্য ঢলে পড়ল । রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম প্রতিটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত নামায বিলম্বিত করলেন । বিলাল ইকামাত 
দিলে তিনি নামায আদায় করলেন। তারপর বিলাল আসরের আযান দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বস্তুর ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত নামায বিলম্বিত করলেন । 

আদিল্লাতুল হানাফিয়্যাহ & ১৩০ 


www.almodina.com 


tl ৩০৮ ৩৮ ৮৯ SHS ২৬০১ Lal GEG play ale di এ & 0৯১ op 
৮০৫ ০৯৪ GLA 03 ৯3 ১৫3 ৮৩ A স Gr png এ৬ ঝা এ. ঞ। ০১০ উড 
4480 ০৬৮ ৬৮৪৪ ০১254 Lal 65০ ০৮০ ale & এ জা 0১) onl 
৬৯ 2584) ৮ ৫1 rsd ০০০১ ৪৮ dl ৩৩ &| 05০ ES 7০9৮ OS 
৮৬ ply ০০৭ ও এ০ 3৮ টা 39১ ng iste Blo ৬159 9) 40 Bla) 
ঠা ah ৩১৩ ৬৮ ৬০ ০৪] OF 5 dol ss RED 0501 ০৬০ ৫ ১০০ 
ৰ নিলি ৬৪ E300 ০৭৪০০ Da রি ১১৭ ws 

51১) 4০৪ 01 013০ এ 5% 091 00533134৬10 mail or ৬৩৬ 35 
রঃ id ৩ U0) chy এ si 


অত:পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশে বিলাল নামাযের ইকামাত দিলেন এবং তিনি 
নামায আদায় করলেন । তারপর বিলাল সূর্য অস্তমিত হওয়ার পর মাগরিবের আযান দিলেন । তখন রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমান অনুযায়ী “শাফাক'-এর প্রারস্ত তথা দিনের শুভ্রতা অদৃশ্য 
হওয়ার উপক্রম হওয়া পর্যন্ত নামায বিলম্বিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
আদেশে বিলাল নামাযের ইকামাত দিলেন এবং তিনি নামায আদায় করলেন । “শাফাক' অদৃশ্য হওয়ার 
পর তিনি ইশার আযান দিলেন । তখন আমরা ঘুমিয়ে পড়লাম এবং বারবার জাগ্রত হলাম । অবশেষে 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বের হয়ে বললেন, তোমরা ব্যতীত কোনো লোক 
এই নামাযের অপেক্ষা করছে না আর যতক্ষণ নামাযের অপেক্ষা করবে ততক্ষণ তোমরা নামাযে বলে গণ্য 
হবে । যদি আমার উম্মতের জন্যে কষ্টকর মনে না করতাম তাহলে আমি এই নামায (ইশা) কে অর্ধরাত্রি 
কিংবা অর্ধরাত্রির কাছাকাছি সময় পর্যন্ত বিলম্বিত করার নির্দেশ দিতাম । তারপর বিলাল ফজরের আযান 
দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হওয়ার উপক্রম হওয়া পর্যন্ত নামায 
বিলম্বিত করলেন । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশে বিলাল নামাযের ইকামাত দিলেন 
এবং তিনি নামায আদায় করলেন । তারপর বললেন, এই (দু'দিনের প্রতিটি নামায আদায়ের) দুই 
ওয়াক্তের মধ্যবর্তী সময়ই হলো নামাযের ওয়াক্ত । 

এ হাদিসটি মুতইম ইবনে মিকদাদ থেকে শুধু রাবাহ ইবনে ওয়ালিদ বর্ণনা করেছেন । মারওয়ান ইবনে 
মুহাম্মাদ একাই হাদিসটি বর্ণনা করেছেন । (আল মু'জামুল আওসাত; তাবারানি) আল্লামা হাইসামি রাহ, 
বলেন, এ হাদিসের সনদ সহিহ । (মাজমাউয যাওয়ায়িদ) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৩১ 


www.almodina.com 


2 ৪ ৯১ ৮৪ ঞা এপ Ee SY UU এ এত di ৬৯) 53901 ১ এ ০ TN 
Sha এ 950 HB. ১০৫ slg le dil ৬৩ Lad J 988 SE ঠা ০১30 938 
I 5৭128 বা জেড ০৮ IH ৪5 01 ০5 tle dil ৬০ iad 0 5958 পৃ এ ও 
-০৬৪। 25) ৫০১৩৫ 19১০ 
২২৬ । হযরত আবু যার গিফারি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম । তো মুআযধিন যুহরের আযান দিতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, গরম কমুক। (কিছুক্ষণ পর) আবার তিনি আযান দিতে চাইলে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরম কমুক। এমনকি আমরা টিলাসমূহের ছায়া 
দেখতে পেলাম । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গরমের প্রচ-তা 
জাহান্নামের প্রভাবে হয় । তখন যখন গরম বৃদ্ধি পায় তখন শীতল হওয়া পর্যন্ত নামাযের অপেক্ষা করবে । 
(সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
4 — eo এ১ ৫৩ ০73 এ dl BJ) of bps BP) ০৮ ০৮ ০৪ তাও 
১৫৭ 05) তেও এ) dl ৮০৯৮ এ] pall Bo ৩৪ ৬: তথা ০ ১৬ ০ ৮৪ 
Clos 15125 ৬1০5 এ ১৬] ০৪৪, এ 5 ০৯5 ০14 এ Jol ১৮ ৪০০৭৪ 
rl ৪১৩ এ ১৩০ ০৮০ ০ এ ০ FUG 8 ৬55 ৬০৪ ৬০ ১৬৪ ০৮০ এ ১ 
০2:46 6 4505 ৬০৪ le pal ৪১০ এ ১৩০ ০৮০ op Shad) Clan 515 ৬৪ cle 
৪৮০০ ০৮ ১4০ cdl pal এ 99৮০ এ ৬৩ dl ৮১৪ এ pal ৪১০ op এ এ 
১০০) ১৪1 ৩০০ ৮ 51 লতি এ bls এ ৬৮ dl ৮০৪ এ] pal 
9:06 . 30199 15০ ৮৮ ০০৮৫৮ ০৯: JG ৬৬ By ac চা LE 
Eyl ০19) ৫০৪ op এপ wh 
২২৭ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
তোমাদের পূর্ববর্তী যে সকল উম্মত অতীত হয়ে গেছে তাদের তুলনায় তোমাদের স্তিতিকাল হলো 
আসরের নামায এবং সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়টুকুর সমান । আর তোমাদের এবং ইয়াহুদি- 
নাসারাদের দৃষ্টান্ত হল ওই ব্যক্তির ন্যায়, যে কয়েকজন লোককে তার কাজে লাগাল এবং জিজ্ঞেস করল, 
তোমাদের মধ্যে কে আছে যে আমার জন্যে দুপুর পর্যন্ত এক কিরাতের বিনিময়ে কাজ করবে? তখন 
ইয়াহুদিরা এক এক কিরাতের বিনিময়ে দুপুর পর্যন্ত কাজ করল । তারপর সে ব্যক্তি আবার বলল, 


তোমাদের মধ্যে কে আছে যে দুপুর থেকে আসরের নামায পর্যন্ত এক এক কিরাতের বিনিময়ে আমার 
কাজটুকু করে দেবে? তখন নাসারারা দুপুর থেকে আসরের নামায পর্যন্ত এক এক কিরাতের বিনিময়ে 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৩২ 


www.almodina.com 


কাজ করল । এরপর সে ব্যক্তি পুনরায় বলল, এমন কে আছে যে আসরের নামায থেকে সূর্যাস্ত পর্যন্ত দুই 
দুই কিরাতের বিনিময়ে আমার কাজ করে দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখ, 
তোমরাই হলে ওই সব লোক যারা দুই দুই কিরাতের বিনিময়ে আসরের নামায থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ 
করলে । দেখ, তোমাদের পারিশ্রমিক দ্বিগুণ । এতে ইয়াহুদি-নাসারারা অসন্তুষ্ট হয়ে বলল, আমরা কাজ 
করলাম বেশি আর পারিশ্রমিক পেলাম কম । আল্লাহ বলেন, আমি কি তোমাদের পাওনা থেকে কিছু যুলম 
বা কম করেছি? তারা উত্তরে বলল, না । তখন আল্লাহ তাআলা বলেন, এটা হল আমার অনুগ্রহ, আমি 
যাকে ইচ্ছা তাকে দান করি । (সহিহ বুখারি) 

প্রাসঙ্গিক আলোচনা: যুহরের নামাযের শুরু হয় সূর্য পশ্চিম আকাশে হেলার সময় থেকে নিয়ে । এতে 
কোনো দ্বিমত নেই । আর শেষ কখন হয়- এ নিয়ে ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে । ইমাম মালিক, 
ইমাম শাফিয়ি ও ইমাম আহমাদ রাহ. প্রমুখের মতে মিসলে আউয়ালে যুহর শেষ হয়ে আসর শুরু হয়ে 
যায়। ইমাম আবু হানিফা রাহ. থেকে এ ব্যাপারে চারটি মত বর্ণিত আছে । এক. মালিক-শাফিয়ি প্রমুখের 
মতো, সাহিবাইন এটাই গ্রহণ করেছেন । দুই. মিসলে সানি পর্যন্ত যুহরের ওয়াক্ত, তারপর থেকে আসর 
শুরু । তিন. মিসলে আউয়াল পর্যন্ত যুহরের ওয়াক্ত, আর মিসলে আউয়াল থেকে মিসলে সানি পর্যন্ত 
সময়টুকু ওয়াক্তে মুহমাল । চার, মিসলে আউয়াল থেকে মিসলে সানি পর্যন্ত ওয়াক্তে মুশতারাক; যুহর ও 
আসর উভয় নামাযের । আল্লামা আনওয়ার শাহ কাশ্িরি রাহ. (মৃ. ১৩৫২ হি.) এই শেষ মতটি মুসাফির, 
মা'যুরদের জন্যে মুফতা বিহি বলে মত পোষণ করেছেন । তবে “আসহাবুল মুতুন'র নিকট দ্বিতীয় মতটিই 
অধিক প্রসিদ্ধ এবং মুফতা বিহি। এরই আলোকে উপরে হানাফি মাযহাবের দলিল উপস্থাপিত হয়েছে । 
কাশ্িরি রাহ.'র মত সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন: মাআরিফুস সুনান, ২/৯-১৪ । 


2১৭1 এ| pad CS) SU AY 
অধ্যায়-৯৩ : আসরের ওয়াক্ত সূর্যাস্ত পর্যন্ত 

(5:53 ale dl she dl 0১১ JG Ar %% ON এ এও ও BES GE ৩৪ TVA 
3) Ll ৩৪৬ এ aml Dla) ৩৪ Uy ০১০ LS 9৩ tigay hy dl 
Oo) 

ral ৪১৩ ৩০০১১ Lal ০৪ 9555 433 এ টি) 

২২৮ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আহযাব যুদ্ধ যখন চলছিল তখন একদিন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তাদের (কাফিরদের) কবর ও ঘরসমূহ আগুন 
দিয়ে ভরে দিন; যেভাবে তারা আমাদেরকে বেষ্টন করে রাখছে এবং “সালাতে উসতা' থেকে বিরত 


রেখেছে, এমনকি সূর্য অন্তমিত হয়ে গেছে । মুসলিমের বর্ণনায় রয়েছে: তারা আমাদরেকে সালাতে উসতা 
সালাতে আসর থেকে ব্যতিব্যস্ত করে রেখেছে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


হানাফিয়্যাহ # ১৩৩ 


www.almodina.com 


৯০ db dh play ale di এপ di 0১5 Chad 205 xe এ di ৩০১ sf ০ NYA 
IU 3 1 285 05 OBA STH 02 ৬ 55৮19 Gx Let CS ০৬৭ Bh 
৮০ 023 995 ২৩5 dl 
২২৯ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
ইরশাদ করতে শুনেছি, ওটা তো যুনাফিকের নামায; সূর্যের অপেক্ষায় বসে থাকে, আর যখন সূর্য 
হলুদবর্ণের হয়ে শয়তানের দুই শিংয়ের মধ্যখানে থাকে তখন দীড়িয়ে চারটি ঠোকর দিল (যেভাবে পাখি 
তার ডিম ঠোকরায়), এতে আল্লাহর যিকর খুবই কম করে । (সহিহ মুসলিম) 
or 80 35 734৪ & ৪০০ di 0০ dE 20৩ ০৪ এ ৩৯১ 5০০৯ এ ০৪ ৮ 
০১৮ 05 andl ০০ 85) 4১৭ 99 বা এস এ৪ তোশিএ। lls 005 bs) শে 
৯০১ ৮১০৪৪ ৬৪01) 8S ও El LIYN Oly) ০৭ 4১৭ এ Lat) 
২৩০ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, সূর্য উদিত হওয়ার পূর্বে যে ফজরের এক রাকআত পেল সে যেন পূর্ণ ফজর পেয়ে গেল 
আর যে সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের এক রাকআত পেল সে যেন পূর্ণ আসর পেয়ে গেল । (সহিহ 
বুখারি, সহিহ মুসলিম) 
২৮3 il 03১ padi ৯১০০ sh pl ৪১০০ ২০৪ dos dil ৬০১ ১১০ ৩৮ ০৪১ পা? 
২৩১। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, সালাতে উসতা হচ্ছে সালাতেত আসর । 
ইমাম তিরমিযি হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন । (সুনানে তিরমিযি) 


Gill এছ bf এ SA 5) ৮৪৭৫ 
অধ্যায়-৯৪ : মাগরিবের ওয়াক্ত পশ্চিম দিকের সান্ধ্য লালিমা অস্ত যাওয়া পর্যন্ত 
৩০০৩ ৮০১ ale ঞ ৪০ & 059 Of এ dis di ৩৯) EN on als ০৪ NYY 
Ll এ কত] 3১ ০৬৬ 5১15 etl ০০ 191 Oli 
২৩২ । হযরত সালামা ইবনুল আকওয়া রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
মাগরিবের নামায আদায় করতেন যখন সূর্য অস্তমিত হতো এবং পর্দার আড়ালে চলে যেতো । (সহিহ 
বুখারি, সহিহ মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত সালামা ইবনুল আকওয়া রাযি. । উপনাম আবু মুসলিম । বাইআতে রিযওয়ানে, 
অংশগ্রহণক্যুরীদের একজন । তিনি অত্যন্ত সাহসী ও বীর পদাতিক ছিলেন । মদিনায় --- হিজরিতে ৮০ 
বছর বয়সে মৃত্যুবরণ করেন। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৩৪ 


www.almodina.com 


4১:৩০ play ale di slo all of ০৪ এত & ৬৯) SSH ১১০৮ এ ০৪ TTY 
AB শর্ত Gr EFT ৮29 BS 5075 ০ সখ ০5 -96 ঠা এ! 4558 Candi. bx 

১৬৫ Bf op ০৯ ৬০৩ ০ 05০) SB 339 9912) Coch 
২৩৩ । হযরত আবু মাসউদ আল আনসারি রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, জিবরিল অবতরণ করলেন, দীর্ঘ হাদিসের শেষ পর্যায়ে তিনি বলেন, এবং তিনি ইশার 
নামায আদায় করলেন যখন দিগন্ত অন্ধকার হয়ে গেল । কখনো লোকজন সমবেত হওয়া পর্যন্ত বিলম্বিত 
করতেন । ইমাম আবু দাউদ তদীয় সুনানে এটাকে বাশির ইবনে আবি মাসউদেও সূত্রে উল্লেখ করেছেন । 
(সুনানে আবু দাউদ) 
সাহাবি পরিচিতি : হযরত আবু মাসউদ আল আনসারি রাযি. । নাম উকবা ইবনে আমর । দ্বিতীয় 
বাইআতে আকাবায় অংশগ্রহণকারীদের একজন। কুফায় তিনি বসবাস করেন। আলি রাযি.'র 
খিলাফাতকালে কিংবা ৪১/৪২ হিজরিতে মৃত্যুবরণ করেন । 
প্রাসঙ্গিক আলোচনা: মাগরিবের নামায কখন শেষ হয় এ ব্যাপারে জুমহুর ইমামগণের মত হচ্ছে যে, 
শাফাক অস্ত যাওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত বহাল থাকে । (অবশ্য ইমাম শাফিয়ি রাহ. থেকে ভিন্ন একটি 
মতও রয়েছে) তবে শাফাক দ্বারা কোন শাফাক উদ্দেশ্য এ ব্যাপারে মতভেদ রয়েছে । ইমাম আবু হানিফা 
রাহ.'র মতে শাফাকে আবয়ায আর অন্যদের মতে শাফাকে আহমার । 

৪খ। 5১৩০ ৬৬১ ৮০7৭5 

অধ্যায়-৯৫ : ইশার নামাযের ওয়াক্ত 
ও 0139 ey ale dl ৬৮০ di 0579 ০5:0৩ ০৪ Jos dl ৬১ ১০৮০৯ এ ০৮ IE 

০০০১ ৪৭০১ 45৮1 9১449 54901 ৭৪ এ 9০ 1১১৯3১০1৮৪৮৭ এন ৬৪ 
২৩৪ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, যদি আমার উম্মতের জন্যে কষ্টসাধ্য মনে করতাম তাহলে তাদেরকে ইশার নামায রাতের 
একতৃতীয়াংশ কিংবা অর্ধরাত্রি পর্যন্ত বিলম্বিত করে আদায় করার আদেশ করতাম । ইমাম তিরমিযি 
হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন । (সুনানে তিরমিযি) 
এ ৮1১১ 44৮ dil ৮০ SY 0550 USI :0 ০৪ এ | ৩৯১ EIEN এন ৪৮ 2৩ 
১৬ 4৫455154506 04 ৭5 ০ sd 205 এ ১৮০ rd ০৯১ ৬৮ ০ La 
এ Uns 38১05385551 ২০ ৪১০ ১197 পি ৮9) ৭০13০ এ ০েএ। 
৬৮০০ Las oly) 401 as এ 89০ ola ০৮৭ Fol ৬১ ২৮১ পা (8০ 
০০৮০ ৫১৮১ ৪) only 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৩৫ 


www.almodina.com 


২৩৫ । হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, একরাত্রে আমরা ইশার নামাযের জনে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করলাম; এমনকি রাতের প্রায় অর্ধেক চলে গেল; 
তিনি বলেন, অত:পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে নিয়ে নামায আদায় 
করলেন । তারপর বললেন, তোমরা অবস্থান করো । লোকেরা তো শুইয়ে পড়েছে । তোমরা যতক্ষণ 
নামাযের জন্যে অপেক্ষা করেছ, ততক্ষণ তোমরা নামায আদায়কারী হিসেবে পরিগণিত হয়েছ। 
দুর্বলের দুর্বলতা, রোগীর রোগগ্রস্ততা এবং প্রয়োজনধারীর প্রয়োজন না হত তাহলে আমি এই 
(আদায়ে) অর্ধ রজনী পর্যন্ত বিলম্ব করতাম । (সুনানে আবু দাউদ) | 


Glial 0০০ ২৩৮ dos di 23 ৮৮ এ & ৮৮ CS UU টা ৩৫৩৪০ ০৪ NTN 
৩ es ৬১৬৪) 23) 5) ০ এ 
২৩৬ । নাফি' ইবনে জুবাইর রাহ. থেকে বর্ণিত তিনি বলেন, উমর রাযি. আবু মুসা রাযি.র নিকট 
লিখলেন, এবং তুমি ইচ্ছানুযায়ী রাত্রের যেকোনো অংশে ইশা আদায় করতে পারবে । তবে তা ছেড়ে 
দিতে পারবে না । এর বর্ণনাকারীগণ সিকাহ । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
1 সা ৪১৩ bl ৬ ০ এজ dl ৩৯১ BAP এ ০০ ভা if on এ ৩০ YTV 
৬১৯৫ টে] ১0) ও নি 2৮ 8১৮3 ৬১৬৪] 03) এপ) (১৬ 
২৩৭ । উবায়দ ইবনে জুরাইজ থেকে বর্ণিত, তিনি হযরত আবু হুরায়রা রাযি.কে জিজ্ঞেস করলেন, ইশার 
নামাযের ক্ষেত্রে উদাসীনতা কী? তিনি বললেন, ফজর উদয় হয়ে যাওয়া । এর সনদ সহিহ । (আসারুস 
সুনান) (শারহু মাআনিল আসার; তাহাবি) 
গ্রন্থ পরিচিতি : “আসারুস সুনান' এটি আল্লামা যহির আহসান নিমাবি রাহ. কতৃক রচিত একটি হাদিস 
সংকলন । হাদিস ও সুন্নাহ থেকে হানাফি মাযহাবের দলিলসমূহ তিনি অত্যন্ত সুবিন্যস্তভাবে উপস্থাপন 
করেছেন । হাদিসসমূহের সনদ নিয়ে পর্যালোচনাও করেছেন । আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি রাহ.ও এর 
হাশিয়া লিখেছেন। 
প্রাসঙ্গিক আলোচনা: কিছু কিছু আলিমের মতে ইশার ওয়াক্ত রাতের একতৃতীয়াংশ পর্যন্ত বহাল থাকে 
ইমাম শাফিয়ি রাহ.র মতে অর্ধরাত্রি পর্যন্ত । আর ইমাম আবু হানিফা রাহ.'র মতে ফজর উদয় হওয়া 
পর্যন্ত; তবে অর্ধরাত্রির পর আদায় করা মাকরূহে তানযিহি। 
851 ৪১ ৮৪-৭৭ 
অধ্যায়-৯৬ : বিতরের ওয়াক্ত 
4৮ Jos dl ৩৬১ Bll 0 ১৬ OF তালি আহ জিত nly ৬২০১) ১3১ Hl Sy) TVA 
2৮ ০০৭ FE এ ৪১০ নে Bl 0154 play এ dil এ০ dil 4৮০ ৬ ০৮ 4৪ 
উস) BO 2] dy) ৩ থা ১৮ এ সখা জে স্তর জলি CF এ পৃ 
১৬০৪ 2 209) ০৫১১০) ঞ টি] 4৮০৮ Be 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৩৬ 


www.almodina.com 


২৩৮ । হযরত খারিজা ইবনে হুযাফা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাদের নিকট এসে বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্যে লাল বর্ণের 
উট/ঘোড়ার চাইতেও উত্তম একটি নামায বাড়িয়ে (নির্ধারিত করে)দিয়েছেন, আর এটা হল বিতর | এবং 
এটার সময় নির্ধারণ করেছেন ইশার নামাযের পর হতে সুবহে সাদিক পর্যন্ত । (সুনানে তিরমিযি, সুনানে 
আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ) তাহাবির বর্ণনায় রয়েছে: নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্যে 
আরেকটি নামায বৃদ্ধি করেছেন । ইমাম হাকিম হাদিসটি “মুসতাদরাক'এ উল্লেখ করত বলেন, এর সনদ 
সহিহ । 

সাহাবি পরিচিতি : খারিজা ইবনে হুযাফা রাযি. । তিনি কুরাইশের অন্যতম প্রসিদ্ধ একজন অশ্বারোহী । 
হাজারো অশ্বারোহীর সঙ্গে তার তুলনা হয় না । আমর ইবনে বুকায়র আল খারিজি তাকে আমর ইবনে 
আস রাযি. সন্দেহে হত্যা করে । বস্তুত খারিজির উদ্দেশ্য ছিল আলি, মুআবিয়া ও আমর ইবনে আস রাযি, 
এই তিনজনকে সে হত্যা করবে । পরে ভুলবশত খারিজা রাযি.কে হত্যা কণে ফেলে । মোটকথা, ৪০ 
হিজরিতে তিনি শাহাদাত বরণ করেন । 


45 531 ৬৯১ De এ) SBI Ugh ply 5০৬ di lo di ০১5 ০ ১৬০ ০৪ YA 
045 ৬) এ 28৮১ tly এ AA ol) 65৮ এ! sl oH be 
২৩৯ । হযরত মুআয রাযি. থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে 
শুনেছি, আমার প্রতিপালক আমাকে আরেকটি নামায বৃদ্ধি করে দিয়েছেন আর তা হচ্ছে বিতর । এর 
ওয়াক্ত হচ্ছে ইশা ও ফজর উদয়ের মধ্যবর্তী সময় । (মুসনাদে আহমদ) “নাসবুর রায়া'এ হাদিসটি যায়িফ 
বলে মন্তব্য করেছেন। 
3105515500৩ ৮৮০ 4০০ dl ৪ ad: as dow &॥ ৬০১ এ এ ০৪ ৫55 
শত 09) Ee) 
২৪০ । হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, সুবহ হওয়ার পূর্বেই তোমরা বিতর আদায় করো । (সহিহ মুসলিম) 
i 0133 -755 Call 13930 2৬৯০ ০০৮ ৩৮ ০৪ TEN 
৩০৮ 05135395513 40 ৪১০ YS ০৯১ ও পি &৮ 0] ৪৮০০ জল) 
(450 ৬০) sl ০৮৮ 45০৭১ ৫৯৬৭ ৬ 5১55 এড dll 
২৪১ । হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
সুবহ হওয়ার পূর্বেই তোমরা বিতর আদায় করো । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
িরমিযিতে এই শব্দে রয়েছে: যখন ফজর উদয় হয়ে যায় তখন রাত ও বিতরের নামায প্রতিটির সময় 
ডলে যায়। অতএব ফজর উদয় হওয়ার আগেই বিতর আদায় করে নাও । ইমাম নাওয়াওয়ি “আল 
খুলাসা'এ বলেন, এর সনদ সহিহ । (নাসরুর রায়া) 





আদিল্লাতুল হানাফিয়্যাহ ₹ ১৩৭ 


www.almodina.com 


গ্রন্থ পরিচিতি : ‘আল খুলাসা” এটি ইমাম নাওয়ায়ি রাহ. কতৃক রচিত বিধি-বিধান সংক্রান্ত হাদিস 
সংকলন । পূর্ণনাম খুলাসাতুল আহকাম ফি মুহিম্মাতিস সুনান ও কাওয়ায়িদিল ইসলাম । 
'নাসবুর রায়া’ এটি আল্লামা জামালুদ্দিন যায়লায়ি রাহ. কতৃক রচিত তাখরিজে হাদিস বিষয়ক একটি 
অমূল্যগ্রস্থ। পরবর্তী ফকিহগণের মতো সাহিবে হিদায়া রাহ. তদীয় কিতাবে হাদিস ও আসার'র সাথে 
হাওয়ালা ও সনদ উল্লেখ করেননি । এসব হাদিস ও আসার'র তাখরিজ (সূত্রনির্দেশ) সম্পর্কিত 
কিতাবসমূহের মধ্যে সবচে' জামে কিতাব হল এই নাসবুর রায়া । সায়্যিদ মুহাম্মাদ বিন জা'ফর আল 
কাত্তানি রাহ. (১৩৪৫ হি.) বলেন, ৯! +$ 1541 017৬ ৩+ ০ ০ ০০৪৭ এ 0০৬ SU (5 ১৯১ 
65 35 জল 3৮০ পা 3৩৬০৭ ৬ ও ০ এ ০৯৩ ১৯ 3 EEG ০৯ ৩ ১৩৭ ০ 
৪ এ ৬4এ। (আর রিসালাতুল মুসতাসফা, পৃ. ১৮৮) এ ছাড়া আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি, 
আল্লামা যাহিদ কাউসারি, আল্লামা ইউসুফ বানূরি রাহিমাহুমুল্লাহ প্রমুখের এই কিতাব সংক্রান্ত 
মূল্যায়নসমূহ জানতে দেখুন: নাসবুর রায়ার ভূমিকা, ৭-৮, ফায়যুল বারি, ১/৩৬৮, ২/৩২০, মাআরাফুসি 
সুনান, ২/৩৬৩, ৩/২৫৩ ও ৪৭৩, ৪/১৯০ ও ৩৭০ । এসব উক্তির জন্যে অধম বান্দা'র “আল ইমামুল 
মারগিনানি ও কিতাবুহুল হিদায়া" (মাখতুতাহ) রিসালাটি দেখা যেতে পারে । 
১ 2 ভি ০৬৭৬ 
অধ্যায়-৯৭ : দুই ওয়াক্তের নামায একত্রিত করা যাবে না 
ale dl ০০ &॥ 0১১ ৬০০ 5৮ এ] 39 এ Gos dl ৬৮) ১৮ 0 ০৪ NEY 
কু সখা) কস 08) 98০৭ ০3 ED 02 9৯৮০৭ এ) ২ bd Blo play 
এত ০ 
২৪২ । হযরত ইবনে মাসউদ রাযি, থেকে বর্ণিত, ওই সত্তার শপথ যিনি ছাড়া কোনো মা'বুদ নেই, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামায নির্ধারিত সময় ছাড়া আদায় করেননি, তবে দু'টি 
নামায ব্যতিক্রম: আরাফায় তিনি যুহর ও আসর এবং মুযদালিফায় মাগরিব ও ইশা একসাথে আদায় 
করেছেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
45 dl ৬৮০ dl 0৯৮) dE :০৩ as এ dl ৩৪১ DE এ ৩৪ 0৬০ on আন of তা 
93১4০ ৪১০ 55১ এ1 Blo FF ০৮ El এ ১০ এ 4০5 69 এ ord ipl 
bes ple 530k) 
২৪৩ । আবদুল্লাহ ইবনে রাবাহ হযরত আবু কাতাদা রাযি. থেকে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘুমন্ত অবস্থায় থাকার কারণে নামায ছুটে গেলে গুনাহ 
নেই । গুনাহ তো জাগ্রত অবস্থায় যে, কোনো নামাযকে বিলম্বিত করলে আর পরবর্তী নামাযের ওয়াক্ত 
এসে গেল । (শারহু মাআনিল আসার; তাহাবি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৩৮ 


www.almodina.com 


ও| ৬১৪০১০১8025 :00 ৩৯৬ 0 di এ 0 ১৮৬ ৬৬০ Lf 34505) তা এ Et 

৬১ 13) ১৯৭ ০5) দেখ ৬৮ BH Of UE LAN ও (5241 ৮: এ 
২৪৪ । কায়স ও*শারিক বর্ণনা করেন, তারা উসমান ইবনে আবদুল্লাহ ইবনে মাওহিবকে বলতে শুনেছেন, 
হযরত আবু হুরায়রা রাযি.কে জিজ্ঞেস করা হলো, নামাযের ক্ষেত্রে উদাসীনতা কী? তিনি বললেন, 
নামাযকে তুমি অন্য নামাযের ওয়াক্ত পর্যন্ত বিলমিত করা । (শারহ মাআনিল আসার; তাহাবি) 


৮ ৬৯৫ RTGS লা ৮০ 


০০৮3 ০০ 05813 99 2 Ens : LS 
২৪৫। হযরত আবু কাতাদা রাযি. চে হযরত উমর রাযি, তার এক গর্ভনরের নিকট চিঠি 
লিখলেন, তিনটি বস্তু কবিরা গোনাহসমূহের অন্তর্ভুক্ত: দুই ওয়াক্তের নামায একসঙ্গে আদায় করা এবং 
জিহাদের ময়দান থেকে পলায়ন করা । (আস সুনানুল কুবরা; বাইহাকি) 
01৩৮ ৬৫৮ din ঞ ৬৮১ ০ ৩৮ ৬ LT :5 0৪৩ ০৮:৮৪) এ ৬৮ এ৩ এ YEN 
Ll ৩৭৬ ৩৯ ৬০০ 09 এপি ও ৩৯ Golo) ১) ৩৮ Ey Gl) ann LS 
3 3) ৩৮ ৩০৩ BAAN EU তি ও af এ লস BY ৬ 055 05 ৪১০এ৬ G25 
Jey © ods LS USS :55) ০০৪৭ 4 9841 ০৪১ AL এ 09 এ ON Gil 
Ego 05) ৮০ এ এ 91173 এ dle di 
২৪৬ । ইমাম মুহাম্মাদ রাহ, 'মুআত্তা'এ নাফি' থেকে অনুরূপ বর্ণনা করেছেন, তিনি বলেন, আমরা হযরত 
ইবনে উমার রাযি.'র সঙ্গে (সফরের উদ্দেশে) অগ্রসর হলাম । যখন আমরা কিছু রাস্তা অতিক্রম করলাম, 
তখন তীর স্ত্রী সাফিয়্যা বিনতে আবু উবায়দ রাযি.’র ব্যাপারে (মুমূর্ষ অবস্থায় থাকার দরুণ) তাকে বিপদে 
সাহায্যের জন্যে ডাকা হলে তিনি দ্রুত চলতে লাগলেন । ইতোমধ্যে সূর্য অস্তমিত হয়ে গেল । তখন 
নামাযের আযান দেয়া হলে (কিংবা তাকে নামাযের কথা বলা হলে) তিনি (বাহন জন্ত থেকে) নামলেন 
না । অবশেষে যখন সন্ধ্যা হয়ে গেল, তখন আমরা ধারণা করলাম যে, তিনি (নামাযের কথা) ভুলে 
গেছেন। ফলে আমি বললাম, নামায! তিনি নিরব থাকলেন । অবশেষে যখন “শাফাক' অদৃশ্য হয়ে 
যাওয়ার উপক্রম হল, তখন তিনি (বাহনজন্ত থেকে) নেমে মাগরিবের নামায আদায় করলেন । এবং 
“শাফাক’ অদৃশ্য হয়ে যাওয়ার পর ইশার নামায আদায় করলেন। এবং বললেন, সফর ত্বরিৎ হলে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে (থাকাকালেও) আমরা অনুরূপ করতাম । (শারহু 
মাআনিল আসার; তাহাবি) 
প্রাসঙ্গিক আলোচনা: দুই ওয়াক্তের নামায একত্রে এক ওয়াক্তে আদায় করাকে জমা বাইনাস সালাতাইন 
বলে । আইন্মায়ে সালাসার মতে (আনুসাঙ্গিক কিছু মতানৈক্য থাকলেও) উযরবশত জমা বাইনাস 
সালাতাইন জায়িয । ইমাম আবু হানিফা রাহ.র মতে আরাফা ও মুযদালিফায় হজ্জের সময় আসর ও যুহর 
=বং মাগরিব ও ইশার ক্ষেত্রে জায়িয হলেও অন্য কোনো ক্ষেত্রে হাকিকি (বাস্তবিক) জমা বাইনাস 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৩৯ 


www.almodina.com 


সালাতাইন জায়িয নয় । তবে জাময়ে সুরি (বাহ্যিক) জমা তথা এক নামাযকে তার শেষ ওয়াক্তে এবং 
অন্য নামাযকে ওয়াক্তের শুরুতে আদায় করা জায়িয আছে। বর্তমান সময়ের গায়রে মুকাল্লিদ বন্ধুরাও 
ব্যাপকভাবে জমা বাইনাস সালাতাইনের প্রচার ও প্রয়োগ করে চলছেন । হানাফিদের পক্ষে এখানে কিছু 
দলিল উপস্থাপিত হয়েছে । 
ইসতি'নাস: আল্লামা শাওকানী রাহ. (মৃত্যু ১২৫৫ হি.) লিখেছেন, এ কথা দলীল দ্বারা প্রমাণিত যে, 
হাদীসের মধ্যে জমা বাইনাস সালাবাইন (দুই ওয়াক্তের নামায একত্রে আদায় করা) দিয়ে জময়ে সূরী 
(বাহ্যত একত্রীকরণ) উদ্দেশ্য । এর ওপর বিস্তর আলোচনা করে তিনি লিখেন, সুতরাং জমা দ্বারা জময়ে 
সূরী অর্থ নেয়াই উত্তম । বরং পূর্বের আলোচনা থেকে এটিই একমাত্র সঠিক মত বুঝা যায় । (নায়লুল 
আওতার, ৩/২৬৬-২৬৮, দারু এহয়াইত তুরাসিল আরাবী ১৯৭৩) 
সহীহ হাদিসে জমা বাইনাস সালাতাইনের কথা বর্ণিত হয়েছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম জমা বাইনাস সালাতাইন (দুই ওয়াক্তের নামায একত্রে আদায়) করেছন । সালাফী বন্ধুরা মনে 
করেন এখানে জমা দ্বারা হাকীকী জমা উদ্দেশ্য, তাই দু'ওয়াক্তের নামায ক্ষেত্র বিশেষ এক ওয়াক্তে একত্রে 
আদায় করা যাবে । আর হানাফীরা বলেন হাদীসে জমা দ্বারা জাময়ে সূরী উদ্দেশ্য, মানে এক নামায তার 
ওয়াক্তের শেষভাগে এবং অন্য নামায ওয়াক্তের প্রথমভাগে আদায় করে নেয়া, যাতে বাহ্যিকভাবে 
দু'নামাযকে একত্রে আদায় করা বুঝা যায় । হানাফিদের এই ব্যাখ্যার ওপর অনেক দলীল প্রমাণ বিদ্যমান, 
এখানে এগুলো উল্লেখ করার অবকাশ নেই । শুধু এতটুকু বলে রাখি, সালাফী ভাইদের বরণীয় ব্যক্তিত্ব, 
তাদের গুরুজন আল্লামা শাওকানী রাহ.ও কিন্তু এক্ষেত্রে হানাফীদের পক্ষে রায় পেশ করেছেন । কেননা 
অন্যান্য বিষয়ের মতো এখানেও হানাফীদের দলীল খুবই পরিস্কার, সঠিক ও সুদৃঢ় । 
চে 041 এ ০৮৮ ৮৮7৭ 
অধ্যায়-৯৮ : ফজরের নামায ইসফারে আদায় করা 
24 ৪১০০ ৩০ ০০১ ale dil ৬৮ VEL ৩ ৬ Jos & oy আল ৩৪ NEV 
(7০9) Obed 13১ ৬৬ এ পেথ ৬০০১ 3 © AL জে oF এসি ও gi 
ll 5 এ 
২৪৭। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে কোনো নামাযকে ভিন্ন ওয়াক্তে আদায় করতে দেখিনি, দু'টি নামায ব্যতীত: তিনি 
মাগরিব ও ইশা একত্রে আদায় করেছেন এবং ফজরের নামায নির্ধারিত সময়ের পূর্বে আদায় করেছেন: 
মুসলিমের বর্ণনায় রয়েছে: ওয়াক্তের পূর্বে গালাসে আদায় করেছেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
সনদ পর্যালোচনা: ‘আবদুল্লাহ’ বলে সাধারণত হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি.কে বুঝানো হয় 
অতএব হাদিস ও তাফসির ইত্যাদি বিষয়ের গ্রস্থাদিতে ‘আবদুল্লাহ’ দ্বারা তিনিই উদ্দেশ্য । তবে যদি 
'আবদুল্লাহ'র আগে নাফি" কিংবা সালিম এ ধরনের কোনো রাবি'র নাম উল্লেখ থাকে তাহলে তখন হযরত 
আবদুল্লাহ ইবনে উমার রাযি. উদ্দেশ্য হয়ে থাকেন । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৪০ 


www.almodina.com 


1১524 UG ৮০১ le di ৬৩ ঞ 05) ঠা এ Gis & ৪৪) ডে চে OY oF TEA 
2১০৮) cml শ৬্পগও ৬০০০ স3) 5১৯০ UG 21৭1 ৮৪প CWS 99 mdi ৪১০৪ 


“ 


২৪৮ ৷ হযরত রাফি’ ইবনে খাদিজ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, তোমরা ইসফার (তথা চতুর্দিক ফর্সা) হয়ে গেলে ফজরের নামায আদায় করবে; কেননা তাতে 
রয়েছে অনেক সওয়াব । (সুনানে তিরমিযি, সুনানে আবু দাউদ) এর সনদ সহিহ । [ 

সাহাবি পরিচিতি : হযরত রাফি’ ইবনে খাদিজ রাযি. । উপনাম আবু আবদুল্লাহ । ছোট থাকার কারণে 
বদরে শরিক হতে পারেননি । পরবর্তী সবক'টি জিহাদে অংশগ্রহণ করেছেন। উদ যুদ্ধের দিন তার 
শরিরে তীরবিদ্ধ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ৷ ৪2 ৬ 4৮ 0 
“কিয়ামতের দিন আমি তোমার সাক্ষী হবো।” ওই ক্ষতের শল্যচিকিৎসা আবদুল মালিক ইবনে 
মারওয়ানের সময় ফুরিয়ে যায় এবং ৭৩ হিজরিতে ৮৬ বছর বয়সে তিনি মদিনায় মৃত্যুবরণ করেন । 


৩৫5১ ভা Chan UG xe এ di ৩৯১ ডে on Sl) on FAS ০২ AP ৩৮ NEA 
Hl ৮০১ ৩৪ eal 894 01495 50095 ৮৮9 5 dil ৩০ di 0১905 Uh pr 
eh পা ০১ dol EBD as 93 শত এ onl alg) 3৬০১ op OS Sly 

EFL (I ১৩) ০৮ BL 55515 
২৪৯। হুরায়র ইবনে আবদুর রাহমান ইবনে রাফি’ ইবনে খাদিজ থেকে বর্ণিত তিনি বলেন, আমার দাদা 
হযরত রাফি" ইবনে খাদিজ রাযি.কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত 
বিলাল রাযি.কে বলেছেন, হে বিলাল! ফজরের নামায এমন ফর্সা হলে আদায় করবে; যাতে লোকেরা 
তাদের তীরের লক্ষ্যস্থল প্রত্যক্ষ করতে পারে । (মুসনাদে তায়ালুসি, আল মু'জামুল কাবির; তাবারানি) 
হাদিসটি ইবনে আবি হাতিম, ইবনে আদি, আবু দাউদ তায়ালুসি, ইসহাক, ইবনে আবি শায়বা এবং 
তাবারানি বর্ণনা করেছেন । এবং এর সনদ হাসান । (আসারুস সুনান) 


AS 019) পা 5১54 498 4৪ dbs dl ৬০) ৬ ০ UG any on se ০৪ ০1০5 
শেপ 8১০১ ১৬৭) জি এ ০২০০ 8১ 01091 
২৫০ । আলি ইবনে রাবিআ থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আলি রাযি.কে তীর মুআযযিনের 


উদ্দেশে বলতে শুনেছি, তুমি ইসফার তথা চতুর্দিক পূর্ণ ফর্সা হওয়ার পর আযান দিবে, তুমি ইসফারে 
আযান দিবে । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৪১ 


www.almodina.com 


প্রাসঙ্গিক আলোচনা: ফজরের নামাযের ওয়াক্ত সুবহে সাদিক থেকে আরম্ভ হয় এবং সূর্য উদিত হওয়া 
পর্যন্ত থাকে । এই সময়ট্ুকুকে দুই ভাগে বিভক্ত করা হলে শরিআতের পরিভাষায় প্রথম ভাগকে 'গালাস' 
এবং শেষ ভাগকে “ইসফার' বলা হয় । অধিকাংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “ইসফারে' নামায 
পড়েছেন । ফলে আবু হানিফা ও ইমাম মালিক রাহ.'র মতে ফজরের নামায “ইসফারে' পড়া মুস্তাহাব । 
আর ইমাম শাফিয়ি ও ইমাম আহমাদ রাহ.'র মতে গালাসে পড়া উত্তম । এখানে হানাফিদের পক্ষে 
কয়েকটি দলিল উপস্থাপিত হয়েছে। প্রথম হাদিসে এসেছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ওইদিন ফজরের নামায স্বাভাবিক সময়ের আগে তথা গালাসে আদায় করেছেন; তো বুঝা গেল তিনি 
স্বাভাবিক নিয়মে ফজরের নামায ইসফারেই আদায় করতেন । তা না হলে এ বর্ণনার কোনো সঠিক মর্ম 
উদঘাটিত হবে না। আর অন্যান্য বর্ণনায় সম্পষ্টভাবেই ফজরের নামায ইসফারে আদায় করার কথা 
এসেছে। যেহেতু এ মাসআলায় ইখতিলাফটা হচ্ছে উত্তম-অনুভ্তমের, তাই এ নিয়ে ঝগড়া-বিবাদে লিগ 
হওয়ার কোনো অবকাশ নেই। বস্তুত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হানাফিদের মতটি অগ্রগণ্য সাব্যস্ত হয় । 
যেমন: হানাফিদের দলিলসমূহ কাওলি (বাচনিক) ও ফি"লি (কর্মমূলক), কিন্তু অন্যদের দলিলসমূহ শুধু 
ফি'লি। আর নীতি হচ্ছে, কাওলি ও ফি'লি হাদিসের মধ্যে বাহ্যবিরোধ দেখা দিলে কাওলি হাদিসই 
আমলের ক্ষেত্রে অগ্রগণ্য । এখানে তো হানাফিগণের পক্ষে কাওলি ও ফি'লি উভয় ধরনের হাদিস 
রয়েছে । এখানে আরেকটি বিষয়ের প্রতি “ইসতি'নাস'-এর শেষে ইঙ্গিত করা হয়েছে। 

ইসতি'নাস: নওয়াব সিদ্দিক হাসান খান বলেন, ফজরের নামায ফর্সা করে আদায় করা উত্তম । কেননা, 
নামাযের সওয়াব জামাআত অনুপাতে হয় ৷ আর ফর্সা করে নামায পড়লে জামাআতে মুসল্লি বেশি হয়ে 
থাকে । (মিসকুল খিতাম, ১/২৪৩, নামাযে পয়াম্বর থেকে উদ্ধৃত) 

শায়খ নাসিরুদ্দিন আলবানি রাহ. লিখেছেন, গবেষকের সামনে সুস্পষ্ট যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সব সময় ফজরের নামাজ গালাসে পড়তেন না । বরং তিনি কখনো গালাসে (ওয়াক্তের শেষ 
ভাগে) আবার কখনো ইসফারে (ওয়াক্তের শেষভাগে) ফজরের নামায আদায় করতেন । (ইরওয়াউল 
গালিল ১/২৭৯-২৮০, আল মাকতাবাতুল ইসলামী, ১৪০৫ হি.) 

ফজরের নামাজ গালাসে আদায় করা মুস্তাহাব- এর মতো গৌণ বিষয়ে সালাফি বন্ধুগণ তাশাদ্দুদ 
(বাড়াবাড়ি) করে ওয়াজিবের পর্যায়ে নিয়ে গেছেন। তাদের কর্মধারা থেকে বুঝা যায়, ফজরের নামায 
যেন ইসফারে আদায় করা জায়িযই নয়। কিন্তু তাদের মান্যবর হাদিস বিশারদ আলবানি মরহুম 
বিষয়টিকে কত সুন্দরভাবে মীমাংসা করে দিয়েছেন । বলা বাহুল্য, হানাফিরা এক্ষেত্রেও সুন্নাহর পরিপূর্ণ 
অনুসারী । তাই তো সারা বছর ফজরের নামায ইসফারে আদায় করলেও রামাযানে গালাসে আদায় করে 
থাকেন । যেহেতু তখন তাকসিরে জামাআত (মুসাল্লিদের আধিক্য) হয়ে থাকে এবং এতে তাদের সুবিধাও 
বটে । এবার একটু চিন্তা করে বলুন, প্রকৃত অর্থে আহলে হাদিস সালাফিরা নাকি হানাফিরা? 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৪২ 


www.almodina.com 


শপ ০৬ gb ১৪ ৮৬৮-৭৭ 
অধ্যায়-৯৯ : গ্রীষ্মকালে যুহর বিলম্বে আদায় করা মুস্তাহাব 
Lis i JG 7 এজ ১০০ by এ 20০ 35১ 2 DE Cle cp GLI ৪3১,৫৪৭ 
Ses 5) ply ale di ৬০ তা ON 9 Cg ad ৮৮ ৪৬ dl sl dil 05) ON 
Balt 507 All 45০191929০৮ HG ১ 
২৫১ । খালিদ বিন দিনার রাহ. থেকে বর্ণিত তিনি বলেন, আমাদের নিয়ে আমির জুমুআর নামায আদায় 
করলেন । অতপর হযরত আনাস রাযি.কে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
কখন যুহরের নামায আদায় করতেন? তিনি বললেন, ঠাণ্ডা যখন প্রবল হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নামায শুরুতেই আদায় করে নিতেন, আর যখন গরম তীব্র হতো তখন নামায ঠাণ্ডা 
হওয়ার পর (ওয়াক্তের শেষদিকে) আদায় করতেন । (সহিহ বুখারি) 
৩১ 2881 ০০৭০১ ale dl এ Al এ) af এ এ dl ৬৮১ ১৮৮ জো ৩৪ তাও 
2৮] 03১ dal FY ste 
২৫২ । হযরত আবু মাসউদ রাযি. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
দেখেছেন যে, তিনি শীতকালে যুহরের নামায শুরুতেই আদায় করতেন আর গ্রীষ্মকালে বিলম্ব করে 
আদায় করতেন । (শারহ মাআনিল আসার; তাহাবি) 


সে ০৮ থা bas OU gill 1931 155 tp 2 ৪3৬৪0) ৬৪১৮৪ 93১ Wy vor 


২৫৩ । তোমরা যুহরের নামায ঠাণ্ডাসয়ে আদায় করো; কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের মধ্য 
হতে । (সহিহ বুখারি) 

প্রাসঙ্গিক আলোচনা: ১৪৩৩ হিজরিতে আমাদের দাওরায়ে হাদিসের বছর মাদরাসা পরিদর্শনকালে 
ওয়ালিদে মুহতারাম, শায়খুল হাদিস মাও. আউলিয়া হুসাইন সাহেব দা. বা. জিজ্ঞেস করেছিলেন, বলো 
তো কোন মাসআলায় ইমাম তিরমিযি রাহ. ইমাম শাফিয়ি রাহ. প্রমুখের মাযহাবের বিপরীত হানাফি 
মাযহাবের পক্ষে মত অবলম্বন করেছেন এবং এটাকে শক্তিশালী মত বলে মস্তব্য করেছেন? আমরা উত্তর 
দিতে না পারলে তিনি ইবরাদ বিষ যুহরের মাসআলার কথা উল্লেখ করেন । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৪৩ 


www.almodina.com 


LHS শত padi ০৯০ ৪705 
অধ্যায়-১০০ : সূর্য পরিবর্তিত না হওয়া পর্যন্ত আসরের নামায বিলম্বিত করা 
3 ৮১১০৪ dl এত ঞ ১79 ON এও gf ৬ dos dl ৪৮১ 2০ তি of ০55 
1৩০৮৮ ০১০৭৩ লা 49) Sy aga lol) ts andl ames Lal ৯93 pfs 850 সি 
৬৯ a ০৪ ৬৭০ TLS 2১১৮ 4০) ১ ON) এ pt JG UG 
ভেশ ৬০০ এ 2৩১১ 
২৫৪ ৷ হযরত উম্মে সালামা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 
যুহরের নামায তোমাদেও চেয়ে অনেত আগে পড়তেন । আর তোমরা আসরের নামায তার চেয়ে বেশ 
আগে পড়ে নাও । (সুনানে তিরমিযি, মুসনাদে আহমাদ) এর সনদ সহিহ । নিমাওয়ি “আসারুস সুনান'এ 
অনুরূপ মন্তব্য করেছেন । “বাযলুল মাজহুদ" এ রয়েছে, ইমাম তিরমিযি রাহ. এই হাদিস সম্পর্কে নিরবতা 
পালন করেছেন, বস্তুত এর রাবিগণ সহিহ বুখারির শর্তে উন্নীত । 
AE slat all ১০ pall FF ON ৫১০০) Dall ale না ০৮৪ op ৪৪ ০ 19৪ 
23913 81519) 
২৫৫ । আলি ইবনে শায়বান থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামায 
এতটুকু বিলম্ব করে আদায় করতেন যতক্ষণ সূর্য শুভ্র ও পরিচ্ছন্ন থাকতো । (সুনানে আবু দাউদ) 
ped এ ৬ ০৪ Jos dl ৬০১ 96 ৮ ৩০৩ ভ EUG এসএ আপদ cn ১৬) oF YON 
৭০1 dG ০৭) ০১০ পন ৬ Da 20৬ ১১70) sod ৫৮০০৮ 5৪ 3500) 
2০খ। এ ৪৮০১ 0 তা OS TSN 1a 26 ৩ US এ ০৬ ১৬ 7 ০04 
৪ চৈ] ০ VD CA তাপস 98 ৮550 ০১৪ এ LS gl OSH এ Spas 
৪৪১৫ (1) ৮০) এ১ ১১০ 
২৫৬। যিয়াদ ইবনে আবদুল্লাহ নাখায়ি থেকে বর্ণিত তিনি বলেন, আমরা হযরত আলি রাযি.'র সঙ্গে 
“মসজিদে আ'যাম'-এ বসা ছিলাম । (কুফা তখন বিশিষ্টজনদের আবাসস্থল তথা দারুল খিলাফা ছিল) 
তখন মুআযধিন এসে বলল, আমিরুল মু'মিনিন! (আসরের) নামায (এর সময় হয়ে গেছে)! তিনি 
বললেন, বস, সে বসে গেল । অতপর পুনরায় তাকে এটা বলল । তখন আলি রাযি. বললেন, এই কুকুর 
আমাদেরকে সুন্নাত শিক্ষা দিচ্ছে! তারপর তিনি দাড়িয়ে আমাদেরকে নিয়ে আসরের নামায আদায় 
করলেন। অতপর আমরা যে স্থানে ছিলাম সেখানে ফিঙে গেলাম । এরপর আমরা সূর্যের অস্ত যাওয়া 
প্রত্যক্ষ করার জন্যে হাটু গেড়ে বসে গেলাম । (মুসতাদরাকে হাকিম) নাসবুর রায়ায় 5 এর পরিবর্তে 
৬৪ শব্দ রয়েছে। 





আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৪৪ 


www.almodina.com 


ait JN Sb | এ ০৯৪ ৬-১২) 
অধ্যায়-১০১ : রাতের একতৃতীয়াংশ পর্যন্ত ইশার নামায বিলিত করা উত্তম 
ও 0 3৬ 2473 cle dl ৪০ ঝা 0১১ 0:05 4 Jw dil ০) np wor .Yov 
ee টা ৩৬০৮ GAN 9 4৬০৭ 24201 ০০৪ BY 2 ০০৭ লেন ৬০ 
২৫৭ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, যদি আমার উম্মতের জন্যে কষ্টসাধ্য না হতো তাহলে আমি ইশার নামায রাতের 
একতৃতীয়াংশ কিংবা অর্ধরাত্রি পর্যস্ত বিলম্বিত করতাম । (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, এটা 
হাসান সহিহ হাদিস। 

এএ 0১ ৬৩৩ UB Logs Jos ঞা ৩৭১ Fas 21 ৩৪ SU ৩ Sod of He হা YON 
230 ৬৬ ০৯১ ০৮ এ] ES ওম sal ৪১০০ play ale dl ৬৩ ঞ| ০১) 98 
১১১০০ ৩১৩ DBS ০ ৫০ ০৯ ০৬৪ CUS ৮৮ আখ এ 005 লেন ED coun 
Dall FEU 0১0 21 4০০০ ০০৬ ig Clad A এ 0জ 0 33 দি ০০ 0৭ 
-৬০৪ 
২৫৮। ইমাম মুসলিম হিকাম থেকে, তিনি নাফি' থেকে, তিনি হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণনা 
করেন, তিনি বলেন, একরাত্রে আমরা ইশার নামাযের জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর অপেক্ষায় বসে থাকলাম । যখন রাতের এক তৃতীয়াংশ চলে গেল অথবা তারও পরে তিনি আমাদের 
দিকে বেরিয়ে এলেন । তবে, আমাদের জানা নেই, কোনো জিনিস তাকে ব্যস্ত করে রেখেছিল, নাকি অন্য 
কিছু? তিনি বের হয়ে বললেন, তোমরা তো এমন নামাযের অপেক্ষা করছো, তোমরা ছাড়া অন্য কোনো 
ধর্মের লোক এর অপেক্ষা করছে না। যদি আমার উম্মতের জন্যে কষ্টকর হবে বলে মনে না করতাম 
তাহলে আমি তাদেরকে নিয়ে (সবসময়) এই মুহূর্তে নামায আদায় করতাম । অত:পর তার নির্দেশে 

মুআযযিন নামাযের ইকামাত দিলে তিনি নামায আদায় করেন । (সহিহ মুসলিম) 

3০0553৬05০৭ Jal PT এ 8 ৯৪ UN 

অধ্যায়-১০২ : শেষরাতে জাগতে আশ্বস্ত ব্যক্তি বিতরের নামায রাতের শেষাংশ পর্যন্ত বিলম্বিত করা উত্তম 
&| 0১) 00 :00 xe dow dl ৬০) ০৩ of ০৬০০ এ ০ এখি। ৩৪ Mi ০25৭ 
৬০ লা 695 0 ৬৪ ০০ এঠি চি JUN pT 65 3 0 ০৩ ৬ ipl সত di এ 
4 ৩৫১) 3১৮ fol pT Blo OF dT 285 
২৫৯ । আ'মাশ ইবনে আবি সুফয়ান'র সূত্রে হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে শেষরাতে না উঠার আশংকা করে সে যেন রাতের 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৪৫ 


www.almodina.com 


প্রথমদিকেই বিতর আদায় করে নেয় । আর যে শেষরাতে উঠার আশা রাখে সে যেন শেষরাতে বিতর 
আদায় করে; কেননা শেষরাতের নামায “মাশহুদা' (তথা শেষরাতের নামায ফিরিশতাগণ প্রত্যক্ষ করেন 
কিংবা তারা এর ব্যাপারে সাক্ষ্য প্রদান করেন) ৷ আর এটাই উত্তম ৷ (সহিহ মুসলিম) 
0০৬ Sf opp ৮০৭ 9১১ ৬১ 3 als plo পন এপ Obl 633 সত 
BIS 5 JU PTY 
২৬০। বিতরকে তোমরা রাতের শেষ নামায বানাও মুসলিমের বর্ণনায় রয়েছে: তোমাদের মধ্য থেকে 
যে শেষরাতে না জাগার আশংকা করে সে যেন বিতর আদায় করে নিদ্রায় যায় । (সহিহ বুখারি, সহিহ 
মুসলিম) 
A bay 5৮০] ১8৮ fr ৩০ Sb) 
অধ্যায়-১০৩ : যুহরের নামায শীতকালে এবং মাগরিবের নামায ওয়াক্তের শুরুতে আদায় করা মুস্তাহাব 
4৩ 24 SEAL ON 13] play ale dl এ গৈ ৬ এ Jos di ৪) তন এ১১ YU 
bud 03) 04501 ৮৮ ও 9৬115 
২৬১। হযরত আনাস রাযি, বর্ণনা করেন, যখন শীত হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যুহরের নামায শুরুতেই আদায় করতেন আর যখন গরম হতো তখন ঠাণ্ডা হওয়ার পর আদায় 
করতেন । (সহিহ বুখারি) 
&| এ dN dm) ৮ Glas LS UU ভে ৬ ৩১ oF ply Eb হল শা 
Als (015 pad 01) ০৬ ৮০৪45 ile 
৬ ৪০৮ এ এল সি তি 454) এ এ dil ৩০১ ০০ ৭৮ ০১১১ 91932 
২৬২ । হযরত রাফি’ ইবনে খাদিজ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর সঙ্গে মাগরিবের নামায আদায় করতাম । অত:পর আমাদের মধ্য থেকে একেকজন (এমন 
সময়) ফিরতেন, তখন তিনি তীরের লক্ষ্যস্থল প্রত্যক্ষ করতে পারতেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
ইমাম আবু দাউদ এটাকে হযরত আনাস রাযি.'র সূত্রে বর্ণনা করেন, তার শব্দ হচ্ছে: অত:পর আমর 
তীর নিক্ষেপ করতাম এবং আমাদের মধ্য থেকে কেউ কেউ তীর নিক্ষেপের লক্ষ্যস্থল দেখতে পেত । 
০) ৬০ & এ Bl dm) এপ LF UU এ এ dl ৩৯১৫ চথি ৮ ৪4০ ০৪ না 
৮) ৪ এ Lobb 5315) idl ০১০৪9 88 এ) bd 51৮19 ০৫ 
Al 
২৬৩ | হযরত রাফি’ ইবনে খাদিজ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
ওয়াসাল্লামের সঙ্গে মাগরিবের নামা আদায় করতাম যখন সূর্য পর্দার আড়ালে চলে যেত। 
যখন সূর্য অস্ত যেত এবং পর্দার আড়ালে চলে যেত । (নাসবুর রায়া) 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৪৬ 


www.almodina.com 





Sb oy 5b ২৮৮৮3 ৪৯৮০ 5৮ J SU 15 £ 


lly ey rl (১৬ ৬ 
অধ্যায়-১০৪ : সূর্য উদয় হওয়া, উঠা এবং ছিপ্রহরের সময় কোনো নামায, সিজদায়ে তিলাওয়াত এবং 
জানাযার নামায জায়িয নয় 
ES U0 ০৮ 0 &। ৬) ৩৫ ০০৬ on Lie ৩৪ ০ ৬) এ] edi এ১) TNE 
৬০ ০৬:05 ০85 FE 03985 sha 01 UGE lg tle dil ৮০ di 0১৯১ I Se 
dl ১৮৩ ০৪ pail এস ৩৮ 50450 SU 658 ০০১ ৪৮ ৩৮ 23৪ il 
০০ ৩৮ ৮2১৯৫ 
২৬৪ | হযরত উকবা ইবনে আমির আল জুহানি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটি সময়ে নামায আদায় করতে এবং আমাদেও মাইয়্যিতদেরকে 
দাফন করতে নিষেধ করেছেন । (১) সূর্যোদয়ের সময় হতে সূর্য উপ উঠা পর্যন্ত । (২) ঠিক দুপুর হতে 
সূর্য পশ্চিম আকাশে না হেলা পর্যন্ত । (৩) সূর্যাস্তের সময় হতে সূর্য পূর্ণ অস্ত না যাওয়া পর্যন্ত । (সহিহ 
মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত উকবা ইবনে আমির আল জুহানি রাযি. । উপনাম আবু হাম্মাদ । মিসরে উতবা 
ইবনে আবি সুফয়ানের পর তিন বছর হযরত মুআবিয়া রাযি.'র গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন । 
তিনি বিশিষ্ট ফকিহ সাহাবি । ৬০ হিজরির কাছাকাছি সময়ে তিনি ইন্তিকাল করেন । 
১৬৮০৮০১4৩৮9 এ ঞ এপ GY ০৪ এ ০৪ এ এ 001০ of 7০ 
dl তত ৬99 575 ৩৮ DL FG চান শত ভি 109 182৯ ২০ ll 
০৮৩ ৮ Dd ১৮৬ 
২৬৫। সালিম ইবনে আবদুল্লাহ'র মধ্যস্ততায় তার পিতা হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি.'র সূত্রে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় 
তোমরা নামায আদায়ের প্রয়াস চালাবে না। সূর্যের প্রান্তভাগ উদিত (দৃষ্টিগোচর) হলে (উদিত হয়ে) 
ূর্ণমাত্রায় প্রকাশ না হওয়া পর্যন্ত নামায বিলম্বিত করো । আর সূর্যের প্রান্তভাগ অদৃশ্য হয়ে গেলে যতক্ষণ 
না তা পুরোপুরি অদৃশ্য হয় ততক্ষণ নামায আদায়ে বিলম্ব করো । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
এ) ৬:১৪ : ০5 এত মিন এ ৬৪৮ on ps পিল মি 2৬০৩ ৬৮ শন 
Ee UE $ দে ৪১০০ 0০ 20৬ Mall ৩৪ st 1৮55 ৮৮ ঞ এ dl 
” 2 SUE ও ৬২ ১১ ০৬৭ পঠিত ৩৪ ০৮ ls WS 65৮ ও rel tls 
=> Bh Dal ০০ pal তে 95 Gel Jes es ৩৮ 8১৯৩৫ 5১/4৯০ lal 0% 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৪৭ 


www.almodina.com 


of ১2 তি এ এত Gr 2১১০ ০১৬৬ Dal) OB had ডে পুজা 9 ৭ দেৱ 22 

YN ৮০) 44 ৬০ Ol TB So WB ৮] ০১৮ ৩৮ DL) 
২৬৬ ৷ হযরত আবু উমামা রাযি.’র সূত্রে হযরত আমর ইবনে আম্বাসা রাযি. থেকে বর্ণিত, আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরয করলাম, আল্লাহর রাসূল! আমাকে' নামা 
সম্পর্কে শিক্ষা দিন । তিনি বললেন, ফজরের নামায আদায় করবে । তারপর সূর্য পূর্বাকাশে উঁচু হওয়৷ 
পর্যন্ত নামায পড়া থেকে বিরত থাকবে । কেননা, সূর্য শয়তানের দুই শিংয়ের মধ্যখানে উদিত হয় এবং 
সে সময় কাফিররা সূর্যকে সিজদা করে | যখন সূর্য উচু হয় তখন নামায পড়বে । কেননা, নামায আল্লাহর 
দরবারে পেশ করা হয় । এরপর যখন বর্শার ছায়া সংক্ষিপ্ত হয় (অর্থাৎ সূর্য মধ্যগগণে উঠে আসে) তখন 
নামায পড়বে না । কেননা, এ সময় জাহান্নাম উত্তপ্ত করা হয়। এরপর যখন ছায়া দীর্ঘ হতে আরম্ভ করে 
তখন নামাষ গড়বে ৷ কেননা, নামায আল্লাহর দরবারে পেশ করা হয় । আসরের নামায পড়া হলে সূর্যাস্ত 
পর্যন্ত নামায পড়বে না । কেননা, সূর্য শয়তানের দুই শিংয়ের মধ্যে অস্ত যায় । (সহিহ মুসলিম) 


চিনা 69৮ এ! জোশ 58 এ Jal ৪১০ als iol — Nao 
rad ny এল Ls Sy 
অধ্যায়-১০৫ : সুবহে সাদিকের পর থেকে সূর্যোদয় পর্যন্ত ফজরের সুন্নাত ব্যতীত এবং আসরের পর 
নফল নামায পড়া মাকরূহ 
০১০১ bine ১৫৮৩০ Sad 2:95 cs Jos dl ৬০) ৪১৬০ ০৯ ১০ trl. 


PS ০০ 91 io ৬০ Ey ক ০4) ৬৪ 05) ale dil so dil 
২৬৭ । হযরত মুআবিয়া রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, তোমরা এমন এক নামায আদায় করে থাকো; 
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে ছিলাম কিন্তু তাকে এই নামায পড়তে 
দেখিনি, বরং তিনি এটা থেকে নিষেধ করেছেন। অর্থাৎ আসরের পর দু'রাকআত । (সহিহ বুখারি) 
সাহাবি পরিচিতি : হযরত মুআবিয়া রাযি. । উপনাম আবু আবদুর রাহমান । মক্কা বিজয়ের আগে ইসলাম 
গ্রহণ করেন । তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিবে ওহি ছিলেন। প্রথমে বসরায়, 
তারপর কুফায় গভর্নরের দায়িত্ব পালন করেন । তার অনেক ফাযায়িল ও মানাকিব রয়েছে। বিশুদ্ধ মত 
অনুযায়ী তিনি ৫০ হিজরিতে ইন্তিকাল করেন । দুঃখের বিষয় হলো, ওই মহান সাহাবিও সমালোচকদের 
ব্যর্থ আক্রমণ থেকে বাচতে পারেননি, বিভিন্নভাবে ওই বিশিষ্ট সাহাবির বিরুদ্ধে অপবাদ আরোপ কর 
হয়েছে। আলহামদুলিল্লাহ! যুগে যুগে হক পন্থীরা ওইসকল প্রোপাগাণ্ডার দীতভাঙ্গা জবাব দিয়েছেন। এ 
বিষয়ে শায়খুল ইসলাম আল্লামা তাকি উসমানি হাফিযাহুল্লাহ বিরচতি “হযরত মুআবিয়া আওর তারি 
হাকায়িক' (ইতিহাসের কাঠগড়ায় হযরত মুআবিয়া রাষি.- অনুবাদ: মাও. আবু তাহের মেছবাহ) গ্রন্থি 
সহজলভ্য এবং গবেষণাসমৃদ্ধ । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ £ ১৪৮ 


www.almodina.com 


৮১১4০ ও oo dl 05) OF UU 423 HOS ৩৬ ০৪ BAe of ৮৬ OF TAN 
ely কে NY Se ১০ IS 9 ০৯ অর্ধ 
ag ০৪ এ 9 ৭০৯০০) এ 4১) on ৩০৮৭ 035 
২৬৮। আসিম বিন সাখরা'র সূত্রে হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ফজর ও আসর ছাড়া প্রত্যেক ফরয নামাযের পর দু'রাকআত আদায় করতেন। 
(আস সুনানুল কুবরা; বাইহাকি- মুসনাদে ইসহাক ইবনে রাহয়াহ'র সৃতে) | 
০৬৮৮ ০৬১ ৮৭৬ Ugh UE gs এ dl ৪৯১ le ৩৮ ০৪ eli 3১ তা 
Ww ৪১০ ০ ৫ ৮১ tle dil এ ঞ। 05৮১ Of xs এ dl ৪৪১ ১০৮ ৬০০৪ ৮৮০১0 
১৩ ভ১৬। 09১) পেন জে জি pal ০৬ ৪১০০ ০১ শি lls gx dl 
২৬৯ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমার নিকট পছন্দনীয় লোকজন সাক্ষ্য 
দিয়েছেন এবং তাদের মধ্যে সর্বাধিক পছন্দনীয় হচ্ছেন উমর রাযি., রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ফজরের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নামায পড়া 
থেকে নিষেধ করেছেন । (সহিহ বুখারি) 
Ball shat ০৩ শি ০৮০০ ৮৮ dil sh di 059 0 ge Jos dl ৬৪) Le ০৪ NVA 
৪১৬ 9১১ অত 5 ON 4৬ BAY pan 2 ০১০০) YD) 
২৭০ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরয নামাযের পর 
আরো দু'রাকআত আদায় করতেন, আসর ও ফজর ব্যতীত; কেননা তিনি এদুই নামাযের আগে 
দু'রাকআত-আদায় করে নিতেন । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
০৪ ০০৫০০ ০৬ andl cn OS) ৬৪:05 লা ০ ০০৫ ডে ০৩১০৮ IV) 
১৮৪] 905) Clady 4 5354 ৩05 5 9১ pati Ww ৪৫ এ 
২৭১ । হযরত রাফি" ইবনে খাদিজ রাযি, থেকে বর্ণিত তিনি স্বীয় পিতার কথা বর্ণনা করত বলেন, 
আসরের দু'রাকআত (সুন্নাত) নামায আমার ছুটে গিয়েছিল । তাই আমি (আসরের পর) দাড়িয়ে এই 
দু'রাকআত কাযা করতে লাগলাম । তখন তিনি (তার পিতা) বলেন, আমি মনে করেছিলাম, তুমি 
আসরের পরে দু'রাকআত নামায পড়ছো । যদি তুমি তা করতে তাহলে আমি তোমার সঙ্গে (তোমাকে 
শাস্তি প্রদান) করতাম । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
এ dil ৪০১ lexi ০৮০ GA 506 af x0 Jos ঞ। ৬৪১ ৪১০৬] ০৪5 ঞো ০৪ ০৬৭ 
| Ego 95১ SUL ০৫০) ৮০ এ এ ০৩ 5 ০১৬ 0৪ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৪৯ 


www.almodina.com 


২৭২ । হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমাকে হযরত উমর রাযি, আদেশ 
করেছেন যে, আসরের পরে যে ব্যক্তি দু'রাকআতআদায় করবে তাকে আমি যেন প্রহার করি। (শারহু 
মাআনিল আসার; তাহাবি) 

এ 2১০ এড চেএ। raj cs dus dl ৪৪১ | ০2 dE ON 20৩ সখা ০৪ তাত 


age dis dl ৬৯১ ple ৩৮ ০৪ IF be ১ ০১৬৮ gl ol) Ed) 
২৭৩ । আশতার থেকে বর্ণিত তিনি বলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাযি. আসরের পরে নামায পড়ার 
কারণে লোকজনকে প্রহার করতেন । (শারহু মাআনিল আসার; তাহাবি) এই নিষেধাজ্ঞা হযরত ইবনে 
আবক্ষাস রাযি. থেকেও বর্ণিত আছে। 
সাহাবি পরিচিতি : হযরত খালিদ বিন ওয়ালিদ রাযি. । তার মাতা নবিপত্তি মায়মূনা রাযি.’র বোন লুবাবা 
আস সুগরা । প্রাক-ইসলামি যুগেও তিনি কুরাইশের অত্যন্ত সম্ান্ত ব্যক্তি ছিলেন। তার বীরত্ব ও 
সাহসিকতা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ‘সাইফুল্লাহ’ (আল্লাহর তরবারি) উপাধিতে 
ভূষিত করেছিলেন । সারা জীবন জিহাদে কাটিয়ে শাহাদাতের তামান্না থাকা সত্ত্বেও নিজ বিছানায় ২১ 
হিজরিতে মৃত্যুবরণ করেন । 
০০১41 05 58১০০] মজা 
অধ্যায়-১০৬ : মাগরিবের ফরযের আগে নামায 

এ$ ০৪০0 ০৪ ৮৪ dw ঞ ৬৪০ ০৯ 2 ৫০ এ ৮১৬ ০০ ১১১ Hl 3১ IVE 

Ea glad ny ale dl sl dil 0৯০১ age se iol 55:09 coo a 
২৭৪ | তাউস রাহ. থেকে বর্ণিত তিনি বলেন, হযরত ইবনে উমর রাযি.কে মাগরিবের পূর্বে দু'রাকআত 
সম্পর্কে জিজ্ঞেস করা হলো । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাউকে এই 
দু'রাকআত পড়তে আমি দেখিনি । (সুনানে আবু দাউদ) 
54০ of dl ls ৮ Eyl Blass on ০৮৮ ০৪ (ed) তি (555) ০৮ এ ৫৬০ 

০১৭ ১৩৮ ০৪৪) ভাস JS এ 01:০5 5৮ dil ৬০ dil 155 এড 20৩ আআ ০৪ 
২৭৫ । হাইয়ান ইবনে উবায়দুল্লাহ থেকে বর্ণিত, আমাদের নিকট আবদুল্লাহ ইবনে বুরায়দা তার পিতা 
আযানের (আযান ও ইকামাতের) মধ্যখানে দু'রাকআত নামায রয়েছে, মাগরিব ব্যতীত । (সুনানে 
দারাকৃতনি, আস সুনানুল কুবরা; বাইহাকি) 
সাহাবি পরিচিতি : হযরত বুরায়দা ইবনুল হুসাইব রাযি. । বদর যুদ্ধের পূর্বে ইসলাম গ্রহণ করেন । তবে 
যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি । বাইআতে রিযওয়ানে উপস্থিত ছিলেন । তিনি মদিনার অধিবাসী ছিলেন, 
পরে বসরুয়, তারপর খুরাসানে স্তানাস্তরিত হয়ে যান। ৬২ হিজরিতে ইয়ািদ ইবনে মুআবিয়ার সময় 
“মারও' এলাকায় মৃত্যুবরণ করেন। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৫০ 


www.almodina.com 


সনদ পর্যালোচনা: হাইয়ান নামে দু'জন রাবি আছেন: (১) হাইয়ান ইবনে উবায়দুল্লাহ আল বাসরি । ইমাম 
আবু হাতিম রাহ. বলেন, ১. “তিনি সত্যবাদী", ইসহাক ইবনে রাহুয়াহ রাহ. বলেন, 5৬৮ >) ৩৩, 
ইবনে হিবক্ষান রাহ, তাকে স্বীয় “আস সিকাত' (নির্ভরযোগ্য রাবিগণ) এ উল্লেখ করেছেন । সুতরাং তিনি 
একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাবি। তার বর্ণনা গ্রহণযোগ্য এবং দলিল প্রদানযোগ্য । (২) হাইয়ান 
আবদুল্লাহ আদ দারিমি। ফাল্লাস রাহ. বলেন, .৬১$ 1.৯ ০৬. ৩৩ 'হাইয়ান মিথ্যুক’ ৷ তিনি একজন 
অনির্ভরযোগ্য রাবি । 

এখানে যেহেতু প্রথমজনই হাদিসের রাবি তাই এ হাদিস গ্রহণযোগ্য হতে কোনো সমস্যা নেই। কিন্তু 
কোনো কোনো আলিম এই দুই রাবির মধ্যে পার্থক্য করতে না পারার কারণে এই হাদিসটি যয়িফ বলে 
মন্তব্য করেছেন- যা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত । (মাআরিফুস সুনান, ২/১৪১-১৪২) 


৮০১১ le & এক dl 05) ss UL 2৭৩ ws এ dl ৩৪১ He ৩৮ GIN ৪১০৬৭ 
Lal ON GE 98:99 TA ৪ এপ) ৩০০ ৯০৪ ale di ৬৩ di ০১১ ly ০ 
35 op oS HN Cd UGS COLD ৬৯ GAIUS ৪৮১৩ iE ৬5 এ dl ৬৯১ 


OF ৬৪ aml 
২৭৬ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
বিবিগণকে জিজ্ঞেস করলাম, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের পূর্বে 
দু'রাকআত নামায পড়তে দেখেছেন? তারা বললেন, না। তবে উম্মে সালামা রাযি. বললেন, তিনি 
একবার এই দু'রাকআত পড়েছেন, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কোন নামায? তিনি বললেন, 
আসরের পূর্বের দু'রাকআত ভুলে গিয়েছিলাম তাই এখন পড়ে নিলাম । (মুসনাদুশ শামিয়্যিন; তাবারানি) 
৮5 00০ 01:0০ 2 ১৩৮ ৬০৩ ৬ ঠা Uo: All 0৫০০ OUT) ৬) .YVV 
১৫ 4১০9 44৮ ঞ ৬৩ di 059 01209) ৬৮ BUG io pail এ ৪১০ ৩৪ এসএ 
- ৮৪১০০195৭৮০ dis dl ৪১ ০১ 
২৭৭। মুহাম্মাদ ইবনুল হাসান বলেন, আমাদের নিকট ইমাম আবু হানিফা রাহ. বর্ণনা করে বলেন, 
আমাদের নিকট হাম্মাদ বিন সুলায়মান বর্ণনা করেছেন, তিনি ইবরাহিম নাখায়ি রাহ.কে মাগরিবের পূর্বে 
নামায সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন তিনি এথেকে নিষেধ করেন এবং বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাযি. ও উমর রাযি. এই দু'রাকআত পড়তেন না । (কিতাবুল আসার) 
প্রাসঙ্গিক আলোচনা: মাগরিবের পূর্বে দু'রাকআত নামাযের ব্যাপারে মতভেদ রয়েছে । ইমাম আবু হানিফা 
ও ইমাম মালিক রাহ.’র মতে তা মাকরূহ । ইমাম শাফিয়ি রাহ.'র বিশুদ্ধ বর্ণনানুযায়ী তা সুন্নাত । আর 
ইমাম আহমদ রাহ.’র মতে তা জায়িয । হানাফি মাযহাবে যদিও এ দু'রাকআত মাকরূহ বলা হয়েছে কিন্তু 
হহাক্কিকগণের মতে তা মাকরূহ নয়। অনুত্ম হলেও তা জায়িয । আল্লামা ইবনুল হুমাম, আল্লামা 
জানওয়ার শাহ কাশ্মিরি রাহ, প্রমুখ এ মত পোষণ করেছেন । তো জায়িয হওয়ার পরও তা অনুত্তম 


হানাফিয়্যাহ % ১৫১ 


www.almodina.com 


হওয়ার কারণ হলো: (১) হাদিসে মাগরিবের নামায ওয়াক্তের শুরুতেই আদায় করে নেয়ার খুবই তাগিদ 
এসেছে। পক্ষান্তরে এ দু'রাকআত ওই তাগিদের চাহিদা বিরোধী । (২) হাদিসের সঠিক মর্ম অনুধাবন 
করা যায় সাহাবায়ে কেরামের আমলের দ্বারা | এ দৃষ্টিকোণ থেকে তাকালে দেখা যায়, অধিকাংশ সাহাবি 
এই দু'রাকআত আদায় করতেন না । তা ছাড়া স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও এ 
দু'রাকআত আদায় করেছেন বলে প্রমাণিত নয় । 


0১এ। ০৮705 
অধ্যায়-১০৭ : আযান 
০১০০ ০১০০৭ 8401 1555 ০ ০১০৮৭ 9৬৮ 0৬ ages Jos dil ৬১০০৮ 9] ০৪ TVA 
১১৩ 0০ 09 ১৫ 6০ 0 405 3 Uy lS এজ ভ১এ লাখ a 
১৩৬ ৪১৩ 9৪১ 0345 3 9:০6 0 ১৫0 ০০ 0৮ 95 ০৫ ক 59১ 4৪১৮ 
১০৬ 25), 48৯০৪ ১৩ 5 ০০১৭ ৬১ ly le dl ৮০ dl ০5১ 4 
২৭৮ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, মুসলমানগণ মদিনায় আগমনের পর 
নামাযের সময় অনুমান করে মসজিদে সমবেত হতেন । (সে সময়) কেউ নামাযের জন্যে আহবান করত 
না। একদিন তারা এ সম্পর্কে আলোচনা করলেন । তখন কিছু সাহাবি বললেন, নাসারাদের মতো ঘণ্টা 
বানিয়ে নাও। অপর কয়েকজন বললেন, ইয়াহুদিদের শিংগার মতো শিংগা (বানিয়ে নাও)। এ সময় 
হযরত উমার রাযি. বললেন, আপনারা একজন ব্যক্তিকে পাঠিয়ে দেন না যিনি নামাযের আহবান করবেন? 
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল! তুমি দাড়িয়ে নামাযের আহবান 
কর । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


ale di slo di 0৯৯) Af ly UE ৮৪ Jor dl ৬০) 4) LE ০ 45 on dl LE ০ ১৬৭ 
oY Cos Los U5 FS ly a ০৬ ৪৩৪৭ ০এ 4০১৪54৮55৮5) 
USE UG aah এ এ FY 208 gu ৬ 99:59 nt io ঝি ৫4৪ 
০3813 O38 95৭5 তা di Hd 05 :9 এড ৭4 ০0৬ 5৩/১ ০ ৮৮ ৯ ৩৪ 
১০ 0৮ 1:4৩ বিটি BGG ০০১ ale dil এ di 05১ Ef Corl ৪ ৪ 
dl ৩৯১ ০৬৪ on as ৩0১ Ld এড এ 8090 ale ক 5 J 5৮৪ di 
৬৮ di ০০ &। 0555 Gro UES Gy dhs 409 ঠ ES এ এ ৮১ এ এএ 
৫১৮1১ 555 সা এ3) Las 4 ১1১ ৪১০৭] ade 0৩ sly ৬০৬ Eb ৪1৮75 

৬ 

আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৫২ 


www.almodina.com 


২৭৯ । হযরত আবদুল্লাহ ইবনে যায়দ ইবনে আবদে রাবিক্ষহি রাযি. থেকে বর্ণিত তিন বলেন, রাসূলুল্লাহ 
হাল্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিঙ্গা ধক্ষনি কণে লোকদেরকে নামাযের জন্যে একত্র করার নির্দেশ 
প্রদান করলেন তখন একদা আমি স্বপ্নে দেখলাম, এক ব্যক্তি নজি হাতে একিট শিঙ্গা বহন কণে নিয়ে 
যেতে দেখে আমি তাকে বললাম, হে আল্লাহর বান্দা! আপনি কি শিঙ্গাটি বিক্রি করবেন? তিনি প্রশ্ন 
করলেন, শিঙ্গা দিয়ে তুমি কী করবে? আমি বললাম, এটা দিয়ে আমরা নামাযের প্রতি আহবান করব 
(আযান দিব) । তিনি বললেন, আমি কি এর চেয়ে উত্তম কোনো বস্তুও সন্ধান দেব না? আমি বললাম, 
অবশ্যই । তিনি বললেন, তুমি বলবে, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার ........ ” তিনি (পূর্ণ) আযান 
ও ইকামাত উল্লেখ করলেন । তিনি বলেন, যখন আমি ভোট উঠলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট এসে যা দেখে ছিলাম তার বিবরণ পেশ করলে তিনি ইরশাদ করলেন, এটা অবশ্যই 
সত্য স্বপ্ন । তুমি বিলালের সাথে দাড়াও । আমি তাকে এগুলো শিখাতে লাগলে £ ন আযান দিতে 
থাকলেন । তিনি বলেন, হযরত উমার রাযি. তা শুনলেন, তখন তিনি ঘরে ছিলেন- চাদর টানতে টানতে 
বের হয়ে এসে বললেন, আল্লাহর রাসূল! আপনাকে যে সত্ত্বা সত্য দিয়ে প্রেরণ করেছেন তার শপথ! 
আমিও ওইরপ স্বপ্ন দেখেছি যেরূপ স্বপ্ন তিনি (আবদুল্লাহ ইবনে যায়দ) দেখেছেন । তখন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে । (সুনানে আবু দাউদ) এর সনদ 
সহিহ। 

সাহাবি পরিচিতি : হযরত আবদুল্লাহ ইবনে যায়দ ইবনে আবদে রাবিক্ষহি রাযি. । বাইআতে আকাবায় 
শরিক ছিলেন । বদরসহ সবক'টি জিহাদে অংশগ্রহণ করেছেন । ১ম হিজরিতে তিনিই সর্বপ্রথম আযানের 
শব্দগুলো স্বপ্নে দেখেন । তার পিতা-মাতাও মুসলমান ছিলেন । মদিনায় ৬৪ বছর বয়সে ৩২ হিজরিতে 
মৃত্যুবরণ করেন । 

প্রাসঙ্গিক আলোচনা: আযানের এই শব্দগুলো হিজরতের কোন বৎসর শিখানো হয়েছিল- এ সম্পর্কে 
হাফিয ইবনে হাজার রাহ.'র মত হচ্ছে ২য় বৎসর আর আল্লামা আইনি রাহ.'র মতে ১ম বৎসর । বস্তুত 
ইমাম বুখারি রাহ.’র দৃষ্টিভঙ্গিও এটাই যে, হিজরতের পরপরই এ ঘটনা ঘটেছে । তিনি এ ক্ষেত্রে কুরআনে 
কারিমের এই আয়াত এ৷ 5 4 46 a ৮ (৮ 94 (5১815) 19% সেঞ ৰ ৪ দ্বারা দলিল পেশ 
করেন । এখানে জুমুআর নামাযের জন্যে আযানের কথা বলা হয়েছে আর জুমুআ তো হিজরতের পরপরই 
ফরয হয়ে গিয়েছিল । 

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি লক্ষ্য রাখা দরকার যে, কিছু কিছু ভ- পীর এ ধরনের বর্ণনা থেকে 
স্বপ্ন শরিআতের দলিল সাব্যস্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে থাকে । এটা সম্পূর্ণ অবাস্তব । কেননা, আযান 
আমাদের কাছে স্বপ্ন ছারা শরিআতসিদ্ধ হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 4% 
১. ৮ উক্তি দ্বারাই এটা শরিআতসিদ্ধ হয়েছে। কোনো কোনো জাহিল সুফি হাদিসের শুদ্ধতা-অশুদ্ধতা 
যাচাইয়ের জন্যে স্বপ্নকে মানদ- মনে করে! এটা একেবারে ভিত্তিহীন কথা । ইমাম নাওয়াওয়ি রাহ. বলেন, 
Ll Lh is os € Be ক আত ও 3 এল আত FU অপাহ 0 ২ “স্বপ্নের ভিত্তিতে কোনো প্রমাণিত 
হাদিস বাতিল হতে পারে না এবং কোনো অপ্রমাণিত হাদিস স্বপ্নের ভিত্তিতে প্রমাণিত হতে পারে না। এ 
ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা রয়েছে ।” (শারহে সহিহ মুসলিম, ১/১৮) এ বিষয়ে ড. ইউসুফ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৫৩ 


www.almodina.com 


কারযাবি'র “মাওকিফুল ইসলাম মিনাল ইলহাম ওয়াল কাশফি ওয়ার রুইয়া', মাও. আবদুল মালেক 
সাহেবের “আত তাসাওউফ বাইনা আরযিন ও নাকদিন' (তাসাওউফ তত্ত্ব ও বিশ্লেষণ) এবং তারই লিখিত 
প্রচলিত জাল হাদিসের ভূমিকা প্রভৃতি গ্রন্থ অধ্যয়ন করা যেতে পারে । 


Ale এগ bo NA 
অধ্যায়-১০৮ : আযানে তারজি’ নেই 


UG 13) ily ale ole di he 5575 45545 ০০ Jos di ৩৯১ থা এ ৮৪ oF YA« 
99 &া J) এ! এ Of agi UG ৮ § ST & ST dl St J SE ঝা 85৭ 
U6 5 cd না 14 ০১৪৮ UG 14৮১০ 0া এন dG তি dy dy 3 0 এ 
315১ 3১০১৭ 20 এ এতে UB {du 33 3১4৬১ olde ool 
0৮১ Ll ৩০ dl ও] এ] 3 UG ক এ] এ! এ UG 3 ST df UG ST df UGS di 
el 9133 এ 
২৮০ । হযরত উমার ইবনুল খাত্তাব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি: 
ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুআযযিন যখন এ & এ ৷ বলেন তখন তোমাদেও কেউ যদি &। 751 & 
এগ বলে, যখন তিনি ৷ ১} এ! ১ 01 -$৬ বলেন সেও যদি ৷ ১} এ! 3 0৬ বলে, যখন তিনি 0১৬১ 
এ৷ 4১১ ৷ বলেন সেও যদি &। ১১+১1-- এ -৬৬া বলে, যখন তিনি ৪১-॥ ৪৮ ৬ বলেন সে যদি % 
8 3155 3 ১০৯ বলে, যখন তিনি ০১এ। ৮ ৬ বলেন সে যদি 4৬ ১! 5,5 3 ঠ০১বলে, যখন তিনি 
এগ 4,1 4 বলেন সেও যদি এ &। এ &॥ বলে এবং যখন তিনি 4 ১ এ! ১ বলেন সেও যদি 41. 
$ ১) অন্তর থেকে বিশ্বাস করে) বলে তাহলে জান্নাতে প্রবেশ করবে । (সহিহ মুসলিম) 
fh lng ade &| ৩৩ &॥ 059 9৩৮ :এ৩ se এ dl ৬৪১ ১8) of এ এ৪ ০৪ 
০০০ ০৬৮ ale ৯৬) EA) dG Eh ৪১০ op dhe Gh ০৪ ৮৯৬৭ ly ৩৮৪ 
BL এ এ এস ৬ gw ৬ ৪ U8 ৫৮5৪৫ তা জি এ ৫ এ El Ls ও 
নাস dl dl 205 U8 ২১৯ by ৩ ৫৩৫১ ৮ ০৮ % ৪ sl এসি সর্জ ও 
৩০৫ Of Lgl 0550 ০০40 এ dh ২113১ gl dh চা 413 ০৭ এ 
এর Ol এত তে এ এত Sal এড লে ও] এডি তে 8055 
খু, 







আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৫৪ 


www.almodina.com 


হ0/-+) UG ১৬ ০০০৪ ০০১ ০৬ ঞ এত ও 055) UE 4) on dil এ crs UG 

০ (০১০ ola ০১০ ০ 9৯১) 181 
JIN EAL Lj) 4১ ও ৮৮ &! ৪০১০৮ &। ৬০ &। 09 0৬ GA ale ০০৪ 
dh 41094 ৬০ Car 23 105 alos Gye SA 58 Uh ১১ cue VAD আপনি & 
১১০১ L0G ৯০১৪ ৮৬ 2০০৮ 84545 এ ১৩১৯১ ০০০ জা ০ 
০) ১8723108624) Sly ২০ 0০ ০) এএ 013 লিভ die bi 


Ar 0103 SL 
২৮১ । হযরত আবদুল্লাহ ইবনে যায়দ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বিউগলের ব্যাপারে চিন্তা করলেন এবং শিঙ্গা (বা ঘণ্টা) বাজানোর আদেশ করলেন । আমি 
নিদ্রায় গেলাম । তখন আবদুল্লাহ ইবনে যায়দকে (অর্থাৎ তিনি নিজে) স্বপ্নে দেখানো হলো । বলেন, আমি 
দু'টি সবুজ চাদও পরিহিত এক ব্যক্তিকে দেখলাম যে, তিনি একটি শিঙ্গা বহন কণে নিয়ে যাচ্ছেন । আমি 
তাকে বললাম, হে আল্লাহর বান্দা! আপনি কি শিঙ্গাটি বিক্রি করবেন? তিনি প্রশ্ন করলেন, শিঙ্গা দিয়ে 
তুমি কী করবে? আমি বললাম, এটা দিয়ে আমি নামাযের প্রতি আহবান করব (আযান দিব) ৷ তিনি 
বললেন, আমি কি এর চেয়ে উত্তম কোনো বস্তুর সন্ধান দেব না? আমি জিজ্ঞেস করলাম, সেটা আরার 
কী? তিনি বললেন, তুমি বলবে, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার | 
আশহাদ আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদ আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ । আশহাদু আন্না মুহাম্মাদার 
রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ । হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ । হাইয়া 
আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ । আল্লাহু আকবার, আল্লাহু আকবার । লা ইলাহা ইল্লাল্লাহ ৷” রাবি 
এসে যা স্বপ্নে দেখেছেন তার বর্ণনা দিয়ে বললেন, আল্লাহর রাসূল! আমি দু'টি সবুজ চাদর পরিহিত এক 
ব্যক্তিকে দেখলাম যে, তিনি একটি শিঙ্গা বহন করে নিয়ে যাচ্ছেন । ........ তো পূর্ণ ঘটনার বিবরণ দিলে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সাথী একটি স্বপ্ন দেখেছেন । অতএব এখন 
তুমি বিলালের সঙ্গে মসজিদে গিয়ে তাকে এগুলো শিখিয়ে দাও এবং বিলালই যেন আযান দেন; কেননা 
তার কণ্ঠস্বও তোমার স্বরের চে’ অধিক উচ্চ । তিনি বলেন, আমি বিলালের মসজিদে গিয়ে এগুলো তাকে 
শিখাতে শুরু করলাম এবং তিনি এগুলো দিয়ে আযান দিতে থাকলেন । তিনি বলেন, তখন হযরত উমার 
রাযি, আওয়াজ শুনে বেরিয়ে এলেন এবং বললেন, আল্লাহর রাসূল! আল্লাহর শপথ! আমিও ওইরপ স্বপ্ন 
দেখেছি যেরূপ স্বপ্ন তিনি (আবদুল্লাহ ইবনে যায়দ) দেখেছেন । (সহিহ ইবনে খুযায়মা, সুনানে তিরমিযি, 
সুনানে আৰু দাউদ, সুনানে ইবনে মাজাহ) ইমাম তিরমিযি ও ইবনে খুযায়মা হাদিসটি সহিহ বলে মন্তব্য 
করেছেন। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৫৫ 


www.almodina.com 


৩ এনা ৪ gle দি ৫৪ 5১০ এ on ALN এ ও ৪৬ on জগ oF TAT 
di ৪০০ & ০১১ পেত SB 2038 ০৪ Gos di ৬০১ Bylo জা ০০ 1458 2১১০০ এ 
0g) bey 3 SUL hy Sod... ঠা &। চা did > ৬০৮ 03৭1 ০১৪ 


৬০০৭) এ ভা! 
২৮২ । ইবরাহিম ইবনে ইসমাঈল ইবনে আবদুল মালিক ইবনে আবু মাহযুরা থেকে বর্ণিত তিনি বলেন, 
আমি আমার দাদা আবদুল মালিক ইবনে আবু মাহযুরাকে বলতে শুনেছি যে, আমি হযরত আবু মাহযুর 
রাযি.কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক এক শব্দ করে আযান 
শিক্ষা দিলেন: আল্লাহু আকবার, আল্লাহু আকবার ........ । এবং তিনি তারজি'র কথা উল্লেখ করেননি ; 
(আল মু'জামুল আওসাত; তাবারানি) 
প্রাসঙ্গিক আলোচনা: ইমাম আবু হানিফা ও ইমাম আহমদ রাহ.র মতে আযানে তারজি' নেই । ফলে 
তাদের মতে আযানের শব্দ হবে পনেরটি ৷ ইমাম মালিক রাহ.'র মতে তারজি' আছে, তবে শুরুতে 
তাকবির দু'বার বলা হবে । ফলে তার মতে আযানের শব্দ হবে সতেরটি । আর ইমাম শাফিয়ি রাহ.'র 
মতে আযানে তারজি'ও আছে এবং তাকবির চারবার বলা হবে । ফলে তার মতে আযানের শব্দ হবে 
উনিশটি । তবে এই মতানৈক্য শুধু উত্তম-অনুত্তমের, জায়িয-না জায়িযের নয় । 
ইসতি'নাস: আল্লামা ইবনে তাইমিয়া রাহ. লিখেছেন, আযানের মধ্যে তারজি' করা না করা, তারবি' করা 
না করা এবং ইকামাতের শব্দাবলী একবার করে কিংবা দু'বার করে উচ্চারণ করা, এসবই সুন্নাহ দ্বারা 
প্রমাণিত । আর এসকল ক্ষেত্রে হাদিসশাস্ত্রবদদের মতই সর্বাধিক সঠিক । তা হল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সবক'টি পদ্ধতিই সুন্নাহ । কেউ একটির ওপর আমল করে অন্যটি 
ছেড়ে দিলে তার ওপর কোনো আপত্তি করা যাবে না । (মাজমূউল ফাতাওয়া, ২২/৬৫-৬৬) 
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহ. বলেন, এ ক্ষেত্রে আমাদের নীতিই সর্বাধিক বিশুদ্ধ । ইবাদাত -চাই 
তা কাওলি (বাচনিক) কিংবা ফি’লি (কর্মমূলক) হোক- এর পদ্ধতি যদি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়ে থাকে 
তাহলে ওসবের ওপর আমল করা জায়িয। এগুলোর কোনোটিই মাকরূহ হবে না, বরং প্রত্যেকটিই 
শরিআতসিদ্ধ বলে পরিগণিত হবে । যেমনটা আমরা নিয়ে উল্লিখিত মাসআলাগুলো সম্পর্কে বলে থাকি: 
সালাতুল খাওফ আদায়ের বিভিন্ন পদ্ধতি, আযানে তারজি' করা বা না করা, ইকামাতে শুফআ বা ইফরাদ 
সিজদায়ে সাহু, কুনুত রুকুর আগে কিংবা পরে এবং “সামিআল্লাহু লিমান হামিদাহ'এ ওয়াও বৃদ্ধি করা 
না করা- এ সব ক্ষেত্রে সুন্নাহর বিভিন্নতা রয়েছে । অতএব একটি পদ্ধতি অবলম্বন করে অপর 
ভুল বলা বা তার ওপর আপত্তি করা একটি ভ্রান্তি । (মাজমুউল ফাতাওয়া, ২৪/২৪২, রিসালাতুল 
বাইনাল মুসলিমিন, ৪২-৪৮, ৫৫-৬২) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ১৫৬ 


www.almodina.com 


৬৩ ৬৩ 253। 0০০47) 5৭ 
অধ্যায়-১০৯ : ইকামাত (এর শব্দগুলো) দু'বার দু'বার 

ow dil এ Of 0155 le di এ ০৮ ৮৩৪ ৩৬৮ 5০৩ এর গড ওলী এট ০৪ TAT 

৩১ 22019105505 50 443 ৪ ঞ এ a এ গত £6 এ dl S53 ESN ১ 

৪ ৬ ডা) ৭৬৩ এডি ০১0 4০৬ ৬ 6৩ ০1০ OY ৭৪১ 65 9৬5 ৪৬ পা 
৮ ১৮০) এ ui ul 09) 

২৮৩ । আবদুর রাহমান ইবনে আবি লায়লা থেকে বর্ণিত তিনি বলেন, আমাদের নিকট রাসূলুল্লাহ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ বর্ণনা করেছেন যে, হযরত আবদুল্লাহ ইবনে যায়দ আল 

আনসারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আল্লাহর রাসূল! আমি স্বপ্নে 

দেখলাম যেন এক ব্যক্তি দাড়ালেন তখন তার পরনে ছিল দু'টি সবুজ চাদর, তিনি একটি দেয়ালের উপর 

দাড়ালেন আর আযানের শব্দগুলো দু'বার দু'বার করে উচ্চারণ করলেন এবং ইকামাতের শব্দগুলোও 

দু'বার দু'বার করে উচ্চারণ করলেন । (মুসারাফে ইবনে আবি শায়বা) এর সনদ সহিহ । 

৬৮১ ৪১০এ৭। 5) on Bl এ 01৮০ ale dil ৪০ 4 Ooo SIH 205 ০৪১৮8 

9১09১ 26:45 4০৮০ ৮০১ ale dit slo ad এটি OBI BLA ও এ) ws Jus di 


৮৪ ১৮১ ৬১৬০৪] 25) .8১০ 4) 1৬৩ Selly ৭৪ ৬ 
২৮৪ । তীর কাছ থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ 
আমার নিকট বর্ণনা করেছেন যে, হযরত আবদুল্লাহ ইবনে যায়দ আল আনসারি রাযি, স্বপ্নে আযান 
দেখতে পেলেন । তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তা বর্ণনা করলে তিনি 
(রাসূল) বললেন, এগুলো বিলালকে শিখিয়ে দাও ৷ তিনি আযানের শব্দগুলো দু'বার দু'বার করে উচ্চারণ 
করলেন এবং ইকামাতের শব্দগুলোও দু'বার দু'বার করে উচ্চারণ করলেন । এবং (আযান-ইকামাতের 
মধ্যখানে) কিছুক্ষণ বসলেন । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ । 
৪৮২৪ Es 0১৭। LE ly ale dl ৪৮০ এ 0:০৬ এ dl ৬০১ 5১১৬৩ ও ০০১ YAS 

es 5১৮১ ৪০৭ Gh Al oly) ৬ 5০৯৪ ৪০ 83319 45 
২৮৫ । হযরত আবু মাহযুরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
আযানের উনিশটি শব্দ এবং ইকামাতের সতেরটি শব্দ শিখালেন । (সুনানে তিরমিযি) এর সনদ সহিহ । 
সাহাবি পরিচিতি : হযরত আবু মাহযুরা রাযি. । নাম সামুরা ইবনে মি'বারা । মক্কায় তিনি রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের মুআযযিন ছিলেন । তিনি হিজরত করেননি, শেষ জীবন পর্যন্ত মক্কায় অবস্থান 
করেন । সেখানে ৫৯ হিজরিতে মৃত্যুবরণ করেন । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৫৭ 


www.almodina.com 


৯) এত ভি ০৪১ 5০31 4৫১ ১1 ভর ON 85 OF 2590 ১৮৭ ০৯১ TAT 
০ ১) ভি Sy ০৮8১৮ 49515 ly 01921 we oly) Ee 
SB 55১৭ ঠা 
২৮৬ । আসওয়াদ ইবনে ইয়াঘিদ থেকে বর্ণিত, হযরত বিলাল রাযি. আযানের শব্দগুলো দু'বার দু'বার 
করে উচ্চারণ করতেন এবং ইকামাতের শব্দগুলোও দু'বার দু'বার করে উচ্চারণ করতেন । আর তিনি 
তাকবির (আল্লাহু আকবার) বলে আযান শুরু করতেন এবং তাকবির বলেই আযান শেষ করতেন। 
(শোরহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ । “আসারুস সুনান*র হাশিয়ায় রয়েছে, আসওয়াদ 
হযরত বিলাল রাধি.'র সাক্ষাত পেয়েছেন । 
Ba 5১40 4.9 এ ০০ এন dl ০৯০ EF ot যন go doh lot At OF * YAY 


০) ll 09) GY Ey Bly ১ Ae 
২৮৭ । ইয়াযিদ ইবনে আবু উবায়দেও সূত্রে হযরত সালামা ইবনুল আকওয়া' রাযি. ৰণত ও 
তিনি যখন লোকদের সাথে জামাআতে নামায পেতেন না তখন নিজে আযান ও ইকামাত দিতেন । এবং 
তিনি ইকামাতের শব্দগুলো দু'বার দু'বার করে উচ্চারণ করতেন । (সুনানে দারাকুতনি) এর সনদ সহিহ । 
প্রাসঙ্গিক আলোচনা: হানাফিদের মতে ইকামাতের শব্দ হচ্ছে ১৭টি । অর্থাৎ শাহাদাতাইন, হাইআলাতাইন 
এবং কাদ কামা... দু'বার করে এবং শুরুতে তাকবির চারবার করে উচ্চারণ করা হবে । বস্তুত আযানের 
শব্দগুলোর সঙ্গে শুধু ইকামাতের দু'টি শব্দ যোগ হবে । শাফিয়ি ও হাম্বলিদের মতে শব্দ হচ্ছে ১১টি । 
শাহাদাতাইন ও হাইআলাতাইন হবে একবার করে । আর ইমাম মালিক রাহ.’'র মতে শব্দ হচ্ছে ১০টি । 
অর্থাৎ তার মতে ইকামাতের শব্দও একবার উচ্চারণ করা হবে । এটাও শুধু উত্তম-অনুত্তমের ইখতিলাফ, 
জায়িয-না জায়িযের নয় । 
ইসতি'নাস: আল্লামা ইবনে তাইমিয়া রাহ. লিখেছেন, আযানের মধ্যে তারজী' করা না করা, তারবী' করা 
না করা এবং ইকামাতের শব্দাবলী একবার করে কিংবা দু'বার করে উচ্চারণ করা, এসবই সুন্নাহ দ্বারা 
প্রমাণিত । আর এসকল ক্ষেত্রে হাদীসশাস্ত্রবিদদের মতই সর্বাধিক সঠিক । তা হল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সবক'টি পদ্ধতিই সুন্নাহ । কেউ একটির ওপর আমল করে অন্যটি 
ছেড়ে দিলে তার ওপর কোনো আপত্তি করা যাবে না । (মাজমূউল ফাতাওয়াহ, ২২/৬৫-৬৬) 
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহ. বলেন, এ ক্ষেত্রে আমাদের নীতিই সর্বাধিক বিশুদ্ধ | ইবাদাত -চাই 
তা কাওলি (বাচনিক) কিংবা ফি'লি (কর্মমূলক) হোক- এর পদ্ধতি যদি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়ে থাকে 
তাহলে ওসবের ওপর আমল করা জায়িয । এগুলোর কোনোটিই মাকরূহ হবে না, বরং প্রত্যেকটিই 
শরিআতসিদ্ধ বলে পরিগণিত হবে । যেমনটা আমরা নিম্নে উল্লিখিত মাসআলাগুলো সম্পর্কে বলে থাকি: 
সালাতুল খাওফ আদায়ের বিভিন্ন পদ্ধতি, আযানে তারজি' করা বা না কর্ম, ইকামাতে শুফআ বা ইফরাদ 
সিজদায়ে সাহু, কুনুত রুকুর আগে কিংবা পরে এবং “সামিআল্লাহু লিমান হামিদাহ'এ ওয়াও বৃদ্ধি করা বা 
না করা- এ সব ক্ষেত্রে সুন্নাহর বিভিন্নতা রয়েছে । অতএব একটি পদ্ধতি অবলম্বন করে অপর পদ্ধতিকে 
ভুল বলা বা তার ওপর আপত্তি করা একটি ভ্রান্তি | (মাজমুউল ফাতাওয়া, ২৪/২৪২, রিসালাতুল উলফা বাইনাল মুসলিমিন, ৪২-৪৮, ৫৫-৬২) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৫৮ 


www.almodina.com 





24s 


৬৩ ai A Es O39 মু 
অধ্যায়-১১০ : আযান শুধু ফরয নামাযের জন্যে সুন্নাত 
Ad ৮০3 ৪ dil এ Sl ১০১ ৪ Cale ০ Js dil ৬৪০ 875০ ০15৩ YF TAN 
বিপাক 13359190958 ৩2 ২১৪০০ 
২৮৮। হযরত জাবির বিন সামুরা রাযি. থেকে বর্ণিত, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সঙ্গে আযান ও ইকামাত ছাড়া উভয় ঈদের নামায একাধিকবার আদায় করেছি। (সহিহ মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত জাবির বিন সামুরা রাযি. । উপনাম আবু আবদুল্লাহ আল আমিরি । সা'দ ইবনে 
আবি ওয়া্কাস রাযি."র ভাগিনা । কুফায় অবস্থান করেন এবং সেখানে ৭৪ হিজরিতে মৃত্যু বরণ করেন। 
4,১০৮ & ৫০০ di ০১০ Age এ el ০৮৯ ২৬৪ এ dl ৬৯১ ৪৬ ০ YAY 
কি 05১০৩ ৪১০৪ ৩ ৬০৪ 
২৮৯ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ 
হলে তিনি নামায অনুষ্ঠিত হবে বলে একজন ঘোষক পাঠালেন । (সহিহ মুসলিম) 
4505 05 ১৬ 0১41 :০৬-99 
অধ্যায়-১১১ : ওয়াক্তের আগে আযান দেয়া হলে পুনর্বার আযান দিতে হবে 
মিতা ৮৭ জপ YA 
৪৯4১ 50941 ৮০ 1১ dl (95) he 
২৯০ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, সি ১০44৮ 


দু'রাকআত সুন্নাত আদায় করতেন যখন আযান শুনতেন, এবং হালকাভাবে দু'রাকআত আদায় করতেন । 
৮4 
৬০ dus dil ৩৮১ ০০6 ৩ Lak ৬৪ ০ ofl OF SU ০৪ EPS SIN Ls oF YAN 
৬৬৮৮ পতি আনান 2530000৫০০০ ৭০ ৪ এ০ at 
লা) ৬১৬] ৮০ ০৫৮ 8১% 3৩৩১ ০16৮3 এনা 
২৯১ । আবদুল কারিম আল জাযারি নাফি' রাহ. থেকে, তিনি হযরত ইবনে উমার রাযি. থেকে, তিনি 
হযরত হাফসা বিনতে উমার রাযি. থেকে বর্ণনা করেন, মুআহধিন যখন ফজরের আযান দিতেন রাসূলুল্লাহ 
সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে দু'রাকআত সুন্নাত আদায় করতেন । অতপর মসজিদের 
দিকে বের হতেন এবং (সাহরি) খাওয়া হারাম করে দিতেন । আর (তখন) সুবহে সাদিক না হওয়া পর্যন্ত 
আাযান দেওয়া হতো না । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
সাহাবি পরিচিতি : হযরত হাফসা রাযি. । নবিপাত্তি উম্মুল মু'মিনিন । হযরত উমার রাষি.'র মেয়ে । রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসার আগে তিনি খুনায়স ইবনে হুযাফা আস সাহমি রাযি.'র 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৫৯ 


www.almodina.com 


বিবাহে ছিলেন । তার সঙ্গেই হিজরত করেন, অতপর তিনি মৃত্যুবরণ করেন । তার মৃত্যুর পর উমার রাযি. 
হযরত আবু বকর ও উসমান রাযি.'র নিকট বিবাহের প্রস্তাব পেশ করলে তারা সম্মত না হওয়ায় 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন । ৬০ বছর বয়সে ৪৫ হিজরিতে ইন্তিকাল 
করেন। 

458 play ade ঝ এল as Chass UG ০৪ Jus dil ৩) oe ও ৪০৯০ ০৪ থা 


৮৮ 23) GEES SE ০৬ ৬ 33 gl ০ ০৯৮ পএ pS dol ০953 
২৯২। হযরত সামুরা বিন জুনদুব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাকে বলতে শুনেছি, তোমাদের কাউকে সাহরি খাওয়া থেকে প্রতারিত (বিরত) না করে বিলালের 
আযান এবং এই শুভ্রতা বিস্তৃত না হওয়া পর্যন্ত । (সহিহ মুসলিম) 
ad Lz J) 45০9 এ তা SEALS UG ৪ এ dl ৬০১ 0৬৪ ৩৪ শাখা 
4০ এ 05 ০০ 12:65 এ CG 1৬ ৬:০৩ ০৮৮ ৯ 15১৬ dS 
(১৮ 95 90 209 লে৯ 20৩ 327 এ ৯5১ ৩৩ ক 50 03:05 Ball 
১] 05) sll oly) Ere SF 9১3 ০৩১ ll Fd এ BE তি dl 

০৮৮ ০১৮৭ ১4) & 
২৯৩ । হযরত শায়বান রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, আমি সাহরি খেয়ে মসজিদে গেলাম । তো 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কামরার দিকে হেলান দিয়ে বসে দেখলাম, তিনি সাহরি 
খাচ্ছেন । তখন তিনি বললেন, আবু ইয়াহইয়া! আমি বললাম, জি । তিনি বললেন, আহার করতে আসো ॥ 
বললাম, আমি রোযা রাখতে চাই । তিনি বললেন, আমিও তো রোযা রাখতে চাই । কিন্তু আমাদের এই 
মুআয্যিনের চোখে কিছু দোষ রয়েছে। তিনি ফজরের পূর্বে আযান দিয়ে ফেলেছেন । তারপর তিনি 
মসজিদের দিকে বের হয়ে আহার হারাম করে দিলেন । আর তখন সুবহে সাদিকের আগে আযান দেয়া 
হত না । (আল মু'জামুল কাবির; তাবারানি) হাফিয ইবনে হাজার রাহ. “আদ দিরায়া'এ বলেন, এর সনদ, 
|| 

সাহাবি পরিচিতি: হযরত শায়বান রাষি. | 
গ্রন্থ পরিচিতি : ‘আদ দিরায়া' এটি হাফিয ইবনে হাজার আসকালানি রাহ. কতৃক রচিত তাখরিজে হাদিস, 
বিষয়ক একটি গ্রন্থ । পূর্ণনাম আদ দিরায়া ফি তালখিসি নাসবির রায়া। নাম থেকেই অনুমেয় 
'কিতাবটি মূলত যায়লায়ি রাহ.'র নাসবুর রায়া'র সার-সংক্ষেপ । আল্লামা আনওয়ার শাহ কাশ্মির 
বলেন, ১ (০241 3 এড ১৬ 3 2.231 5 প্রচ ও আপ ৩৮ ৬৯৪ IN LS দি 3 ৩০ ৬ Bl 
57 ০৪ ওর্ড ৮ ড 55 ৮1৮৪ ০১৬ নোসবুর রায়ার ভূমিকা; আল্লামা বানুরি, পৃ. ১২) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৬০ 


www.almodina.com 


2 ee এ dl ০০১ ৮ ০৮৭০ pall 0 9) 374 ০৬ FA ০১১০০ ৩০০৪ NA 
রি লি ৩১৮০৪ 55550701555 pl 5) 4১৬৪ rp 
২৯৪ । নাফি' রাহ. থেকে বর্ণিত, মাসরূহ নামক হযরত উমার রাযি.'র এক মুআযধযিন সুবহে সাদিকের 
পূর্বেই আযান দিয়ে দিলেন, তখন হযরত উমর রাযি. তাকে পুনর্বার আযান দেওয়ার নির্দেশ করলেন । 
(সুনানে আবু দাউদ) এর সনদ হাসান । 
০৮৫৬ trp তথ ০92 SE 05155 ৬:5০ ৬০ Joc dil ৬০) Lie ০৪ ৭5 
৩০৮ ৪১৮) 01381 ক) ৬ ৮৭183 aba) ৬ জজ 
২৯৫ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, ফজর পূর্ণ প্রক্ষুটিত না হওয়া পর্যন্ত তারা আযান 
দিতেন না । (মুসান্নাফে ইবনে আবি শায়বা) এর সনদ সহিহ । 
১১% ০১১ ৮৮১ 9৭4 ৫১৯৪ এত এ] দত 9 ১৩9 লা 2 ০৪ এ of ৩৬ of YAN 
DS Wu oN | ০4-১১44০ di ৩৮ dl ১ ৮৮৮৮ হল ০৫৬ 125 এ 20 ৭55 
৬১৬] 93১82 dl ৪৬150 ৫1০ 
২৯৬ । আলি ইবনে আলি'র সূত্রে ইবরাহিম নাখায়ি থেকে বর্ণিত তিনি বলেন, আমরা আলকামাকে মক্কার 
উদ্দেশে বিদায় জানালাম । তারপর একরাতে তিনি বের হয়ে জনৈক মুআযযিনকে আযান দিতে শুনলেন । 
তিনি বললেন, সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধাচরণ করছে। সে 
স্থমিয়ে থাকলে ভালো হত । ফলে যখন ফজর হল তখন তিনি আযান দিলেন । (শারহু মাআনিল আসার; 
ভাহাবি) 
প্রাসঙ্গিক আলোচনা: এ ব্যাপারে সকল আলিম একমত যে, ফজর ব্যতীত অন্য কোনো ওয়াক্তের আগে 
হাযান দেয়া হলে তা সঠিক হবে না এবং ওয়াক্ত আসার পর পুনর্বার আযান দিতে হবে । তবে ফজরের 
ব্যাপারে ইখতিলাফ । ইমাম আবু হানিফা, মুহাম্মাদ, সুফয়ান সাওরি রাহ. প্রমুখের মতে ফজরের আযানও 
ওয়াক্তের আগে দেয়া হলে তা যথেষ্ট হবে না, পুনর্বার আযান দিতে হবে । আর আইম্মায়ে সালাসা এবং 
জাবু ইউসুফ রাহ.র মতে আযান হয়ে যাবে এবং পুনর্বার আযান দিতে হবে না । 
LENG 9) 0341 এই Por ৮870) 
অধ্যায়-১১২ : আযানে ধীরগতি এবং ইকামাতে দ্রুতগতি 
ও le dil 05১ 01:55 Jos dl ৬৮) সত ০ (5১) এ ভাবা) ৪০০৭ এ১১ NAV 
EAL ০5 ৬০৪১ ০৯ 2০৮১ SAG ০15 4155 CIS BY UN JG ০৮১ 5০ 
EL AMES ০০৮ ০০ ৯১19 ১ ৫১৯ ০০ ০১01) এ ০ SH 
৯৯৭। হযরত জাবির রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল 
ন্ািকে বললেন, হে বিলাল! যখন আযান দিবে তখন ধীর লয়ে দিবে আর ইকামাত দিবে তখন দ্রুত 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৬১ 


www.almodina.com 


দিবে । এবং আযান ওই কামাতের মাঝে এতটুকু সময় রাখবে যে, পানাহারকারী তার পানাহার 
এবং পায়খানা-প্রস্্রাবকারী যেন তার প্রয়োজন সমাধা করে নিতে পারে । ইমাম তিরমিযি 
যয়িফ আখ্যায়িত করেছেন । (সুনানে ভিরমিহি) 
&। 0১৯) ৩৬ dso 289 di 66 ০৬ এ ৮ ৩৮ ০ খা AMEE forse 44 
০০:৩5) এ) glx 53531 IES, OY Ps ঢা ০০০৮০ এ di 
HUY OLS, 0১এ। BY 

২৯৮ । সুওয়াইদ ইবনে গাফালা থেকে বর্ণিত তিনি বলেন, হযরত আলি রাযি.কে আমি বলতে শুনেছি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করতেন, আমরা যেন আযান ধীর 
এবং ইকামাত দ্রুত দেই । (তাবারানি) দারাকুতনি'তে রয়েছে, তিনি আমাদেরকে নির্দেশ করতেন, 
যেন আযান ধীর লয়ে এবং ইকামাত দ্রুত দেই ৷ (উভয় কিতাবের মধ্যে (444 - ৯) শব্দগত 
অর্থগত পার্থক্য নেই) 
91:09 wc ৮০ dl ৬৮) ০০ cp ০ ৮৪৩ 2০ pial ৩ 9১০০ ml ঞ ০০ ৭ 

0190 ০০) এট SS LEG ০০191941558 ৩ 
২৯৯ । বাইতুল মাকদিসের মুআযযিন আবুয যুবাইর থেকে বর্ণিত তিনি বলেন, হযরত উমার 
আমাদের নিকট এসে বললেন, যখন আযান দিবে তখন ধীর লয়ে দিবে আর ইকামাত দিবে তখন 
দিবে। (ছবনানে ) ৬ ৬ তি 

Spall UD fis 9১% O54 মুত 


০৬ 


কও ০4» এ ০৭১ 
অধ্যায়-১১৩ : মুআযযিন উচ্চস্বরে কিবলামুখী হয়ে আযান দিবে, তখন কানে আঙুল রাখবে এবং চেহারা ফিরাবে 
& ৮৮ 2৬ এড এ এ on এ৯ঠ এপি oF তে এ এ) ৩ ০] BLY SY) ৰখা 
Uy b US ply ale ঘা একি dd) এ dis dil ৬৪১ ESN) এ ০ এ) 
dl ST dh 205) ALAN ০০৪০৩ ৬০৬ pl ৬৮ FB তাত ০০9 ১৩১ Ely 
৬ জী এ ৩৪:৩৪ csp di 09 এত এরম চি আখ এ] Of এগ এ 
5৩3৮ 71:08 ALE fil gp 0] এ ও ৩১০ OF UE ৩৪৮৪ 
Cal 5 BULAN ৩০৩ 5৪:03 EUS fos 058 LAN 059 OU লি SG LS 2 ঞ 2 এ! 
55558 ১৬ of এই এ ৬ ০৯ ৬৪ ৬৬৮ ও ০১5 এ এ ভা স্ব সে) 29. 















আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৬২ 


www.almodina.com 


০০ | ইমাম ইসহাক ইবনে রাহুয়াহ স্বীয় “মুসনাদ'এ আবদুর রাহমান ইবনে আবি লায়লা থেকে বর্ণনা 
কুরেন, তিনি বলেন, হযরত আবদুল্লাহ ইবনে যায়দ ইবনে আবদি রাবিক্ষহি আনসারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
'জালাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আল্লাহর রাসূল! আমি স্বপ্নে দেখলাম, এক ব্যক্তি আকাশ 
থেকে অবতরণ করে একটি দেয়ালের মূলে কিবলামুখী হয়ে দাড়িয়ে বলল, “আল্লাহু আকবার, আল্লাহু 
হ্বাকবার, আশহাদু আললাইলাহা ইল্লাল্লাহ দু'বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দু'বার । অত:পর 
ভান দিকে (চেহারা ফিরিয়ে) হাইয়া আলাস সালাহ দু'বার বলল । তারপর বাম দিকে (চেহারা ফিরিয়ে) 
হাইয়া আলাল ফালাহ দু'বার বলল । তারপর বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা 
ইন্লাল্লাহ।' এরপর সে কিছুক্ষণ বসল । তারপর সে কিবলামুখী হয়ে দাড়িয়ে অনুরূপ করল এবং বলল, 
কাদকামাতিস সালাহ, কাদকামাতিস সালাহ’ । সুনানে আবু দাউদ-এ আবদুর রাহমান ইবনে আবি 
লায়লা'র সূত্রে বর্ণিত হযরত মুআয রাযি.'র হাদিসে অনুরূপ রয়েছে : তিনি কিবলা. ! হলেন ..... ॥ 
(সুনানে আবু দাউদ) 

সনদ পর্যালোচনা: ইসহাক ইবনে রাহুয়াহ (মূ. ২৩৮হি.)। প্রসিদ্ধ মুহাদ্দিস | তার পিতার নাম ইবরাহিম । 
হজ্জেও সফরে পথিমধ্যে তার জন্ম হওয়ায় তাকে 'রাহুয়াহ' বলা হত; ‘রাহ’ মানে রাস্তা, আর “ওয়াইহ' 
মানে আনন্দ । 

এ ধরনের শব্দগুলোকে আরবরা ‘ওয়াও’ সাকিন, তার পূর্বের অক্ষরে পেশ এবং শেষে গোল ‘তা!’ দিয়ে 
উচ্চারণ করেন । আর অনারবরা এগুলোকে ‘ওয়াও’ এবং তার পূর্বের অক্ষরে যবর এবং শেষে “হা" সাকিন 
দিয়ে উচ্চারণ করেন । (ওফায়াতুল আ'য়ান; ইবনে খাল্লিকান, ১/৩৮৬) তবে আল্লামা আনওয়ার শাহ 
কাশ্িরি রাহ.'র ভাষ্যমতে মুহাদ্দিসগণ প্রথম পদ্ধতি অনুযায়ী শব্দগুলো উচ্চারণ করে থাকেন, আর নাহু 
শান্ত্রবিদগণ দ্বিতীয় পদ্ধতি অনুসারে উচ্চারণ করে থাকেন । (মাআরিফুস সুনান, ১/৯০-৯১) সুতরাং 
হাদিসের কিতাবে যখন এ রকম শব্দ আসবে তখন আমরা প্রথম নিয়ম অনুযায়ী “রাহুয়াহ' ইত্যাদি পড়ব । 


dl ৪৬০ dl dm) 01০ Jos ঝা ৩০১ BH ০ ০৪ Silly এ SS ৪১) ০) 

০৪ ০৬০) ৮১০ 8 41:6৬ 4০১৬ এ ০ bf 454 pl ০১৪ 

৩০১ । হযরত সা'দ আল কুরাধি -- থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত 

বিলাল রাযি.কে তার উভয় কানে আঙুল রাখতে নির্দেশ করলেন, বললেন, এটা তোমার আওয়াজ উঁচু 
করবে । (সুনানে ইবনে মাজাহ) হাকিম হাদিস বর্ণনা করে নিরব থেকেছেন। 

0 ৮৪ dios dl ৬৮১ IN ০৮ UE ০5৮ ৬৬০ ০০ ৫150 ৬১ ৪৪01 ১১ তত 

০৬ ০৪ ভা 0555 OF C5 9 OST 13) ade & ৬০ dil 05১ Ul 

৩০২ । সুওয়াইদ ইবনে গাফালা'র বর্ণনায় হযরত বিলাল রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমাদেরকে 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আমরা যখন আযান বা ইকামাত দিই তখন 
আমাদের পাগুলো যেন স্বস্থান থেকে না সরাই । (দারাকৃতনি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৬৩ 


www.almodina.com 


Lala ০৩ (এ ০ 4 9১ 955 এ) এ এ এ ৮৬ ০ esl ১১ পোনা 
241 ৬৬ Dads SE: ৬5১ (24455 0545 bale 
৩০৩ । হযরত আবু জুহাইফা রাযি. থেকে বর্ণিত, তিনি হযরত বিলাল রাযি.কে আযান দিতে দেখলেন 
তিনি বলেন, আমি তখন তীকে এদিক-ওদিক মুখ ফিরাতে দেখলাম, মানে তিনি ডানে-বামে মুখ 
92 এ৬ তে ৪১০ ০৬০৮ বললেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
৩ Da এ কে Eh ০০ 9১5 এস এ EF 3১4 2) UB ims fo পাত 
৮৮৮ 8১১৪ 955 ঞ 95) 89 9৬০ জন ০৬ GY ০41 এ 
৩০৪ । হযরত আবু জুহাইফা থেকে বর্ণিত তিনি বলেন, লাগি হত বিন রাযি কেোবতাহি এর দি 
বের হয়ে আযান দিতে দেখলাম | তিনি যখন ০১এ॥ এ (৯ 5১.৭ এ (৮ এ পৌছলেন তখন তার 
গর্দান ডানে-বামে ফিরালেন, তবে তিনি ঘুরলেন না । (সুনানে আবু দাউদ) এর সনদ সহিহ। 
LAIN 05 & ৮ ৪7998 
অধ্যায়-১১৪ : মুসাফিরের আযান 
2৮7 UG ৮ এত ঝা ৬১ SEP ০ ৬০ ০ Ya 
554 EE ft 0 ০১১ LE Sf By ২০০ এ &। ৪০ Al ০৪ 7৮৭1 0558 
০৬৯৪ 00) USS 
৩০৫ । হযরত মালিক ইবনুল হুওয়াইরিস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট দু'জন ব্যক্তি আসলেন যারা সফরে বের হওয়ার ইচ্ছা করছেন । তিনি বললেন, যখন 
তোমরা বের হবে তো আযান ও ইকামাত দিবে এবং তোমাদের মধ্যে যিনি বড় তিনি ইমামতি করবেন ৷ 
(সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত মালিক ইবনুল হুওয়াইরিস রাযি. । তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের খিদমাতে এসে বিশদিন অবস্থান করেন । বসরায় বসবাস. করেন । সেখানে ৯৪ হিজরিতে 
মৃত্যুবরণ করেন। 
2 এ এ০ LY OS এড ssl ৮৬115 
অধ্যায়-১১৫ : যে ঘরে নামায আদায় করবে সে আযান দিতে হবে না 
৪3০৯ এনে dG 5১ এই ০৪ এ | ৪৪১ ৫ চা 3৩ ৮০১ ১55 ৩৪ Nel 
ee Bly ds ও ১8939 443 BLAU oy 05555 UBS 005 ৭৫৮ 
৩০৬ । আসওয়াদ ও আলকামা থেকে বর্ণিত তাঁরা বলেন, আমরা হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ 
রাযি.'র ঘরে আসলাম । তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের পেছনে এই লোকগুলো কি নামায পড়ে 
নিয়েছে? বললাম, জী না । তিনি বললেন, দীড়াও (কাতারবন্দী হও) এবং তিনি আযান ও ইকামাতের 
নির্দেশ দেননি । (মুসানাফে ইবনে আবি শায়বা) এর সনদ সহিহ । 
হানাফিয়্যাহ # ১৬৪ 


www.almodina.com 


150 ০ পল Bal ig তত ৪701৯ 

অধ্যায়-১১৬ : আযানে ৪53 ৮ * 7 ১১০৩ বলা 
OU ০৮ ক pail BG ১১০ ০৪ এ এত :এ৩ ০৪ এ & ৬৯১ ৮ম ০৪ ৬ 
০৮৮০ ৫১০) tly ৬0) জট 05১ ol or ০৮ La 2৪ 
৩০৭ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, সুন্নাত হলো, মুআযযিন ফজরের আযানে যখন 
94 ৬ ৬৯ বলবেন তখন যেন বলেন ?। ০.০ ৪১. | (সহিহ ইবনে খুযায়মা) এর সনদ সহিহ। 
৬৮ ৮৮ Dall ৬৬ তে এ ০১৭ ০১৭ এ ও UE gs এ dl ৬১ PE ০৮ ০৪ NN 
এ ৯০৭ 06) কিথিলাও Gly Ell pl sp (5 ৩৫ ৩৯ Dall বে 
Ls 5452 (2) 
৩০৮ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, প্রথম আযানে ৪১.০। ৮ ৬ ও ৬৮ ৬ 
[১খ৷ এর পর ছিল (+4 ৮ => ৪১০ দু'বার । (আস সুনানুল কুবরা; বাইহাকি) হাফিয ইবনে হাজার 

‘আত তালখিস'এ বলেন, এর সনদ হাসান । 

2১১২৯ এ ০৪ 5১১৭৮ এ 0 AL এ ঢা) এ st UG SLL ০৫ ০৮৪৮ ০৪ 5৭ 
তা রর ৮ ১৮৮5০ ole & ৫০ & 4১ Er এ ০৩ ০৪ এএ & ০১ 
9) sl ০19) খা ০৮ +০৯ Blah Ale 2 7 Bla) CMU Ue ৩৮5৯১ 
১৪ ৫০১১৩) কি ০০ unl 4০০) 5915 


৩০৯ । উসমান ইবনুস সায়িব থেকে বর্ণিত তিনি বলেন, আমার নিকট আমার আবক্ষা এবং আবদুল 
মালিক ইবনে আবু মাহযুরার আম্মা হযরত আবু মাহযুরা রাযি. থেকে বর্ণনা করেছেন তিনি বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনায়ন থেকে বের হলেন (রাবি পূর্ণ হাদিস বর্ণনা 
করেছেন; এতে রয়েছে) ৯0 EE BL গু ৩৫ পল BL 0১৩ 2 0১০ এ তে । (সহিহ 
ইবনে খুযায়মা, সুনানে আবু দাউদ) ইবনে খুযায়মা হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন। (আসারুস 
সুনান লিন নিমাওয়ি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৬৫ 


www.almodina.com 


ond (৮৮৯ 95৮৬ ০৮-১১১ 
অধ্যায়-১১৭ : আযান শুনে যা বলবে 
13] :0 olay ade di ৮০ di Uy 0 ০ Jos di ৩০১ EE ৬ এরা ০ শা 
dois 9230500058৮ 05158 এএ৫। ০৯০০ 
৩১০। হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, যখন তোমরা আযান শুনতে পাবে তখন মুআযযিন যা বলেন তোমরা তা-ই বলো । (সহিহ বুখারি, 
সহিহ মুসলিম) 


1১ 7০5) ale dil ৮০ 40) 0550 0৪ 06 আ এ dil ৩০) sl 22 ০৪ 1) 
dds পচ 0645৫85048৮ 08 5 40 5 i 65335 0$ 
Ua ase 03408 A 05 aise ১ 49 :06 7 dh মা এ এ ১45 ্ us 
ম:0৪ এ্খ। টি 089 8৬ ৭ Ey 5 J ৭:0৪ Ha এ ৮ 0৬ 
dl kl] এ]এ 0৬0 IST do Td 108 এজি fd 00 ৪ du 31 এ) 3 
Ke! 4১ এড ip cd খু এ! 4:0৬ 
৩১১ । হযরত উমার ইবনুল খাত্তাব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুআযযিন যখন ঠা &॥ এ এ৷ বলেন তখন তোমাদেও কেউ যদি এ এ এ 
এ বলে, যখন তিনি &॥ 3 এ! 3 ৩ 4! বলেন সেও যদি &॥ ১! এ! 3 01 4+৮ বলে, যখন তিনি ৩ 
&॥ 0১১1৬ বলেন সেও যদি &। 5১) ১০. ৩ ১৫%! বলে, যখন তিনি ৪১. ৬ ৮ বলেন সে যদি ১ 
এ 3155 3 ১ ০১৯বলে, যখন তিনি ০১4 ৪৮ ৬ বলেন সে যদি &৬ ১15 3 ১ J১>বলে, যখন তিনি 
এরা ঞ। এ &। বলেন সেও যদি 75 &॥ এ &। বলে এবং যখন তিনি &। ১! এ! ১ বলেন সেও যদি 3 
& ১! অন্তর থেকে বিশ্বাস করে) বলে তাহলে জান্নাতে প্রবেশ করবে । (সহিহ মুসলিম) 
০৬৭] এ 0১৮৬ OU) NA 
অধ্যায়-১১৮ : দুআর পর যা বলবে 
৮১৮৮৪ he তে igs ds Bl ৪০১ pl 0৫১০০ 2 এ of পা 
445 dl এ ৪৯৩ গড এ 352 ৭ (618০ 7455 0519১5 ০১95 ০০ 2১1১ :58 
টা ৬33 cd ১৮ ৮৮ এন স ওল ও লে ও 2১৮ ক ৮9 এ 1557 4৮০৬ 
ke ০ 03১45৬৭1০০৬ Cle Bgl এ &। 000 ০৯ এ 9১9 
আলিল্লাতুল হানাফিয়্যাহ ₹ ১৬৬. 


www.almodina.com 





৩১২ । হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি, থেকে বর্ণিত, তিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছেন, যখন তোমরা মুআযযিনের আযান শুনতে পাবে তখন 
তীর মতো তোমরাও বলো । তারপর আমার ওপর দরূদ পাঠ করো; কেননা যে ব্যক্তি আমার ওপর 
একবার দরূদ পাঠ করল আল্লাহ তাআলা এর কারণে তার ওপর দশবার রহমত বর্ষণ করবেন । অতপর 
তোমরা আমার জন্যে “ওয়াসিলা' প্রার্থনা করো; কেননা এটা জন্নাতের এমন বিশেষ স্তর যা আল্লাহর 
বান্দাদের মধ্যে কোনো প্রিয় বান্দার জন্যেই মুনাসিব, আশা করি আমিই হব সেই ব্যক্তি । সুতরাং যে 
আমার জন্যে “ওয়াসিলা' প্রার্থনা করবে তার জন্যে শাফাআত সাব্যস্থ হয়ে যাবে । (সহিহ মুসলিম) 
UG UG 43৮৪ ঞ এ ঞ 05) 0 Jos dil ৪৪১ Mas op ০৩ ৩৪ পাও 
৮৩] আল Met OT এগ Lally এ Bol oda 20 ell এএ। ৮০৪ ৩০ 
jbl 03) LL bp 39৬৬ এ ৩৭৬ ০০৭৪) ভব ১০ lis 4) 
৩১৩ । হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, যে ব্যক্তি আযান শুনার পর এই দুআ পাঠ করবে: ৪১. ১ ২৩ ৪১ ২৯ 4১১ (1 
44৪১ SM byes Lie awl 35458] dll las Sl LL কিয়ামতের দিন তার জন্যে আমার 
শাফাআত সাব্যস্থ হয়ে যাবে । (সহিহ বুখারি) 
প্রাসঙ্গিক আলোচনা: আযানের শেষে এ ধরনের দুআ পাঠের সময় কেউ কেউ ২») ) অংশটুকু 
বৃদ্ধি করে থাকেন। সাধারণ লোকেরা একে হাদিসে বর্ণিত দুআর অংশ মনে করে; অথচ তা হাদিসে 
বর্ণিত দুআর অংশ নয় । হাফিয ইবনে হাজার রাহ. (মৃ. ৮৫২হি.) বলেন, :১5১ ০৮ ৬ ৮৬ 3 ০ 
৮৪০ ৮১ “এই হাদিসের কোনো সনদসূত্রেই »। >, ১ এর উল্লেখ নেই ।” আল্লামা সাখাবি রাহ. 
(মৃ. ৯০২হি.) বলেন, ৬). 3 ২০৬ এ ৪০০ 3.০ 4০ LST 14501 ২৯১২ ১৪55) 5 “হাদিস ও সুন্নাত 
সম্পর্কে অজ্ঞ লোকেরা আযানের দুআয় যে +, »*১-। ১ বৃদ্ধি করে তার কোনো ভিত্তি নেই ৷” (দেখুন: 
মিরকাতুল মাফাতিহ, ২/৩৫৩, মাআরিফুস সুনান, ২/২৩৮) 
এখানে আরেকটি কথা মনে রাখা দরকার যে, আযান-ইকামাতের নিয়ম-নীতি যেমন নির্ধারিত তেমনি 
আযান-ইকামাতের সময় অন্যদেও করণীয় কী তা-ও নির্ধারিত । ইতিপূর্বে এ বিষয়ে কয়েকটি হাদিস 
উপস্থাপিত হয়েছে। কিন্তু কোনো কোনো বিদআতপস্থীকে দেখা যায়, তারা আযান-ইকামাতে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারিত হওয়ার সময় আঙ্গুলে চুমু দেয় । হাদিসে রাসূলের 
কোথাও এই নিয়ম পাওয়া যায় না। আল্লামা সাখাওয়ি রাহ. বলেন, ৬৬14৯ 5 ৮ ৫ ৯০ 3 ০ 3১ 
‘এ জাতীয় কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়৷’ (বিস্তারিত 
দেখুন: আল মাকাসিদুল হাসানা, পৃ. ৪৫১, হাদিস: ১০২১) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৬৭ 


www.almodina.com 


নে) Su ১১৫ :০৮-)1৭ 
অধ্যায়-১১৯ : কাযা নামাযের জন্যে আযান-ইকামাত 
০1১১ le dl ৮০ dil 0550 01 এ dil ৬৯৮১ ৩০০৮ ৩৫ ০০৯৮ ০৮ ১95 85১ পা? ৫ 
০4০০০ Gx 9৬০ 15833 শিখা 19885 এ ৪১০০ ০৪195 এ] ০ লাশ ON 
০১৬ 92 4৮৪৮ dll slo তি এ 05 ৩০৪১ ৬০ BU 6১৩০ pl বি 
৩১৪ । হযরত ইমরান ইবনে হুসাইন রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক 
সফরে ছিলেন, সবাই ছিলেন নিদ্রায় ফজরের নামায রেখে, সূর্যের তাপে ঘুম থেকে তারা জাগলেন। সূর্য 
আরো কিছু উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করলেন, এমনকি সূর্য পূর্ণ উদ্ভাসিত হয়ে গেল । অতপর তিনি 
মুআযযিনকে আদেশ করলে মুআযযিন আযান দিলেন এবং তিনি ফজরের পূর্বে দু'রাকআত (সুন্নাত) 
পড়লেন । তারপর তিনি স্বীয় অভ্যাস অনুযায়ী ইকামাতের সাথে ফজরের নামায (কাযা) পড়লেন । 
(সুনানে আবু দাউদ) 
সাহাবি পরিচিতি : হযরত ইমরান ইবনে হুসাইন রাযি, । উপনাম আবু নুজাইদ আল খ্ুযায়ি | খায়বার 
যুদ্ধের বছর ইসলাম গ্রহণ করেন। তিনি বিশিষ্ট ফকিহ সাহাবিদের একজন । তীর পিতাও মুসলমান 
ছিলেন । বসরায় অবস্থান করেন এবং সেখানে ৫২ হিজরিতে ইন্তিকাল করেন । 


০০ ply ৮৮ ঞ be পে 01 ০৪ dos ঞ ৬৯১ ৪০০০৯ এ ০ 555 এ 013১ ৬৯১ ০9 
.এ০ 603 050 455 ply Alix ad ৪৪িল ভা ৮৩৬০ ০০19৫ 
৩১৫ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ 


করলেন, যে স্থানে তোমাদেরকে উদাসীনতা গ্রাস করেছে সেখান থেকে সরে যাও এবং বিলালকে আযান 
ও ইকামাতের নির্দেশ দিলেন এবং নামায আদায় করলেন । (সুনানে আবু দাউদ) 


৩০০7 ows) ply ale dil ৩ এ এ Salt ০১৫ OH তি টন ly dy পাম 


EPA ০) i এপ 
৩১৬ । মুসলিমের এক বর্ণনায় রয়েছে: অতপর বিলাল নামাযের জন্যে আযান দিলেন এবং রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'রাকআত সুন্নাত আদায় করলেন, তারপর ফজরের নামায পড়লেন এবং 
প্রত্যেকদিনের ন্যায় কর্মসম্পাদন করলেন । এই হাদিসে রয়েছে: ঘুমে উদাসীনতা নয়, উদাসীনতা হচ্ছে 
ওই ব্যক্তির ক্ষেত্রে যে নামায আদায় করল না; এমনকি অন্য নামাযের ওয়াক্ত চলে আসল । (সহিহ 
মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৬৮ 


www.almodina.com 


SIAN এঃসু 28) SSE 1b — NY 

অধ্যায়-১২০ : একাধিক কাযা নামাযের ক্ষেত্রে শুধু প্রথমবার আযান-ইকামাত দিবে (পরে শুধু ইকামাত) 
2৬5১47১১425 &1 ৬৮০ ৪ ON gs dis dl ৬৪১ gm 0 ৩৪ ৬৯৪০ SYN 
2:81 ০০০ GGT OG SN PB Dor ds ৬ ০৯১ ও ০. bf Gumi 

SLE shad 7070 Ad ৪০০ BOS ১০] shad 60 
৩১৭। হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, খনদক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের চর ওয়াক্তের নামায ছুটে যায় । অবশেষে আল্লাহ তাআলার ইচ্ছানুযায়ী _ .5র কিছু অংশ 
চলে গেল তিনি বিলালকে আদেশ করলেন, বিলাল আযান ও ইকামাত দিলেন এবং ।৩নি যুহর আদায় 
করলেন, অতপর বিলাল ইকামাত দিলেন এবং তিনি আসর আদায় করলেন, অতপর বিলাল ইকামাত 
দিলেন এবং তিনি মাগরিব আদায় করলেন, তারপর বিলাল ইকামাত দিলেন এবং তিনি ইশা আদায় 
করলেন । (সুনানে তিরমিযি) 





৪১০এ। ৮১০৪ ৮৪ - 
অধ্যায়-১২১ : নামাযের শর্তসমূহ 
৬৮১ ৬৭৮ ০০০৯৬ hati ১4 9১৫ 0 তল 
[8০] SR) JEG Lal এ 2৯190 ds এড 
[5] .05465 এ iS 01) ds এ৯) 
মুসাল্লির শরির নাপাকি ও আবর্জনা থেকে পবিত্র হওয়া জরুরি । 

আল্লাহ তাআলার বাণী: “হে মুমিনগণ ! তোমরা যখন নামায পড়ার ইচ্ছা পোষণ করবে তখন নিজেদের 
চেহারা ও হাত কনুই পর্যন্ত ধুয়ে নিবে এবং মাথা মাসেহ ও টাখনু পর্যন্ত পা ধৌত করবে ৷" (সূরা আল 


মায়িদা: ৬) এবং আল্লাহ তাআলার বাণী: আর যদি তোমরা জুনুবি হও তাহলে ভালোভাবে পবিত্রতা 
অর্জন করো । (সূরা আল মায়িদা: ৬) 


50) হও (13 ৯১ Hl oly) এ ০৯৮১ এ ১৭ ৪০৯ ২৯০৭3 Dall ale dG TNA 

ts J dl ৪৪১ 322 fe 
৩১৮ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার উযু নেই তার নামায হবে না। 
(সুনানে আবু দাউদ) 


SLE 3 peg 5৮ di এপ dl ০১১ UU UB ae এ ঞ ৩০১ 8০৯ এ of TNA 
৬৭০১) 292 95 ০০ 53১ op sr ৬০৮9 ১৩ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ১৬৯ 


www.almodina.com 


৩১৯ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা্ 
ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমাদের কারো নামায কবুল করবেন না; 9১: 
উযু না করা পর্যন্ত । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
3:4৩ ০43 ake di ৩৩ এ ৩৪ Gk on ৪৮০) আআ of ডে পা ০৪ BS ৩৪ ও 
ক 02) -১১৬৮ ph ৪৯০১ 49৮ op Bas dz 
৩২০ । কাতাদা আবুল মালিহ থেকে, তিনি তার পিতা উসামা ইবনে উমায়র রাযি. থেকে বর্ণনা করেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা খিয়ানাতকৃত (হারাম) সম্পদ 
থেকে সাদাকা কবুল করেন না এবং পবিত্রতা ব্যতীত নামায কবুল করেন না । (সহিহ মুসলিম) 
XE ৪১৮ 0০৬ 273 le ঞ এত dl ০5) J 24৪ ও BEF ৬৬ ৩৪ NNN 
এলি 133 পাল ৩০১ ও ভি 
৩২১ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, পবিত্রতা হলো নামাযের চাবি। আর (নামাযের রাহিরের সর্বপ্রকার কাজ) হারামকারী হজ 
তাকবির । আর (নামাযের বাহিরের যাবতীয় কাজ) হালালকারী হল সালাম বলা । (সহিহ মুসলিম) 
০১৮ jay SSG) Sy এ ০০১ ৪১৬৮ শেপ 2৮৮7 
অধ্যায়-১২২ : পির কাপড়, শরির, নামাযের স্থান এবং সতরে আওরাত করা ওয়াজিব 
০0৮৭] তল YF এ পি 1345) 2৬ 45) [5451] Chi i) dwg 
আল্লাহ তাআলার বাণী: এবং আপনি কাপড় পবিত্র করুন ৷ (সূরা আল মুদ্দাসসির: ৪) এবং আল্লাহ 
তাআলার বাণী: প্রত্যেক নামাযের সময় তোমরা সৌন্দর্য (কাপড়) গ্রহণ করো । (সূরা আল আ'রাফ: ৩১) 
তোমরা সকল নামাযের সময় (কাপড় পরিধান করে) সৌন্দর্য অবলম্বন করো । (সূরা আল আরাফ: ৩১) 
Bo & এ 3 বত ole di ৩৩ di 45205 OIG igs এন dt ০৯৪০৩ বোধ 
ms ০০৩ ৪০০০) ৪ amd) এ ২৮ (19 EL Aly ১০১ & শিলা ১০০৭ ২:১৩ 
৩২২ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক কোনো মহিলার নামায ওড়না ব্যতীত করুল করেন না। (সুনানে 
তিরমিযি, ১/৮৬, হাদিস: ৩৭৭, সহিহ ইবনে খুযায়মা, ১/৪০১, হাদিস: ৭৭৫) ইমাম তিরমিযি বলেন, 
হাসান হাদিস। 
৩০ 0৬ এ 19০০১ ০০৬ dl ৪.০ di 5১৮১ UU :09 anf of 5১৩ এ on y 8১৩৮ ০৪ NNT 
a ৬ 81 95) Td Sr ni এ ১৩ ০০ 33 149) 4১৮ ৩৮ ৪৮০ ১ 
08৮40) ৮3৯০ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৭০ 


www.almodina.com 


৩২৩ । আবদুল্লাহ তার পিতা হযরত আবু কাতাদা রাযি. থেকে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কোনো মহিলার নামায কবুল করেন না; 
যতক্ষণ না সে নিজের সৌন্দর্য গোপন করে, এবং প্রাপ্তবয়স্ক কোনো মেয়েরও কবুল করেন না; যতক্ষণ না 
সে ওড়না পরিধান করে । (তাবারানি) 
b 1d play ৪৩ ঝা এতে এ Ean 20৩ ৮৪ এ ৩৪ ০০৮ এই SHEP NYE 
Bgl ০১5০ Jil ৩3 ২১১ ০ FES MTG 
৩২৪ | হযরত আবু আইয়ুব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, উভয় হাটুর উপরাংশ এবং নাভির নিয়াংশ ত"ন্রাত । (সুনানে 
) “ a 
৪১১৮ dl 01:57) 
অধ্যায়-১২৩ : উরু আওরাত 
15১8১ এ 149 ade ঞ এ ও] ০১5 JG ৫5 কও dF 2৬ ৩৪ পাত 
jbl 
৩২৫ । হযরত আলি রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, উরু আওরাত, অর্থাৎ তা আবৃত রাখা জরুরি । (শারহু মাআনিল আসার ; তাহাবি) 
ey bd lB oly ale dl Ge ESF 2৩০ Lge dis & ৬৯১ ০৬ 01 FTV 
dye Jr bd UG 
৩২৬ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বের হয়ে এক ব্যক্তির উরু (খোলা) দেখতে পেলেন, তখন তিনি বললেন, পুরুষের উরু আওরাত । 
(শারহু মাআনিল আসার; তাহাবি) 
এন 2৪ 2০5 ৬৮ %ি ২০5 tle জা এপ i 0১ ০৪ বস ০৪ ৩৪ পাও 
sd এ 175৬ ৩:০৬ ৮৮ 7৮০3 ৪৮ & ৫৮ di 094 J ed ০১০৮ ০৪ ৬৩ 
৬১৬ ১1১১ 8% 
৩২৭ । হযরত মুহাম্মাদ বিন জাহশ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
মা'মারের পাশ দিয়ে অতিক্রম করলেন; তিনি মসজিদ প্রাঙ্গনে উরুর কিছু অংশ খোলে বসেছিলেন, তো 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে মা*মার! তোমার উরু ঢেকে রাখ; উভয় উরু 
লজ্জাস্থান । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
প্রাসঙ্গিক আলোচনা: হযরত আলি রাযি.’র থেকে বর্ণিত হাদিসটি হযরত জারহাদ থেকেও বর্ণিত। এর 
বিপরীতে হযরত আনাস রাযি. থেকে বর্ণিত হাদিসে উরু সতর নয় বলা হয়েছে। কিন্তু ইমাম বুখারি রাহ. 


হানাফিয়্যাহ # ১৭১ 


www.almodina.com 


বলেন, 4১০০ ৬৮ £ ৯ ০৮১৫২৯০৯৬৬৯ ১১০৮ চোঁ ৩:০৮ ১ ‘আনাস রাষি-'র হাদিস সনদের 
বি তি লললেড ত * 
থাকতে না হয় ৷ 


291 Ad 50 ৬1৭৫ 
অধ্যায়-১২৪ : স্বাধীন ও দাসী মহিলার আওরাত 
মন :05 আ ely ale dil ৮৩ ad ৩৪ ০০ Jc ঞ ৬০১ 2p ডে BLS TTA 
be Lie 05 Ep এল ও GLA 13) Obs Wil Cx 2৬ bg 


> 
৩২৮। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি, রিস্ক. 
ইরশাদ করেন, মহিলা আওরাত (গোপনীয় জিনিস), যখন সে বের হয়ে পড়ে তখন শয়তান চোখ তুলে 
তার দিকে তাকায় । (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, হাসান গারিব হাদিস । | 
se ৩১ ৬৬৪ Jos dl 2) ১ গো জল sail Of ২৬৪ dis এ) Lie ৩ TVA 
৮3 ০৮ dil ৩৮ dl ১০ ৬৮ PD ৩) US ৬৪১ ৮45 se die & 459 
1১50 19৯১৯ এ! তি ০ 9৩ তি সলে ০৪. Bd Of ০৬ন 5:49 
৬৬১১ ০% ০ Pp lls 2505 pl JG দা ক্ড ও ভে) ও 93 9155) এ) কও 
৬০ dw dl ৬০১ 8৪৮ BY 
৩২৯ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, আসমা বিনতে আবু বকর রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলেন; তখন তার পরনে ছিল পাতলা কাপড়, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে বললেন, হে আসমা! মহিলা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় 
তখন তার কিছুই দেখা ঠিক নয়; শুধু এটা ও এটা ব্যতীত, এবং তিনি চেহারা ও হাতের তালুর দিকে 
ইঙ্গিত করলেন । ইমাম আবু দাউদ বলেন, এটা খালিদ ইবনে দুরাইক এর মুরসাল বর্ণনা, তিনি হযরত 
আয়িশা রাযি.কে পাননি । (সুনানে আবু দাউদ) 
19] 8) 81:06 155 ade ঞ ৬৮০ dl 059 0 2০৪ dos ও ৪৪১ 8১৩ ৩ শীত 
lly এ 535 ঞ 82১ এ! ৪ ৪৮১ এ! ৬০ এ els পর ০৩ 
৩৩০ । হযরত কাতাদা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 


মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন তার চেহারা ও হাতের কজি পর্যন্ত ব্যতীত অন্য কোনো কিছু দেখা 
ঠিক নয়। (মারাসিলে আবু দাউদ) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৭২ 


www.almodina.com 


ঝা Ld) লি ০৪ Olas ০৪ ১৩৬ ০৪ Lio সা UGS il ৩২ এ 09) ৬ ও 
HAL LEE yy 2 0 ৮০ ৩০০ ON ws Jus dl 2) Sordi ৬০০ 
৩৩১ মুহাম্মাদ ইবনুল হাসান ইমাম আবু হানিফা থেকে, তিনি হাম্মাদ ইবনে [আবি] সুলায়মান থেকে, 
তিনি ইবরাহিম নাখায়ি রাহ. থেকে বর্ণনা করেন যে, হযরত উমার ইবনুল খাত্তাব রাযি. কৃতদাসীদেরকে 
ওড়না পরার কারণে প্রহার করতেন এবং বলতেন, তোমরা স্বাধীন মহিলাদের সাদৃশ্য অবলম্বন করবে না । 
(কিতাবুল আসার) 
7৬ 0০ Jos dl ৬৪১ ০০ ০৪ DE ৬৪ ০৮ UST GAN Ls ০০০১ ও) বাটা 
HAL 564 3 ০৭) SLES 290 4৬০ জো) sl এমু ঘা ০০৬ ws Jos dl ৬৪) 
৩৩২। মা'মার কাতাদা থেকে, তিনি হযরত আনাস রাযি. থেকে বর্ণনা করেন যে, হযরত উমার রাযি, 
আনাস রাযি.'র পরিবারের এক কৃতদাসীকে ওড়না পরিহিত দেখে প্রহার করলেন এবং বললেন, তুমি 
মাথা ('র ওড়না) খুলো, স্বাধীন মহিলাদের সাদৃশ্য গ্রহণ করো না । (মুসাননাফে আবদুর রায্যাক) 
oF চল SRE ৬ as এত dl ৬৮) lexi ০ ০০৪ Of isles ০৪ ox Hl UST NYY 
2 a) 2 Al 0855 01 ৯৬ 
৩৩৩ । ইবনে জুরাইজ আতা রাহ. থেকে বর্ণনা করেন যে, হযরত উমার ইবনুল খাত্তাব রাযি, 
কৃতদাসীদেরকে ‘জিলবাব’ (বড় চাদর/ওড়না) পরে স্বাধীন মহিলাদের সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ 
করতেন । (মুসান্নাফে আবদুর রায্যাক) এ 
Gn ৬০৪ 5০ ৪১১০ :৬701০ 
(403 ০801) 31 এ! 
অধ্যায়-১২৫ : স্বাধীন মহিলার চেহারা, হাত ও পা ব্যতীত পূর্ণ শরির আওরাত 
.৮০০১ Slat 053 8১3 মু oy Dla alc এ) yt 
৩৩৪ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারী হচ্ছেন আওরাত (গোপনীয় বস্তু) । 
ইমাম তিরমিযি রাহ. হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন । (সুনানে তিরমিযি) 
BA dl ly) ৪১ পাত 
৩৩৫ । সুনানে নাসায়ি'র বর্ণনায় শব্দ রয়েছে: এ৷ স্বাধীন মহিলা । 
100] 0৬5 %৮০)! ৬9) (2৩33) এ dg 
আল্লাহ তাআলার বাণী: এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে । কিন্তু যতটুকু প্রকাশ পেয়ে 
যায় । (সুরা আন নূর: ৩১) 


য্যাহ # ১৭৩ 
www.almodina.com 


wy ৪ dl ৬ গ্রে পদে ps dos di ৬০) হত তি ৬৪ ১35 এ ভা শা 
2S 254৮ 45 8৮6১৭ 95151:05 ০1 ৫০৪ ১৬৮৪ ০১১ এ ll sh 
৩৩৬ । হযরত উম্মে সালামা রাযি. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
জিজ্ঞেস করলেন, মহিলা কি পায়জামা ব্যতীত ওড়না ও কামিজ পরে নামায আদায় করতে পারবে? তিনি 
বললেন,কামিজ যদি এত প্রশস্ত হয় যে, সেটা তার পায়ের পিঠ পর্যন্ত ঢেকে ফেলে (তাহলে নামায পড়তে 
পারবে)। (সুনানে আবু দাউদ) 
প্রাসঙ্গিক আলোচনা: নারী-পুরুষের শারীরিক গঠন, সক্ষমতা, নিরাপত্তা ইত্যাদি নানা বিষয়ে যেমন 
পার্থক্য রয়েছে, তেমনি পার্থক্য রয়েছে ইবাদতসহ ইসলামি শরিআতের অনেক বিষয়ে । ওইসব ইবাদতের 
অন্যতম হলো নামায । বস্তুত অধিকাংশ ক্ষেত্রেই মহিলার নামায পুরুষের মতোই । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন - এরা 9 ৬৫1০ “তোমরা আমাকে যেভাবে নামায 
পড়তে দেখেছো সে ভাবেই নামায আদায় করো ।” (সহিহ বুখারি,১/৮৮, হাদিস: ৬৩১) এই সহিহ 
হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরাম বলেছেন, নামাযের মৌলিক বিষয়াদিতে নারী-পুরুষ সকলেই সমান । 
কিন্তু যেহেতু বিশেষ বিশেষ ক্ষেত্রে নারীর হুকম ভিন্ন হওয়া সম্পর্কিত সহিহ হাদিসও বর্ণিত হয়েছে, তাই 
মুসলিম উম্মাহর নির্ভরযোগ্য সকল আলিম এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, নামাযের কিছু কিছু ক্ষেত্রে 
মহিলার হুকম পুরুষ থেকে ভিন্ন। শুধু হানাফি মাযহাবেই নয়, বরং মালিকি, শাফিয়ি ও হাম্বলি 
মাযহাবেও এ পার্থক্যগুলো স্বীকৃত, সমাদৃত । হাদিস ও ফিকহের নির্ভরযোগ্য গ্রস্থাদিতে এর বিশদ 
বিবরণ রয়েছে । এখানে এ সংক্ষিপ্ত পরিসরে কুরআন-সুন্নাহর আলোকে সর্ব সাধারণের বোধগম্য 
কয়েকটি পার্থক্য উল্লেখ করার প্রয়াস পাবো । ইনশাআল্লাহ । 
এখানে মূল আলোচনার পূর্বে একটি কথা মনে রাখা দরকার যে, নামায পড়ার পদ্ধতিতে যেমন নারীর 
হর কমু মম মে মহ ত বত 


আযান ও রই দন আজে সান নাদাল বকর ইকামত শুধু পুরুষই দেন; 
মহিলা নয় । হযরত আবদুল্লাহ ইবনে উমর রাষি. বলেন- 
বত এ তা 59) . 8 ৫৫ B.C 
“মহিলাদের উপর আযান ও ইকামত জরুরি নয়” । (সুনানে কুবরা, বায়হাকি, ১/৪০৮) আর 
তাবিয়িদের মধ্য থেকে ইবনে সিরিন, আতা, সাঈদ ইবনুল মুসাইয়াব, হাসান বাসরি, ইবরাহিম নাখায়ি, 
যুহরি প্রমুখের মতেও মহিলার ওপর আযান ও ইকামতের হুকম নেই । (মুসারাফে ইবনে আবি শায়বা, 
২/৩৬৬-৩৬৭, হাদিস: ২৩২৬-২৩৩৫) 
হানাফি মাযহাব ছাড়া অন্যান্য মাযহাবেও একই কথা । ইমাম মালিক রাহ. (মৃ. ১৭৯ হি.) বলেন- 
এ ১ ee ০০ 
“মহিলাদের ওপর আযান ও ইকামত ওয়াজিব নয় ৷” (আল মুদাওয়ানাতুল কুবরা, ১/১৫৮) 
ইমাম শাফিয়ি রাহ. (মৃ. ২০৪ হি.) বলেন- 
সি ০৬০০৩ এ উর JE) সি লাল ৬৪৫? 
হানাফিয়্যাহ % ১৭৪ 


www.almodina.com 


“মহিলা আযান দিতে পারবে না । যদি পুরুষের জন্যে আযান দিয়ে দেয় তাহলে তাদের পক্ষ থেকে এই 
আযান যথেষ্ট হবে না । বস্তুত মহিলাদের ওপর আযান ওয়াজিবই নয় ৷” | (কিতাবুল উম্ম, ১/১৫২, আরো 
দেখুন : আল মাজমু শারহুল মুহাযযাব: ইমাম নববি, ৪/১৩১) 
হাম্বলি মাযহাবের অন্যতম ফকিহ আল্লামা ইবনে কুদামা আল মাকদিসি রাহ. . (মৃ. ৬২০ হি.) বলেন- 
980 404 ৮০ অজ মন ৩৮৬৫5 

“মহিলার আযান ধর্তব্য নয় । কেননা তার আযান শরীয়তসিদ্ধ নয়” । (আল মুগনি, ১/৪৫৯) 

অন্যদিকে গায়রে মুকাল্লিদ আলিমগণও এ কথা স্বীকার করেন যে, আযান ও ইকামত শুধু পুরুষই 
দেবেন, মহিলা নয় । (দেখুন: ফিকহুস সুন্নাহ, ১/১০২) 
দুই.” 
ইমাম ও খতিব পুরুষই হতে পারেন । মহিলা ইমাম ও খতিব হতে পারেন না । সাহাবি হযরত জাবির 
রাযি, বর্ণনা করেন- 555 22 0: 5 এ & এত পি 3 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মহিলা পুরুষের ইমামতি করতে 
পারবে না।” (সুনানে ইবনে মাজা, পৃ. ৭৫, হাদিস: ১০৮১) 
এ ব্যাপারে মাযহাব চতুষ্টয়ের ইমামগণের মধ্যে কোনো মতানৈক্য নেই | ইমাম মালিক রাহ. বলেন- 0 
ঠা) 2 “মহিলা ইমামতি করতে পারবে না। (আল মুদাওয়ানাতুল কুবরা, ১/১৭৭) ইমাম শাফিয়ি 
রাহ. লিখেন- 
2০৪ এ০%% 0৬:06 এর Br BU এমা ০৬ আজ J FO দে 5৫ টা US 
“পুরুষের নামাযে মহিলা ইমাম হওয়া কোনো অবস্থাতেই জায়েয নয় । কেননা আল্লাহ তাআলা ইরশাদ 
করেছেন, পুরুষ নারীদের অভিভাবক ৷” (কিতাবুল উম্ম, ১/২৭৬) 
আল্লামা ইবনে কুদামা হাম্বলি রাহ, লিখেন- 
৫200০ বু এ এ id LE 9% 2 য১৩ 67৮৮১ ত ০০০ ০৮০ ও নি এ ভি ও হল এ) 

Sy 
“ফুকাহায়ে কেরামের মতে ফরয কিংবা নফল কোনো নামাযে পুরুষ মহিলার পিছনে নামায পড়া সহিহ 
নয় । কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহিলা পুরুষের ইমামতি করতে 
পারবে না ।” (আল মুগনি, ২/৩৪) 
গায়রে মুকাল্লিদ ভাইদের বরণীয় ব্যক্তিত্ব শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহ. (মৃ. ৭২৮ হি.) বলেন- 

এ ২৬ J 0505 রন এ id 

“উলামায়ে কেরামের সর্বসম্মত বক্তব্য হলো, মহিলা পুরুষদের ইমামতি করতে পারবে না।” (মাজমুউল 
ফাতাওয়া, ২৩/২৪৯) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৭৫ 


www.almodina.com 


তিন. 
জুমুআর নামায শুধু পুরুষের ওপর ফরয ৷ মহিলার ওপর নয় । সাহাবি হযরত তারিক ইবনে শিহাব রাযি. 
বর্ণনা করেন- 
2 যে ঠা 2 এ দিই দি 0৯৯8 সি ছি এ 
9. 53 EE I এজ এড শি BE: (976 0৩ 1, oA pn 5057 
০9 পু উল ও ৩] 06 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মুসলমানের ওপর জামাআতের 
সাথে জুমুআ আদায় করা ফরয ৷ তবে চার ধরনের মানুষ- দাস, মহিলা, বালক ও অসুস্থ ব্যক্তির ওপর 
জুমুআ ফরয নয় ৷” (সুনানে আৰু দাউদ, ১/১৫৩, হাদিস: ১০৬৭) 
হানাফি মাযহাবের ন্যায় অন্যান্য মাযহাবেও'এ কথা স্বীকৃত । ইমাম মালিক ্রাহ-বলেন- 
১২০৯ LAC আন 2 0h 
“মহিলা, দাস-দাসী ও মুসাফিরের ওপর জুমুআ ফরয নয় ৷” (আল মুদাওয়ানাতুল কুবরা, ১/২৩৮) 
ইমাম শাফিয়ি রাহ. বলেন- .:৬ এ 4০4? ০৩ ৪৪১ পানি] 
“নাবালক সন্তান, মহিলা ও দাস-দাসীর ওপর জুমুআর নামায ফরয নয় ৷” (কিতাবুল উম্ম, ১/৩১৬) 
আল্লামা ইবনে কুদামা হাম্বলি রাহ, লিখেন- এ 62৫9 FL এজ ৫5 
“জুমুআর নামায কোনো মুসাফির , গোলাম ও মহিলার ওপর ফরয নয় ।” (আল মুগনি, ২/১৯৩) 
গায়রে মুকাল্লিদ আলিমগণও এ কথা স্বীকার করেন যে, পুরুষের ওপর জুমুআর নামায ফরয 
হলেও মহিলার ওপর ফরয নয় । গায়রে মুকাল্লিদ আলিম সায়্যিদ সাবিক রাহ. লিখেন- 
এ 9৫55 এপ 9 ৪719) 1 এ তে (এ 
“মহিলা ও না বালকের ওপর যে জুমুআ ফরয নয় এ ব্যাপারে সকলেই একমত । এতে কারো দ্বিমত 
শি (ফিকহুস সুন্নাহ, ১/২৫৫) 






রি অথচ মহিলাকে মসজিদ ও জামাআতের পরিবর্তে ঘরের 

ভেতরে নামায পড়ার হুকম করা হয়েছে । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. বর্ণনা করেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- 

255 সা 50) কাকা পনি 





75 
(ঘরের কোণে) পড়া উত্তম ৷” (সুনানে আবু দাউদ, ১/৮৪, হাদিস: ৫৭০) 
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআত ত্যাগকারীদের সম্পর্কে ইরশাদ করেছেন- 


আদিল্রাতুল হানাফিয়্যাহ # ১৭৬ 


www.almodina.com 





EO EE CSOT WERE? al 
লে ১ এ 400 0০১59 05 9 OEE 5০) ৪১৬৭ 49 286 rE rele Gb 
I SEG 5 এ EA ০৬ MELE GS 45 Gert CURL bt: 





“মুনাফিকদের জন্য সব চেয়ে কঠিন নামায হলো ইশা ও ফজর । তারা যদি এ দুই নামাযের মর্যাদা ও 
বিনিময় সম্পর্কে জানতো তবে হামাগুড়ি দিয়ে হলেও জামাআতে শরিক হতো । আমি এ সংকল্প 
করেছিলাম যে, একজনকে নামায পড়াতে আদেশ দিব আর আমি কিছু লোককে নিয়ে -যাদের সঙ্গে 
লাকড়ির বোঝা থাকবে- ওই সব লোকের বাড়ি যাব যারা নামাযে আসে না। এর পর তাদেরকে ও 
তাদের ঘর-বাড়িগুলো আগুনে জ্বালিয়ে দিব" (সহিহ বুখারি, ১/৮৯, হাদিস: ৬৪৪, সহিহ মুসলিম, 
১/২৩২, হাদিস: ৬৫১) মুসনাদে আহমাদের বর্ণনায় রয়েছে, বাড়ি-ঘরগুলোতে যদি মহিলা ও বাচ্চারা না 
হতো তাহলে আমি ইশার নামায কায়েম করে যুবকদেরকে আদেশ দিতাম, তারা যেন বাড়ি-ঘরগুলোতে 
যা কিছু আছে সব জ্বালিয়ে দেয় ৷” (মুসনাদে আহমাদ, হাদিস: ৮৮৭৭) 
এ হাদিস থেকে বুঝা গেল যে, মহিলারা মসজিদে এসে জামাআত আদায় করা জরুরি নয় ৷ এ কারণেই 
তারা বাড়িতে অবস্থান করে থাকেন । আর তাদের উপস্থিতির কারণে জামাআত ত্যাগকারীদের বাড়ি-ঘর 
জ্বালিয়ে দেবার আদেশ দেওয়া হয়নি । এ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিকালের 
পর অবস্থার পরিপ্রেক্ষিতে হযরত আয়িশা সিদ্দিকা রাযি. বলেন- 
0501 পে ৭5 EA UF চেন এ ০৫ এন 5০9 এ» প্রত পি এস 9 
“যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরে নারীদের বেহাল অবস্থা অবলোকন করতেন 
তাহলে নিশ্চয় তিনি তাদেরকে মসজিদে যেতে বাধা দিতেন, যেভাবে বনি ইসরাঈলের নারীদেরকে বাধা 
দেওয়া হয়েছিল ৷” (সহিহ বুখারি, ১/১২০, হাদিস: ৮৬৯, সহিহ মুসলিম, ১/১৮৩, হাদিস: ৪৪৫) 
গায়রে মুকাল্লিদ ভাইদের বরণীয মুহাদ্দিস আল্লামা শাওকানি রাহ, (মূ. ১২৫০হি.) বলেন- 
এআ জি bole Fail রি GIS ৩৫ ০৪ le 
“মহিলাগণ মসজিদে নামায পড়ার চেয়ে সর্বাবস্থায় ঘরে পড়াই উত্তম ৷” (নায়লুল আওতার, পৃ. ৫১৭) 
তিনি অন্যত্র লিখেন- 
99 EB ৮৭০ ৩৬ ০৯৮ এ এ ৬6 এ pe LA 0 5৮ ও bole ০ 09 
“মহিলাদের নামায ঘরে পড়া উত্তম হওয়ার কারণ হলো, ফেতনা থেকে নিরাপদ থাকা । বিশেষত 
বর্তমানে যেহেতু মহিলারা সজ্জিত হয়ে ঘরের বাইরে যেতে শুরু করেছে। এ জন্যেই হযরত আয়িশা 
রাযি. তার মতামত স্পষ্ট করেছেন ।” (নায়লুল আওতার, পৃ: ৫১৬) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৭৭ 


www.almodina.com 


পাচ, 

মহিলা যদি একান্ত জামাআতে শরীক হয়ে যান আর নামাযে ইমামকে লোকমা দেওয়ার প্রয়োজন হয় 
তাহলে মহিলা নিজ ডান হাতের তালু দ্বারা বাম হাতের ওপর মেরে আওয়াজ দিবেন, মুখে কোন শন্দ 
উচ্চারণ করবেন না । পক্ষান্তরে পুরুষের বেলায় এ ধরনের অবস্থায় তাসবিহ তথা “সুবহানাল্লাহ” বলার 
হুকম রয়েছে ৷ হযরত আবু হুরায়রা রাযি. বর্ণনা করেন- 

কিল Ho SE di এক 050 0৪ 

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পুরুষের জন্যে তাসবিহ আর মহিলার জন্মে 
করতালির হুকম প্রযোজ্য ৷” (সহিহ বুখারি, ১/১৬০, হাদিস: ১২০৪, সহিহ মুসলিম, ১/১৮০, হাদিস: 
৪২২) 


ছয়, 

পুরুষের সতর হচ্ছে নাভী থেকে হাঁটু পর্যন্ত , পক্ষান্তরে মহিলার প্রায় পুরো শরীরই ঢেকে রাখা ফরয; 

তাই নামায শুরু করার আগেই মহিলাদের মুখ ম-ল, হাতের কজি ও পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর 

কাপড় দ্বারা আবৃত করার হুকম দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন- 

৯৫ 4৫ এ এ) 9৬ “তোমরা সকল নামাযের সময় (কাপড় পরিধান করে) সৌন্দর্য অবলম্বন 

করো ।” (সূরা আল আরাফ: ৩১) অন্য আয়াতে এসেছে- . ৫5. 4% ০0) 84405 “ন্ত্রীলোকেরা 

তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, তবে যতটুকু স্বভাবত প্রকাশ হয়ে যায় ।” (সূরা আন নূর: ৩১) হযরত 

আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযি, বলেন, আয়াতে “স্বভাবত প্রকাশমান” দ্বারা চেহারা ও হাতের তালু 

বুঝানো হয়েছে। (তাফসিরে ইবনে কাসির, ৩/৩৮৩) হানাফি ফকিহগণ প্রয়োজনের তাগিদে পায়ের 

পাতাকেও চেহারা ও হাতের তালুর সঙ্গে যুক্ত করেছেন । এ প্রসঙ্গে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহ, 

বলেন- 

08050 আজ তো এ 1৮ ৩৪৫৫ 

“ইমাম আবু হানিফার মতে মহিলা নামাযে পা-ও খোলা রাখতে পারবে । বস্তুত দলিলের দিক থেকে এ 

কথাটিই অধিক শক্তিশালী ৷” (মাজমুউল ফাতাওয়া, ২১/১১৪) 

কুরআনের মতো হাদিসেও বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- 

.১৩০এ ৫০০০৬2৫০180 

“আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক কোনো মহিলার নামায ওড়না ব্যতীত কবুল করেন না ।” (সুনানে তিরমিযি, 

১/৮৬, হাদিস: ৩৭৭, সহিহ ইবনে খুযায়মা, ১/৪০১, হাদিস: 9৭৫) এখানে ১৬ বা ওড়না বলতে এমন 

কাপড় বুঝায়, যা দ্বারা মহিলা স্বীয় মাথা ও ঘাড় ঢেকে রাখেন। 

গায়রে মুকাল্লিদদের মান্যবর মুহাদ্দিস আল্লামা শাওকানি রাহ. পুরুষ-মহিলার মধ্যকার এ পার্থক্য স্বীকার 

করে বলেন- 

EY UE 9 আজ তে রে EST GURY 3১ ৯৮৮ ৫5 শেখ ৫ Cd Jo GEL 
a 

আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৭৮ 


www.almodina.com 


“এখানে সতরের মাসআলায় পুরুষকে মহিলার মতো গণ্য করা সহিহ নয়। এক্ষেত্রে তাদের উভয়ের 

মধ্যে পার্থক্য রয়েছে । কেননা মহিলার সতর খোলে রাখার মধ্যে যে ফেতনার আশংকা রয়েছে পুরুষের 

ক্ষেত্রে তা নেই ৷” (নায়লুল আওতার, পৃ. ২৫৯) 

মনে রাখা দরকার যে, পুরুষের জন্যে শুধু নাভী থেকে হাটু পর্যন্ত ঢেকে রাখা ফরয হলেও এমন কাপড় 

পরে নামায পড়া মাকরুহ যা পরিধান করে লোক সমাজে যেতে লজ্জাবোধ হয় । 

সাত. 

পুরুষ নামায শুরু করার সময় উভয় হাত কান বরাবর ওঠাবেন । পক্ষান্তরে মহিলা ওঠাবেন বুক বরাবর ৷ 
৫০৩০ ও 0৭ 4559 এস ০ এ 0৮৪ ০০ ০০৯৬ 54 

“হে ওয়াইল বিন হুজর! যখন তুমি নামায শুরু করবে তখন কান বরাবর হাত ওঠাবে । আর মহিলা হাত 

ওঠাবে বুক বরাবর ৷” (মাজমাউয যাওয়াইদ, ২/২৭২, হাদিস: ২৫৯৪) 

এ সৰ্ম্পকে মন্কাবাসীদের ইমাম, প্রসিদ্ধ তাবিয়ি আতা ইবনে আবি রাবাহ রাহ. (মৃ. ১১৪হি.)'র ফতোয়াও 

নিম্নে উল্লেখ করা হলো । ইমাম ইবনে আবি শায়বা রাহ, বর্ণনা করেন- 

এ 9৮ 06 ছি ও এর এ LF মল ৮৪ ০৫ ls CA: প্র ত UST L2G 0৪ 


“হযরত আতা ইবনে আবি রাবাহকে জিজ্ঞাসা করা হলো, নামাযে মহিলা কতটুকু হাত উঠাবে? তিনি 

বললেন, বুক বরাবর ৷” (মুসার্নাফে ইবনে আবি শায়বা, ২/৪২১, হাদিস: ২৪৮৬) 

১1 

CAS ING JI ওএ এ ys 29 A 2 sola CH 38৯91 
EF Gh erys pnd: 0৩০ oe এ এস এত ধু 

“ইবনে জুরাইজ রাহ. বলেন, আমি আতা ইবনে আবি রাবাহকে জিজ্ঞেস করলাম, মহিলা তাকবিরের 

সময় পুরুষের সমান হাত তুলবে ? তিনি বললেন, মহিলা পুরুষের মতো হাত উঠাবে না । এর পর তিনি 

(মহিলাদের হাত তোলার ভঙ্গি দেখাতে গিয়ে) তার উভয় হাত অনেক নিচুতে রেখে শরীরের সাথে খুব 

মিলিয়ে রাখলেন এবং বললেন, মহিলাদের পদ্ধতি পুরুষ থেকে ভিন্ন । তবে এমন না করলেও অসুবিধা 

নেই ৷” (মুসান্নাফে ইবনে আবি শায়বা, ২/৪২১, হাদিস: ২৪৮৯, এতদসংশ্লিষ্ট আরো উক্তি দেখুন: 

মুসাননাফে ইবনে আবি শায়বা, ২/৪২১-৪২২, হাদিস: ২৪৮৭-৮৮-৯০) 

আল্লামা ইবনে কুদামা হাষলি রাহ. হ্‌ উনি লেন. 

টিউন EE 









৩66০৪84575৬ ৩36 SG 8৮ ls 
৬৫ ০০০ ৯৮৫৭9 6৮৮ ও ৰ ৰ 
আদিল্লাতুল হানাফিয়্যাহ & ১৭৯ 


www.almodina.com 


“তাকবিরের সময় মহিলারা হাত উঠাবে কি উঠাবে না- এ বিষয়ে কাষি (আবু ইয়ায) ইমাম আহমদ ইবনে 
হাম্বল থেকে দুটি মত উল্লেখ করেছেন। প্রথম মত অনুযায়ী হাত তুলবে । কেননা, খাল্লাল হযরত উম্মে 
দারদা এবং হাফসা বিনতে সিরিন থেকে সনদসহ বর্ণনা করেন যে, তারা হাত উঠাতেন । ইমাম তাউসের 
বক্তব্যও তা-ই । উপরন্তু যার ব্যাপারে তাকবির বলার নির্দেশ রয়েছে তার ব্যাপারে হাত উঠানোরও 
নির্দেশ রয়েছে, যেমন পুরুষ করে থাকে । এ হিসাবে মহিলা হাত উঠাবে, তবে সামান্য । আহমদ রহ. 
বলেন, তুলনামূলক কম উঠাবে। দ্বিতীয় মত এই যে, মহিলাদের জন্য হাত উঠানোর হুকম নেই । কেননা, 
হাত উঠালে কোনো অঙ্গকে ফাক করতেই হয় ৷ অথচ মহিলাদের জন্য এর বিধান দেওয়া হয়নি । বরং 
তাদের জন্য নিয়ম হলো, রুকু সিজদাহসহ পুরো নামাযে নিজেদেরকে গুটিয়ে রাখবে ।” (আল মুনি, 
২/১৩৯) 

আট. 


সিজদায় পুরুষ আপন বাহুদ্ধয় জমিন থেকে পৃথক রাখবেন । পক্ষান্তরে মহিলা সিজদায় আপন শরীর 
জমিনের সাথে মিলিয়ে রাখবেন । 

তাবিয়ি ইয়াযিদ বিন হাবিব রাহ. বলেন- 

A OY 5h Jl Pl ৮৫০ ৯০ BL JG Nt A BL 009 পুচ &। od J 
I yy 

“একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযরত দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন । তখন 
তাদেরকে বললেন, যখন সিজদা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে দিবে । কেননা মহিলা 
এক্ষেত্রে পুরুষের মতো নয় ৷” (মারাসিলে আবু দাউদ, পৃ. ৪, সুনানে কুবরা, বায়হাকি, ২/২২৩) 
মুহাদ্দিস মুহাম্মাদ ইবনে ইসমাঈল আমির ইয়ামানি রাহ. (মৃ. ১১৮২ হি.) এই হাদিসকে দলিল হিসাবে 
পেশ করে পুরুষ ও মহিলার নামাযে সিজদার পার্থক্য বর্ণনা করেছেন। এবং স্পষ্ট বলেছেন- ৫1911 
$4 ৫1৯ “বাহু জমিন থেকে উঠিয়ে রাখার বিধান পুরুষের জন্যে, মহিলার জন্যে নয়।” (সুবুলুস 
সালাম শারহু বুলুগিল মারাম, পৃ. ২২৭) এবং গায়রে মুকাল্লিদ ভাইদের চিন্তাপুরুষ, প্রসিদ্ধ মুহাদ্দিস 
আলেম নওয়াব সিদ্দিক হাসান খান রাহ. (মৃ. ১২৫০ হি.)ও একই কথা বলেছেন । (দেখুন: ফাতহুল 
আল্লাম শারহু বুলুগিল মারাম, ১/১৩৮) 

অন্য দিকে খলিফায়ে রাশিদ হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন- 

৬ 85 Gall 7 ৫5 Al ০০৬০ এ IG LE LF ৬৪৬] ০ GEL প্র ১ 

“মহিলা যখন সিজদা করবে তখন সে যেন খুব জড়সড় হয়ে সিজদা করে এবং উভয় উরু পেটের সাথে 
মিলিয়ে রাখে ।” (মুসান্নাফে ইবনে আবি শায়বা, ২/৫০৪, হাদিস: ২৭৯৩, সুনানে কুবরা, বায়হাকি, ২/২২২) 


নয়. 
মহিলা যখন দুই সিজদার মধ্যখানে কিংবা তাশাহহুদে বসবেন তখন ডান উরু বাম উরুর উপর রাখবেন । 
ইরশাদ করেছেন- 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৮০ 


www.almodina.com 


CAE Mid ৪ এ CRATES by 5 GA Lid এ০ ৪০৫ ০ আদ ৯ 2 ০ এ 
ELE ৬ ভরা এ ভে ৫ খুঙ্ছ ও পু সু এ আজ) এ চর 


“মহিলা যখন নামাযের মধ্যে বসবে তখন যেন (ডান) উরু অপর উরুর উপর রাখে । আর যখন সিজদা 
করবে তখন যেন পেট উরুর সাথে মিলিয়ে রাখে; যা তার সতরের জন্য অধিক উপযোগী । আল্লাহ 
তাআলা তাকে দেখে বলেন, ওহে আমার ফেরেশতারা! তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে 
দিলাম ।” (সুনানে কুবরা, বায়হাকি, ২/২২৩) 

ইমাম ইবনে আবি শায়বা রাহ. বর্ণনা করেন- 

2907 এ০ ৬৮ ০2৮ ১০৬৭ ৫ আআ ও ০৮ BAA OGY ১০৪ 54206 Ell si uc ৮ 
“হযরত খালিদ ইবনে লাজলাজ রাহ. বলেন, মহিলাদেরকে আদেশ করা হত তারা যেন নামাযে দুই পা 
ডান দিক দিয়ে বের করে নিতম্বের উপর বসে । পুরুষদের মতো না বসে । আবরণযোগ্য কোনো কিছু 
প্রকাশিত হয়ে যাওয়ার আশংকায় মহিলাদেরকে এমনটি করতে হয় ।” (মুসান্নাফে ইবনে আবি শায়বা, 
২/৫০৫-৫০৬, হাদিস: ২৭৯৯) 

এখানে এই বর্ণনাদ্বয় থেকে জানা গেল যে, নামাযে নারী ও পুরুষের বসার পদ্ধতি এক নয় । আর হযরত 
আবদুল্লাহ ইবনে উমর রাযি.'র উপরিউক্ত হাদিস দ্বারা একথাও বুঝা গেল যে, মহিলার নামায আদায়ের 
শরীআত নির্ধারিত ভিন্ন এই পদ্ধতির মধ্যে ওই দিকটিই বিবেচনায় রাখা হয়েছে যা তার সতর ও পর্দার 
পক্ষে অধিক উপযোগী । এই সতর ও পর্দা রক্ষার স্বার্থেই মহিলার নামাযে হাত উঠানো, হাত বাধা, রুকু, 
সিজদা, জলসাসহ বেশ কিছু ক্ষেত্রে পুরুষদের থেকে ভিন্ন হুকম বর্ণিত হয়েছে । আল্লামা আবদুল হাই 
লাখনোবি রাহ. বলেন- 

ATHY এ এ০ চা ৩০ La পট 17 28 ০ 05 এও এজ ৬৮ জে হর 3 
৩3:৮4 2 এ ১০১৬০ এড এ তত A এ ১৪৫ ০০ 

“মহিলাদের ব্যাপারে সকলে একমত যে, তাদের জন্য সুন্নাত হলো বুকের উপর হাত বাধা । কারণ এটাই 
তাদের জন্য যথোপযুক্ত সতর ৷” (উমদাতুর রিআয়া, ১/১৪৪) 

ইমাম শাফিয়ি রাহ. বলেন- 

এ এ Ua af Of মগ ৮ তি % bbe is iy LT ১৪০০৫ SC JU &| লেস 355 
অন ৫৮ 9৮১৮০ 3 (9 2 ও ০৮ MOA ও 6 MLSS ৪৮5 তত ও 
“আল্লাহ তাআলা মহিলাদেরকে পুরোপুরি আবৃত থাকার শিক্ষা দিয়েছেন। তীর রাসূলও (সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম) অনুরূপ শিক্ষা দিয়েছেন । তাই আমার নিকট পছন্দনীয় হলো, সিজদা অবস্থায় এক 
অঙ্গের সাথে অপর অঙ্গকে মিলিয়ে রাখবে এবং সিজদা এমনভাবে করবে যাতে সতরের চূড়ান্ত হেফাযত 


হানাফিয়্যাহ % ১৮১ 


www.almodina.com 


হয় । অনুরূপ রুকু , বৈঠক ও গোটা নামাযে এমনভাবে থাকবে যাতে সতরের পুরোপুরি হেফাযত হয় ।” 
(কিতাবুল উম্ম; ইমাম শাফিয়ি, ১/২০৯) 
ফিকহে শাফিয়ির অন্যতম ভাষ্যকার ইমাম বায়হাকি রাহ. (মৃ. ৪৫৮হি.) বলেন- 


3 ELE 54৫ EC রা % ও fl এ 2৮০ আনে (ও Fn GAG ৩০০ 
SE আ৬ 9 এ 9445 ১৪ USS এও শত লা লো 
“নামাযের বিভিন্ন বিধানের ক্ষেত্রে পুরুষ ও মহিলার নামাযের (পদ্ধতিগত) ভিন্নতার প্রধান বিবেচ্য বিষয় 
হলো সতর । অর্থাৎ মহিলার জন্যে হুকম হলো ওই পদ্ধতি অবলম্বন করা যা তাকে সর্বাধিক পর্দা দান 
করে । সামনের অধ্যায়গুলোতে এর বিস্তারিত বিবরণ রয়েছে।” (সুনানে কুবরা, বায়হাকি, ২/২২২) 
ফিকহে হাম্বলির অন্যতম ইমাম আল্লামা ইবনে কুদামা রাহ. তদীয় “আল মুগনি"তে পুরুষের নামাযের 
পদ্ধতি উল্লেখ করার পর বলেন- 
85 টা ৮৬৪ 2১৮৭5 GE ত এ ৬ I ঠা ৪9০ এব এ; মা? ১৮৮5 
এ ৬ ভি ৫ _ চা :32৮1083 এস) 
“এসব ক্ষেত্রে পুরুষ ও মহিলার হুকম অভিন্ন । তবে মহিলা রুকু ও সিজদায় নিজেকে গুটিয়ে রাখবে। 
এবং মহিলা চারজানু হয়ে বসবে কিংবা উভয় পা এক সাথে করে ডান পাশ দিয়ে বের করে দিবে | ইমাম 
আহমদ রাহ. বলেন, আমার নিকট সাদ্ল তথা দ্বিতীয় পদ্ধতিই অধিক পছন্দনীয় ৷” (আল মুগনি, 
২/৬৩৫-৬৩৬) 
আল্লামা ইবনে কুদামা রাহ. তার অপর গ্রন্থ “আল মুকনি”তে এভাবে বলেছেন- 
Hs ৫০৫০ x GF Yl ENG ESS GUL OG ৪ 9৯০৫ ধও 
“এসব ক্ষেত্রে মহিলার হুকম পুরুষের মতোই ৷ তবে মহিলা রুকু ও সিজদায় নিজেকে গুটিয়ে রাখবে । 
অনুরূপ নামাযের অন্যান্য রুকনেরও এই হুকম | এতে কারো দ্বিমত নেই ৷" (আল মুকনি,) 
পুরুষ-মহিলার নামাযের পদ্ধতিগত পার্থক্যের ক্ষেত্রে এ পর্যন্ত হাদিস, আসারে সাহাবা, আসারে তাবিয়িন 
এবং চার ইমামের সম্মিলিত সিদ্ধান্ত পেশ করা হয়েছে। সাথে সাথে এও দেখানো হয়েছে যে, গায়রে 
মুকাল্লিদ ভাইদের বরণীয় ব্যক্তিবর্গ এবং তাদের নেতৃস্থানীয় আলিমগণও পুরুষ-মহিলার নামাযের 
মধ্যকার পার্থক্য স্বীকার করেছেন । আর তারা সেই আলোকে ফতোয়াও প্রদান করতেন | আমাদের যে 
গায়রে মুকাল্লিদ ভাইয়েরা মহিলাদের নামাযের ভিন্ন পদ্ধতির বিষয়টিকে উপেক্ষা করেন এবং পুরুষ ও 
মহিলার নামাযের অভিন্নপদ্ধতির পক্ষে কথা বলেন মূলত তাদের নিকট উল্লেখযোগ্য স্পষ্ট কোনো দলিলই 
নেই। প্রখ্যাত মুহাক্কিক, বিশিষ্ট মুহাদ্দিস, মাওলানা আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম বলেন, 
“আশ্চর্য কথা হলো, উপর্যুক্ত দলিলসমূহ এবং নববি যুগ থেকে পর্যায়ক্রমে চলে আসা উম্মাহর সর্বসম্মত 
আমলের বিরুদ্ধে দাড়িয়ে আলবানি সাহেব তার “সিফাতুস সালাত’ গ্রন্থে ঘোষণা দিয়ে দিলেন যে, “পুরুষ 
ও মহিলার নামাযের পদ্ধতি এক ৷” 
কিন্তু এই দাবির স্বপক্ষে তিনি না কোনো আয়াত পেশ করেছেন, না কোনো হাদিস । আর না কোনো 
সাহাবী বা তাবিয়ীর ফতোয়া । তার দলিল হলো, পুরুষ-মহিলার নামাযের পদ্ধতিগত পার্থক্যের ব্যাপারে 
আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৮২ 


www.almodina.com 


কোনো সহিহ হাদিস নেই । অথচ এটিও একটি দাবি এবং তা প্রমাণ করার জন্যে অপরিহার্য ছিল উপযুক্ত 
দলিলগুলো বিশ্লেষণ করা । কিন্তু তিনি তা না করে কেবল পার্থক্য সম্বলিত একটি হাদিসকে শুধু এ কথা 
বলে যয়িফ আখ্যা দিলেন যে, হাদিসটি মুরসাল । অতএব তা যয়িফ! এ ছাড়া অন্য কোনো আলোচনাই 
তিনি দলিল সম্পর্কে করেননি! 
এখানে একটি প্রবন্ধের সংক্ষিপ্ত পরিসরে হাদিসশাস্ত্রের সৃদ্সাতিসূন্ষ্ বিষয় নিয়ে আলোচনার সুযোগ আছে 
বলে মনে হয় না ৷ শুধু এতটুকু বলব যে, মুরসাল হাদিস কেবল মুরসাল হওয়ার কারণেই অগ্রহণযোগ্য 
হয়ে যায় না । কেননা অধিকাংশ ইমামের মতে, বিশেষত স্বর্ণযুগের ইমামগণের মতে প্রয়োজনীয় শতবিলি 
বিদ্যমান থাকলে মুরসাল হাদিসও সহিহ হাদিসের মতোই গ্রহণযোগ্য । 
দ্বিতীয়ত যে ইমামগণের নিকট মুরসালকে ‘সহিহ’ বলার ব্যাপারে দ্বিধা রয়েছে তারাও মূলত কিছু শর্তের 
সাথে মুরসাল হাদিসকে দলিল হিসাবে গ্রহণযোগ্য বলে মনে করেন । 
বর্তমান নিবন্ধে যে মুরসাল হাদিস সম্পর্কে আলোচনা চলছে তাতে প্রয়োজনীয় শর্ত বিদ্যমান রয়েছে; যার 
কারণে গায়রে মুকাল্লিদদের বিখ্যাত আলেম ও মুহাদ্দিস নওয়াব সিদ্দিক হাসান খান “আউনুলবারি' 
(১/৫২০, দারুর রাশিদ, হালাব, সিরিয়া) তে লিখেছেন, “এই মুরসাল হাদিসটি সকল ইমামের উসূল ও 
মূলনীতি অনুযায়ী দলিলযোগ্য ৷” 
পুরুষ ও মহিলার অভিন্ন নামায-পদ্ধতি বিষয়ক রায়ের সমর্থন পেশ করতে গিয়ে দ্বিতীয় যেই কাজটি 
আলবানি সাহেব করেছেন তা হলো, ইবরাহিম নাখায়ি রাহ.র নামে একটি কথা চালিয়ে দিয়েছেন । তিনি 
নাকি বলেছেন - 5০ 07 oF মু eA “মহিলা পুরুষের মতোই নামায আদায় করবে ।” 
উদ্ধৃতি দিয়েছেন 'মুসান্নাফে ইবনে আবি শায়বা' এর । অথচ উপর্যুক্ত গ্রন্থে কোথাও এই কথাটি নেই। 
আল্লাহ তাআলা ভাল জানেন, এই ভুল উদ্ধৃতি তিনি কীভাবে লিখে দিলেন?! অথচ ইতোপূর্বে একাধিক 
সহিহ সনদে উদ্ধৃতিসহ ইবরাহিম নাখায়ি রাহ. এর বিভিন্ন বক্তব্য পেশ করা হয়েছে, যেখানে বিভিন্ন 
হুকমের মধ্যে পুরুষ ও মহিলার নামাযের পার্থক্যের কথা উল্লেখ করা হয়েছে । 
তৃতীয় কাজটি তিনি এই করেছেন যে, রন বুখারি রাহ. রিজাল বিষয়ক গ্রন্থ তারি তির, নে 
নিম্নোক্ত বর্ণনাটি পেশ করেছেন- 

৯ যন ah GAS EIS Uf stu 8১৪ 
“উম্মে দারদা থেকে বর্ণিত, তিনি নামাযে পুরুষের ন্যায় বসতেন ।” অথচ আলবানি সাহেব লক্ষ্য করেননি 
এই রেওয়ায়াত দ্বারাই পুরুষ ও মহিলার বসার পদ্ধতি ভিন্ন হওয়া প্রমাণিত হয় ৷ কেননা উভয়ের বসার 
পদ্ধতি এক হলে 15%। {> “পুরুষের মতো বসা” কথাটির কোনো অর্থ থাকে না । তাই এই বর্ণনা 
থেকেও স্পষ্ট হয়ে যাচ্ছে যে, সেই যামানার পুরুষ ও মহিলার বসার পদ্ধতি এক ছিল না । তথাপি উম্মে 
দারদা পুরুষের মতো বসতেন; একটি ব্যতিক্রমী ঘটনা হওয়ায় তা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে 
গেছে। 
উম্মে দারদা ছিলেন তাবিয়ি; ৮০ হিজরিতে তার মৃত্যু হয়। যদি নামাযের পদ্ধতি প্রমাণের ক্ষেত্রে 
তাবিয়িদের আমল দলিল হয়ে থাকে এবং বাস্তবও তাই, তাহলে তো আমরা ইতিপূর্বে একাধিক বিখ্যাত 
তাবেয়ি ইমামের উদ্ধৃতিতে মহিলাদের নামাযের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং তাতে 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৮৩ 


www.almodina.com 





এ কথা প্রমাণ হয়েছে যে, আয়িম্মায়ে তাবিয়িনের তা'লিম ও শিক্ষা অনুযায়ী রুকু, সিজদা ও বৈঠকসহ 
একাধিক আমলের মধ্যে মহিলাদের নামাযের পদ্ধতি পুরুষ থেকে ভিন্ন ছিল । অতএব এ ক্ষেত্রে শুধু 
একজন তাবিয়ি মহিলার ব্যক্তিগত আমলকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারটি যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য হতে 
পারে না । বিশেষ করে যখন এই বর্ণনাতেই সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে যে, এ বিষয়ে তিনি অন্য সাহাবি ও 
তাবিয়ি মহিলাদের থেকে সম্পূর্ণ ভিন্ন পন্থা অবলম্বন করে ছিলেন ।” (নবীজীর নামায, পৃ. ৩৯০-৩৯২) 
মাওলানা আবদুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম এর এই নাতিদীর্ঘ আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেল 
যে, পুরুষ ও মহিলার নামাযের পদ্ধতি অভিন্ন- এ বিষয়ে আমাদের গায়রে মুকাল্লিদ ভাইদের নিকট বাস্ত 
বে কোনো দলিলই নেই । অথচ আমরা এই সংক্ষিপ্ত প্রবন্ধে হাদিস, আসারে সাহাবা ও তাবিয়ির আলোকে 
প্রমাণ করে এসেছি যে, নামাযের একাধিক হুকমে পুরুষ ও মহিলার পার্থক্য রয়েছে। অতএব এখন 
আমরা শুধু এতটুকু বলতে পারি- £5 5 ৮ ১০ ০০০ যত ১৪ ৬৮ এ 

“ফলে যার ধক্ষংস হওয়ার সে যেন সুস্পষ্ট প্রমাণ দেখেই ধক্ষংস হয়, আর যে জীবিত থাকার সেও যেন 
সুস্পষ্ট প্রমাণ দেখেই জীবিত থাকে ।” (সূরা আল আনফাল: ৪২) 





UD Jil Dall ৬১১০ 2৬-১)!" 
অধ্যায়-১২৬ : কিবলামুখী হওয়া নামাযের শর্তসমূহের মধ্য থেকে 


55501 Ges SRE 1G ES ০ ০৮১৭ sid 955 ৩৪৪) 09) 0 4১৪ 
“সুতরাং মসজিদুল হারামের দিকে নিজের চেহারা ফেরাবে । এবং তোমরা যেখানেই থাকো (সালাত 
আদায়কালে) নিজ চেহারা সে দিকেই ফিরিয়ে রাখবে ।” (সূরা আল বাকারা: ১৪৪) 

৬৮ ঞএ। 01 ৪ gos & ৪৮১ 2) on bl Gl এ Jos & ৬৯১ ৮৬ ০] ৩৪ NYY 
৬১৮ ৪ EF ও এ ০ নিও MS ly এ ০১ তে ০১ এ ৮৮১ ৪৬ ঝা 

14০১ ১৬] a pf এ ০৭৯ 206 0 LEN YG & ৩৪) 
৩৩৭ | হযরত ইবনে আবক্ষাস রাযি. হযরত উসামা বিন যায়দ রাযি. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আব্বাইহি ওয়াসাল্লাম বাইতু্লায় প্রবেশ করে তার প্রত্যেক কোণে দুআ করেছেন, তবে বের 
হওয়া পর্যন্ত সেখানে নামায পড়েননি । আর বের হয়ে কিবলার সম্মুখে দু'রাকআত আদায় করলেন এবং 
বললেন, এটাই হচ্ছে কিবলা ৷ (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৮৪ 


www.almodina.com 


৩৮৯৭ 05 ৬:০৩ ৮০১ ale di এত এ ৩৪ ৯৪ এ | ৬৯১ ৪০০৯ আ ৩৪ TTA 

সত টা ৬১৩ UE She ll a .8 oA 
৩৩৮ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
পূর্ব ও পশ্চিমের মধ্যখানে হচ্ছে কিবলা । (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, হাসান সহিহ হাদিস । 


নি 04303 plo ah dir ghar a3 Slee dha এ AF O09 GU শোন 

eel ৮০৪ ৬৬ ০১০৭ :0১ এ) এ Sos i pl dS ০৮) ৩০৪০ 
৩৩৯ নাফি' হযরত ইবনে উমার রাযি, থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, পূর্ব ও পশ্চিমের মধ্যখানে হচ্ছে কিবলা ৷ (মুসতাদরাকে হাকিম) হাকিম বলেন, এটার 
সনদ বুখারি-মুসলিম'র শর্তে উন্নীত । 


dal ale ০৪৩৭ ১০১ dedi UG :০8-)1% 
অধ্যায়-১২৭ : আতঙ্কিত এবং যার নিকট কিবলা অস্পষ্ট তার কিবলা 

dl 15১ © ES UB ple ভা ০৪ ফল) ৩ ple ৬ ০ ৬৮০৫১ ভিত ৩৮ ১১ TEs 
| ০৮ 0৪) চা ভি alls এন এ LAL As এ ৭০ ile | এ. 
he di be dl 59১ USS ALN LA blo ও 021 তান ০২৬৬১ ০৪ 

৫৬ rd BL) LAL IG Cd 29 25 1G ৪০ cd 050 ৭1০9 
৩৪০ । আবদুল্লাহ ইবনে আমির ইবনে রাবিআ'র সূত্রে তার পিতা হযরত আমির রাযি. থেকে বর্ণিত তিনি 
বলেন, এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম । (তিরমিযি অতিরিক্ত 
বর্ণনা করেছেন, অন্ধকার রাত্রিতে) তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং আমাদের নিকট কিবলা 
সন্দিহান হয়ে গেল । আমরা নামায পড়ে নিলাম । তারপর যখন সূর্য উদিত হল তখন দেখা গেল যে, 
আমরা কিবলা ভিন্ন অন্য দিকে নামায পড়ে ফেলেছি। বিষয়টি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট আলোচনা করলাম । তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন- ------------ “তোমরা 
যেদিকেই চেহারা ফিরাবে সেদিকেই আল্লাহর সত্ত্বা ।” (সূরা আল বাকারা: ১১৫) ইমাম তিরমিযি বলেন, 
হাদিসটি তেমন শক্তিশালী নয় । (সুনানে তিরমিযি, সুনানে ইবনে মাজাহ) 
সাহাবি পরিচিতি : এখানে সনদে “আবদুল্লাহ্‌ ইবনে’ বাদ পড়ে গেছে। হযরত আমির ইবনে রাবিআ 
রাযি. । উপনাম আবু আবদুল্লাহ । প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন । হাবাশার দিকে উভয় হিজরতে 
তিনি শরিক ছিলেন । বদরসহ সবক'টি জিহাদে অংশগ্রহণ করেন । ৩২ হিজরিতে তিনি ইন্তিকাল করেন । 


হানাফিয়্যাহ # ১৮৫ 


www.almodina.com 


50 Sy পু 2১০০ ৬১১১৮ U-NTA 
অধ্যায়-১২৮ : নিয়ত ও ওয়াক্ত নামাযের শর্তসমূহের মধ্য থেকে 
[Ed] 051 এ 0৮195 31155595115) dos 
আল্লাহ তাআলার ইরশাদ: “তাদেরকে একমাত্র এই আদেশই দেয়া হয়েছে যে, তারা যেন আল্লাহর 
দ্বীনকে খালিস করে তার ইবাদাত করে ৷” (সূরা আল বাইয়্যিনাহ: ৫) 
Jussi ০2০০১ ale & slo &। 059 JE 206 ws & ৪৯১ xd) ০৮০৮ ০৪ YE 
AE ০০ ৬৮৬ ফল এ ৬2533 8S এ ভন) ssi 92১ -০৮৭ 
৩৪১। হযরত উমার ইবনুল খাত্তাব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমূহ আমল নিয়তের ওপরই নির্ভরশীল । (সহিহ বুখারি, ১/২, হাদিস: ১, 


সহিহ মুসলিম, ২/১৪০, হাদিস: ১৯০৭) ইমাম বুখারি রাহ. তদীয় “সহিহ'র সাত জায়গায় এই 
উল্লেখ করেছেন । i 








Ld 68 bes ১0 এড ৬ Xa ১) ২০৬ 4৯ 
এবং আল্লাহ তাআলার ইরশাদ: “নিশ্চয় নামায মু'মিনদের ওপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে ৷” (সূরা আন 
নিসা: ১০৩) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৮৬ 


www.almodina.com 


১১০০ ৬০ Oly 
নামাযের পদ্ধতি সংক্রান্ত অধ্যায়সমূহ 
৪১০ ০০১০৪ ৮৪7৭ 
অধ্যায়-১২৯ : নামাযের ফরযসমূহ 
i -\১v৭ 
অধ্যায়-১২৯/১ : প্ীহরিমা 
Ld ০ ৬১) dw এ) 
আল্লাহ তাআলার ইরশাদ: “তুমি তোমার প্রতিপালকের বড়ত্ব বর্ণনা কর ৷” (সুরা আল মুদ্দাসিরঃ ৩) 
৬৮০০৪ 53441 all 09৬ 7১০৭১ Dall ale JG :এ৩ এরও dh 6৪ ৪৩ ০৪ শাহ 
EI Ele 2৫৩১ dle 013 ৬৭০১০) 2913 ply পতি 02) il ৬০০১ sd 
৩৪২ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, পবিত্রতা হলো নামাযের চাবি। আর (নামাযের বাহিরের সর্বপ্রকার কাজ) হারামকারী হল 
তাকবির । আর (নামাযের বাহিরের যাবতীয় কাজ) হালালকারী হল সালাম বলা । (সহিহ মুসলিম) ইমাম 
তিরমিযি ও নাওয়াওয়ি এই হাদিসটিকে হাসান বলে আখ্যায়িত করেছেন। 
Mal 41 ০12] দিবি ৩৩ ০৮ dis dl ৩) ৪৮১৯ ওঠ ০৪ শাহ 
(৮515) UD এন নি ০৪৮ ২০০ 
৩৪৩ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে গর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, যখন তুমি নামাযে দাড়াবে তো পূর্ণরূপে উযু করবে, অতপর কিবলামুখী হয়ে তাকবির 
বলবে । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
০০ 
অধ্যায়-১২৯/২ : কিয়াম 
Ge GEL ভা গু] 055 4188) dos এ) 
আল্লাহ তাআলার ইরশাদ: “তোমরা আল্লাহর সামনে বিনয়ের সাথে নিরব দাঁড়িয়ে থাকো ৷” (সূরা আল 
বাকারা: ২৩৮) 430 অর্থ খুশু-খুযু ও নিরবতার সাথে । 
৬৪ 9 ac Jos di ৬১ ৩৯ ০ ০০০ ৮০৩ ০৮ আখ ও এ) ৬১৬ ৪৪) MEE 
৬৩ এপি হি OW 145৩ উন তি ০৯ UG ০ এ এড ৮১১4৪ ঝা এ. 
৩৪৪ । হযরত ইমরান ইবনে হুসাইন রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
বলেছেন, তুমি দাড়িয়ে নামায পড়, আর যদি (দৌড়াতে) সক্ষম না হও তাহলে বসে, আর (বসতেও) 
সক্ষম না হালে পার্শ্বে (শুয়ে নামায আদায় করো) । (সহিহ বুখারি) 
আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৮৭ 


www.almodina.com 


bd ১01৭ 
ট্রি, অধ্যায়-১২৯/৩ : কিরাআত 
১০১ ui ০ Js এ ৬৯) (5) on BU) এ ৩৪ থা ৩৪ ১৯৬ ৬৪ ওর ০ এপ ৩৪ শাহ 
এ JG 325 dl ০৮ এএ। এত শি Oa এ ০৮০ lad ঝা ০০ 
৬৬৭ Gy 021 এএ ০০1৮ ৩৯৩ DS এ ও ৭৩ প্র ৬০৯ 4০ ix ০৭ ৩০৪ 
৩ ৮এ। ০৮৮৭ নি এ ey Sed ৩০ a ০৩ Al Ms ০৪ ০ be GH 
sa ln Ly we এ) ০৯১ Fd Udy ST dl 2138 8 ৮০০৬ ০১৮১) cad lo 
SIRE 03১৩৪৬০7855 0 পর ৪ OT AN তে 
৬০) ১০৫৯ ০৬০০০ Minds GES hdl OSD আখ ০০০ ০৬০ 5228 
৪ Jd ৩৯১ ২৮০ এ ০৪০১) ১০ 9953 594 (1 


৩৪৫ । আলি ইবনে ইয়াহইয়া ইবনে খাল্লাদ-এর পিতার সূত্রে চাচা হযরত রিফাআ ইবনে রাফি" রাযি. 
থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ কণে হালকাভাবে সালাত আদায় করলেন । তারপর ফিঙে 
গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন । তিনি তাকে বললেন, তোমার ওপরও 
শাস্তি বর্ধিত হোক, তুমি ফিরে গিয়ে নামায (পুনরায়) পড়; কারণ তুমি নামা আদায় করনি (' 
নামায হয়নি) । এভাবে লোকটি তিনবার করলেন । অবশেষে লোকটি বললেন, সেই সত্ত্বার শপথ, 
আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন, আমি এর চেয়ে নামায পড়তে পারি না। তাই আমাকে 
শিক্ষা দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকদের মধ্যে কারো নামা, 
পরিপূর্ণ হবে না যে পর্যন্ত না সে উযু করবে এবং পানি উযুর অঙ্গসমূহে (ভালোভাবে) পৌছিয়ে দিবে; 
তারপর “আল্লাহু আকবার’ বলবে, আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করবে এবং কুরআনের যতটুকু ইচ্ছা পাঠ 
করবে । তারপর তাকবির বলে রুক করবে ...... ৷ (মু'জামে তাবারানি) 


সুনানে আরবাআয়ও হাদিসটি বর্ণিত হয়েছে, তবে শব্দ হল ......। 225১ 454 45 । (নাসরুর রায়াঃ 
যায়লায়ি) বুখারি ও মুসলিম এটাকে হযরত আবু হুরায়রা রাযি.’র সূত্রে বর্ণনা করেছেন । 

সাহাবি পরিচিতি : হযরত রিফাআ ইবনে রাফি’ রাযি. । উপনাম আবু মুআয আয যুরাকি আল আনসারি 
বদর-উহুদসহ সবক'টি জিহাদে অংশগ্রহণ করেন 2৮৯১৯ 
তিনি উপস্থিত ছিলেন । হযরত মুআবিয়া রাষি-র শাসনকালের শুরুর দিকে মৃত্যুবরণ করেন । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ১৮৮ 


www.almodina.com 


dl) € ৮517256১11৭ 
অধ্যায়-১২৯/৪-৫ : রুকু-সিজদা 
LE] 055315501১০ ৮0৬0 dos এ) 
আল্লাহ তাআলার ইরশাদ: “হে ঈমানদারগণ! তোমরা রুকু ও সিজদা করো ।” (সূরা আল হাজ্জ: ৭৭) 
114৮৮ &| এ & 0৯৮১ dU dU Logs dis dl ৬৯) ০৬৪ ol of ০০১৩ ৩৪ TEN 
Ld or 2 EN ০9550 ০৫521944013 gst এ inh dn ৬৬ এন 0০ 
ন ৬ জএ। 
গা আদ এ এছ 01779 tle di এক 8 0ম ক ৬৪ এ) 
৩৪৬। তাউস হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি সাতটি অঙ্গের উপর সিজদা করার আদিষ্ট হয়েছি: কপাল, 
দুইহাত, দুইহাটু এবং উভয়পায়ের অগ্রভাগের উপর । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
অন্যত্র শব্দ হচ্ছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি অঙ্গের উপর সিজদা করার 
আদেশ করেছন । (সহিহ বুখারি, সুনানে নাসায়ি) 
Bo bd UG ৮০০ ভিত dl এত এ of ০ এ dil ৩৯১ ১৮৮ গো ০৪ TEV 
2m) 6 521 এ 78৮ উঠ der 2৪ 
এগ) 95304011333 2৮৮ ঠা ৬০৮ ৮ ০৩ ০১৭ dl bel il 
৮৮ ০১৮৭ 135, 
৩৪৭ । হযরত আবু মাসউদ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
যে ব্যক্তি রুকু ও সিজদায় পিঠ সোজা করে রাখবে না তার নামায হবে না। (সুনানে আরবাআ) ইমাম 


তিরমিযি বলেন, এটা হাসান সহিহ হাদিস । দারাকুতনি ও বাইহাকি হাদিসটি বর্ণনা করে বলেন, এর 
সনদ সহিহ। 


45) 5 57৭ (৭ 
অধ্যায়-১২৯/৬ : তাশাহহুদ পরিমাণ শেষ বৈঠক 
এ LE 4৭৪ ২0553 ale dil Go এমা 0০০ Jos & ৮১ ১১০ 2 ১৪ NEA 
১১ 48 05 Of Cis 01১ 49০ ও এ ln Cos yf tn ৩০ সুস্থ PT ৬) 


এও এআ bl Cas 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৮৯ 


www.almodina.com 


৩৪৮ । হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে 
ধরলেন এবং তাকে তাশাহহুদ শিখালেন । হাদিসের শেষে রয়েছে: যখন তুমি এটা বলে ফেলবে অথবা 
এটা করে নিবে তখন তোমার নামায পূর্ণ করে দিলে । এখন দীড়ানোর ইচ্ছা হলে দীড়িয়ে যাও, আর বসে 
থাকতে চাইলে বসে থাক । (সহিহ ইবনে হিবক্ষান, সুনানে আবু দাউদ) 
1৮3 এ dl এ di day ০৮০ ৩৪০ 295 ws Js doo) mx ৩৪ 49১৩৮ £৭ 
৪ ০৭১ ০৪১খা ৬০৪ Spell 25 (08 ২১ US Ul 
৮০৮ ৫১৬৪ ৬১৬০০] pas 01 ১০০ 03) 
৩৪৯ । হযরত ওয়াইল ইবনে হুজর রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের পেছনে নামায আদায় করলাম । তিনি যখন বসে তাশাহহুদ পড়লেন তখন বাম পা জমিনে 
বিছিয়ে তার উপর বসে গেলেন । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ । 
সাহাবি পরিচিতি : হযরত ওয়াইল ইবনে হুজর আল হাযরামি রাযি. | তিনি হ্যরামাওতের একজন নেতা 
ছিলেন। তার পিতা ছিলেন রাজা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমাতে উপস্থিত হওয়ার 
আগেই তিনি সাহাবিদেরকে তার আগমনের সংবাদ দিয়েছিলেন । উপস্থিত হওয়ার পর তাকে সাধুবাদ 
জানালেন এবং নিজের চাদর বিছিয়ে তাকে বসালেন । তিনি মদিনায় ২০ দিনের মতো অবস্থান করেন । 


Madi ০৮3 2৬-১, 
অধ্যায়-১৩০ : নামাযের ওয়াজিবসমূহ 
SUT ০১৩ 5১১৮ oy all bel 3 — 91, 
অধ্যায়-১৩০/১ : ফাতিহা পাঠ এবং এক সূরা কিংবা তিন আয়াত মিলানো 
০১445 | ০ a ০০৬৮০০৮9৬১০ dos dl ৪৪3 BN 913 ০45৬১ ০৪ ০০ 
BLO an UB ৫০ পপি এ 0৬ ৮০5 le di এ & 053 ২৯) গত id 
৬৭০ 1d 0555 ৩ এ তি any ৬৪০ এ; এ ০৪ ০৮5 ale & এ. &1 ০৯১ 
Cas) By Cas i তি OTA 60199 0 FSS LEN CLE 2:98 পা AS 
৩ ৩০০ sb ৬০৭১ C5) By Begs ১০১৬৮ ১২০১ aS) se ৬৬৮০ ১৬ 
এ. ৮ ০৭৩০ ৩০৭১ ০০90 ৫১৯৮৭ LEG ০ BY ০৪০৬ এ! fon Ee 
Epox (০ ১0) ও এ ০০ ৪১৮১ এ 93১) SY ৬৪ ৩১৬০ 8 § LS mh 
৩৫০ হযরত রিফাআ ইবনে রাফি' আয যুরাকি রাযি. (তিনি সাহাবিদের মধ্য থেকে একজন) থেকে 


বর্ণিত তিনি বলেন, জনৈক ব্যক্তি আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা 
ছিলেন । লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটবর্তী স্থানে নামায পড়ল । তারপর 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৯০ 


www.almodina.com 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এলে তিনি বললেন, তুমি পুণরায় নামায আদায় 
কর; কারণ তুমি নামায পড়নি (মানে তোমার নামায হয়নি) । তখন লোকটি বললেন, আল্লাহর রাসূল! 
আমি কীভাবে করব তা আমাকে শিখিয়ে দিন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন 
তুমি কিবলামুখী হবে তখন তাকবির বল। তারপর সূরা ফাতিহা পাঠ কর। এরপর যা ইচ্ছা তা 
তিলাওয়াত কর । যখন তুমি রুকু করবে তখন তোমার দু'হস্ততালুকে তোমার দু'হাটুর উপর রাখবে এবং 
তোমার পিঠকে প্রসারিত করবে এবং রুকুর সময় (হাটু) শক্তভাবে (ধরে) রাখবে । তারপর যখন মাথা 
উঠাবে তখন তোমার মেরুদ- সোজা করবে; যাতে হাড়গুলো নিজ নিজ জোড়া পর্যন্ত ফি যায় । তারপর 
যখন সিজদা করবে তখন সিজদাকে সুদৃঢ় করবে । তারপর যখন তুমি মাথা উঠাবে তখন বাম রানের 
উপর বসবে । অত:পর প্রত্যেক রাকআতে তুমি এগুলো করবে । (মুসনাদে আহমাদ) এর সনদ হাসান । 
(আসারুস সুনান লিন নিমাওয়ি) 

78108 0 ০৮:0৩ এ di dil ৬৪১ ০৪৮ sf ৩০ ০৬৮ 213 ১০১ pf ৬১১ 16৭ 


৩০৮৮ ০১০1১-:০৭৭০১ ৭৪ dil ৪৩ জা 05) 6৮:০৬ 0৮ এ) GG by ভা 
৩৫১ । হযরত আবু সাঈদ খুদরি রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, আমাদেরকে আদেশ করা হয়েছে, 
আমরা যেন সূরা ফাতিহা এবং (এর সঙ্গে) যতটুকু সুযোগ হয় তা পড়ে নিই । ইবনে হিবক্ষানের শব্দ 
হচ্ছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন । (সুনানে আবু দাউদ, 
সহিহ ইবনে হিবক্ষান) এর সনদ সহিহ । 

UG ০ ৬ dl ৬৪) ৬০৬] ০ ৪১৮৮ ৩৪ (OLS এ) ULF ও 990 ১) পা 
FS OFAN ০০ সাও শর্ত EL ২1৪১৮০32058 ৮০9 ale &| এ di ০১ ৬০ 

Ql শা) 
৩৫২ । হযরত উবাদা বিন সামিত রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাকে ইরশাদ করতে শুনেছি, সূরা ফাতিহা এবং কুরআনের (আরো) দুই আয়াত ব্যতীত নামায 
হবে না । (তাবারানি) 


৯১৬ | এ di 55) ০৩ 205 ss dis | ৬০) ৪১০৭ Spm এ ০৪ পাতা 
দি পে কর্তা 28 কও LEN 8৯০ bs 

Ol 25 ৬ Bod) ০৮০ Her 

৩৫৩ । হযরত আবু মাসউদ আনসারি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই নামায আদায় হবে না যাতে সূরা ফাতিহা এবং তার সঙ্গে আরো কিছু 
পড়া হয় না । হাফিয আবু নুআইম ‘তারিখে ইস্পাহান'এ এই হাদিস উল্লেখ করেছেন । (নাসবুর রায়া) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৯১ 


www.almodina.com 


প্রাসঙ্গিক আলোচনা: এখানে যে মাসআলা আলোচিত হয়েছে তা হলো, নামাযে সূরা ফাতিহা পাঠের হুকম 
কী? তবে ইমামের পেছনে ফাতিহা পাঠ- প্রসঙ্গ এ অধ্যায়ের আলোচ্য বিষয় নয় । তো ইমাম আবু হানিফা 
রাহ.'র মতে নামাযে সাধারণভাবে কিরাআত ফরয; আর সূরা ফাতিহা পাঠ এবং এর সঙ্গে সূরা মিলানো 
ওয়াজিব । আইম্মায়ে সালাসার মতে সূরা ফাতিহা পাঠ ফরয ও রুকন । ইমাম আবু হানিফা রাহ.'র 
কয়েকটি দলিল এখানে উপস্থাপিত হয়েছে । আইম্মায়ে সালাসা .-। 24 152 / ৬ ১.০ ১ এ হাদিস 
দ্বারা প্রমাণ পেশ করেন । এই হাদিসের বিভিন্ন জবাব দেয়া হয়ে থাকে । কারো মতে এখানে ১-টা ৬ 
০ এর জন্যে নয়; J ৬ এর জন্যে । ইবনুল হুমাম রাহ. এই জবাবের বিরোধিতা করেছেন । তিনি 
এভাবে জবাব দিয়েছেন যে, এটা হচ্ছে খবরে ওয়াহিদ; অন্যদিকে কুরআনে কারিমে ০+ এ ৮1১59 
ঠা, আয়াতের দ্বারা সাধারণভাবে কিরাআত ফরয বলা হয়েছে, অতএব খবরে ওয়াহিদের দ্বারা 
কিতাবুল্লাহ-'র ওপর বৃদ্ধি করা যাবে না । এখানে আরেকটি বিষয় মনে রাখা যায়, এই হাদিসে মুসলিমের 
বর্ণনায় শব্দ রয়েছে: 1.০.) । এটা থেকে প্রতিভাত হয় যে, শুধু সূরা ফাতিহা-ই নয়; ফাতিহার সঙ্গে অন্য 
সূরা মিলানোও জরুরি । তা ছাড়া ইবনুল কায়্যিম রাহ.’র ব্যাখ্যা অনুযায়ী [০.০ শব্দটি না থাকলেও এই 
হাদিস দ্বারা ফাতিহা এবং সূরা মিলানো উভয়টাই ওয়াজিব প্রমাণিত হয় । দেখুন: ১৩৩নং অধ্যায়ের 
প্রাসঙ্গিক আলোচনা । 


II 4 7৭, 
অধ্যায়-১৩০/২ : তা'দিলে আরকান 

০৯১ ৬৭]। 919590 pny ৮৬ dl ৬ এঠি ০০ এপ dis dl ৬৪১ 5৮১৯ ০৪ Not 
৬৯১ এ/১ ০৬ ও৮ 04 তি 5১৯ ০ উঠ 9৬ ale pd sir তি had oi 
০ CAS ২ ৬৫১ CLS 98 এ ৩০১০ ৬ ৫১ 0৯৮ 84১ PT ৪১০০০ 

(০০৮৮৪) 8 ০১১ Ee cp ভে Lig lis cp ৬০153 123313 95) 
৩৫৪ | হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামায পড়লেন। 
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে তাকে সালাম করলে তিনি বললেন, 
তুমি ফিরে গিয়ে নামায (পুণরায়) পড়; কারণ তুমি নামায আদায় করনি (তোমার নামায হয়নি) ৷ 
এভাবে লোকটি তিনবার করলেন । ..... ওই হাদিসের শেষভাগে রয়েছে, তোমার পূর্ণ নামাযে এগুলো 
তুমি করবে । যখন তুমি এগুলো করে ফেলবে তখন তোমার নামায পূর্ণ হয়ে যাবে । (সহিহ বুখারি, সহিহ 
মুসলিম) আবু দাউদে অতিরিক্ত রয়েছে: তুমি এগুলো থেকে যতটুকু কমাবে তোমার নামায থেকে ততটুকু 
কমালে । (সুনানে আবু দাউদ) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৯২ 


www.almodina.com 


EB pb ডিন iw ৪ dl slo ঞ 0৯১ dE U8 ০ Jos & ৬৮১ BS ০৮ ৮১০ 
3 ৬৮১ লে 3 2৩৪ ২৮৯০০ ০০ 075 LF 1d 0১5 29 4০৯০০ ০০ Br sl 
এক) ২ 0১ sll aa 033 শাখা ও) 3১ EEN এ একি ৮৪ 3১ ৯১৯৮ 
০৫৮৮৪, 02) 

৩৫৫ । হযরত আবু কাতাদা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট চোর হল যে নামাযে চুরি করে । সাহাবিগণ জিজ্ঞেস করলেন, 
আল্লাহর রাসূল! নামাযে আবার কীভাবে চুরি করে? তিনি বললেন, (নামাযে চুরি এভাবে কণে যে) রুকু- 
সিজদাকে পূর্ণ কণে না এবং রুক-সিজদাতে পিঠ সোজা রাখে না। (মুসনাদে আহমদ, মু'জামে 
তাবারানি) হায়সামি বলেন, এই হাদিসের রাবিগণ বুখারি-মুসলিমের রাবি । 
০৬১৪০ ৬ ও be 1০ SN ০০ Oy ৬৬ dis & ৬৮১ Hit 0:৬৬ ০৪ rou 
০ % ৯০০ লও ১৩১ ক FF Tol idles ৬৮১ ০৬০ ply এত do dil 
J loli 2৯ 5 0৩ ৪১০] ৮০১ ale dl এত al এক ৬ ০০ 6591৬ 

৮৮৮ 8১১) dele ০95) Sly (51 & এ AN ০৭ ৪০ 
৩৫৬ । হযরত আলি ইবনে শায়বান রাযি. (তিনি ছিলেন প্রতিনিধি দলের সদস্য) থেকে বর্ণিত তিনি 
বলেন, আমরা (মদিনার উদ্দেশে) বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে এসে 
উপস্থিত হলাম । তার হাতে বাইআত হলাম এবং তার পেছনে নামায পড়লাম । তখন তিনি --- দ্বারা এক 
ব্যক্তিকে প্রত্যক্ষ করলেন যিনি রুকু-সিজদায় তার নামায তথা পিঠ সোজা রাখছে না। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায সমাপ্ত করে বললেন, হে মুসলিম সমাজ! যে ব্যক্তি রুকু-সিজদায় 
স্বীয় পিঠ সোজা রাখে না তার কোনো নামায নেই তথা তার নামায হয় না। (সুনানে ইবনে মাজাহ) 
হাদিসটির সনদ সহিহ । 

51288 38 ১১ 
অধ্যায়-১৩০/৩ : কিরাআতের জন্যে প্রথম দু'রাকআত নির্ধারিত 

381 এ ০৫ ১158 ও plang isle dit ৩৮ এ Of :০৬ dos dl ৪৯১ BS এ ৩৩৭ 
৬ 31 আগ ঠা এ 55) খা ৬৪১ SES ply ০৪০৭ এও ৬১ 5৪১১১ SS ph 

০৬৯৫ 03) শে ৬14৩৯১ ral USS ds মগ এ 043 
৩৫৭। হযরত আবু কাতাদা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের 
নামাযের প্রথম দু'রাকআতে সূরায়ে ফাতিহা এবং দু'টি সূরা তিলাওয়াত করতেন ৷ আর শেষ দু'রাকআতে 
(শুধু) সূরায়ে ফাতিহা (পড়তেন) । তিনি আমাদেরকে (মাঝে-মধ্যে এক/দুই) আয়াত শুনাতেন এবং তিনি 
দ্বিতীয় রাকআতের তুলনায় প্রথম রাকআত লম্বা করতেন । আসর ও ফজরের নামাযেও অনুরূপ (দ্বিতীয় 
রাকআতের তুলনায় ১ম রাকআত লম্বা) করতেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৯৩ 


www.almodina.com 


৮০৭ ৪১০০ এ তি ny ale ঝা ৬৮ di 055 0 2৬ dos dl ৬৪১ Lie ৩৪ TOR 
সত ১০3 Sl 13) os JG GF ০9০৪৭ 5১5 
৩৫৮ । হযরত আয়িশা রাষি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামানে 
সূরা আ'রাফকে বন্টন করে দু'রাকআতে পড়েছেন । (সুনানে নাসায়ি) এর সনদ সহিহ । 
এ igs এ dl ৬০১ ad ps JE 209 ae Jo dl ৬৩) 5০০০ 0 9৩ ০ পাত 
৬ YT 3১০৪০৮৭। Sb ৮ ওল ঃএ। ও Ml এ 206 55১০০) ও তে 45 এ Be 
219). sb 00) 080 03 CEILS UE 1145 ale dil slo & 4১১ ৪৯৩০ ০০ এ CAS 
Obit 
৩৫৯ ৷ হযরত জাবির ইবনে সামুরা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, হযরত উমর রাযি, সা'দ রাযি.কে 
বললেন, তারা তো তোমার প্রত্যেক বিষয়ে অভিযোগ করে, এমনকি নামাযের ক্ষেত্রেও?! তিনি বললেন, 
আমি তো প্রথম দু'রাকআত দীর্ঘ করি আর শেষ দু'রাকআত সংক্ষেপ করি । আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নামাযের অনুসরণ করতে কোনো ক্রটি করি না। উমর বললেন, তুমি সঠিক 
বলেছ, ওটাই তোমার সম্পর্কে ধারণা অথবা (তিনি বলেছেন) তোমার সম্পর্কে আমার ধারণা এমনই ; 
(সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
১০০ ৩৬৫ ৪১০ ০০৪ _£১), 
অধ্যায়-১৩০/৪ : “আস সালাম' শব্দ দ্বারা নামায থেকে ফারিগ হওয়া 
35450 Dall (5৬ 2423 ae di di 0১) 0:0৩ 42) dl ESET 
৬০০৭3 2313 ply pls 93) sist by Sl i 
৩৬০ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, পবিত্রতা হলো নামাযের চাবি । আর (নামাযের বাহিরের সর্বপ্রকার কাজ) হারামকারী হল 
তাকবির । আর (নামাযের বাহিরের যাবতীয় কাজ) হালালকারী হল সালাম বলা । (সহিহ মুসলিম) 
৩০) Hed OF HL ON 05445 dl এক LON ine Jos dil ৬৮) ym fl ০৪ TV 
5 pla ৬০৫ Gr dl 123 ৮০ Pl os 
১৭৪০৭ 4৮০৮০ নি ৩15) 
৩৬১। হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান ও 
বামদিকে সালাম ফিরাতেন: &। 5৯, ১54৮ ১০।, এমনকি তার গালের শুভ্রতা অবলোকন করা যেত ৷ 
(সহিহ মুসলিম) ইমাম তিরমিযি হাদিসটিকে সহিহ বলে মন্তব্য করেছেন । 


য্যাহ # ১৯৪ 
www.almodina.com 


১9 5১520 ১৯০ ৬0৭ 
অধ্যায়-১৩১ : নামাযের সুন্নাত ও আদাবসমূহ 
01৮) ভি Ls ০৪ 8১711 
অধ্যায়-১৩১/১ : তাকবিরে তাহরিমার সময় হাত উঠানো 
9১৮4 ৪ ০৬ ৮১4৪ dl এ ঞ। 0১ Of age Js dil ৬৮১ ৮৪ ৩৮ ০৪ শী 
০৬ 05) 89০ 0 1 আর্ত 
৩৬২ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম যখন নামায 
শুরু করতেন তখন উভয় হাত কাধ বরাবর উঠাতেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
৩০ 4 ৪) ৮৮১ le 1 ৬৮ এ এট না এ dis dl ৬০১ Fr By ৩৪ TAN 
বশ ০19)-49১1 ০৬ ৫৮ ৮৮০১) রত ৪১০ ৬ 0১ 
৩৬৩ । হযরত ওয়াইল ইবনে হুজর রাযি. থেতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
নামাযে প্রবেশ করার সময়ে তাকবির বলে উভয় হাত কান বরাবর উঠাতে দেখেছেন । (সহিহ মুসলিম) 
2:০৩ ০৪১ 0৬৮ 45 dy Dall চে ৩৮ ০০3 tle dil ০ a) ৩) UG acy পন £ 
Hl 09) এল) lp ৫০০১ al CEH ৬ ৮৯১১০০ BY ৮৬৭ ০১৮০৯ wes 
টি ১৮১ ০০১১) ১5 
৩৬৪ । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি নামায শুরু করার 
সময়ে উভয় হাত কান বরাবর উঠাতেন । তিনি (আরো) বলেন, অতপর তাদের নিকট এসে দেখি তারা 
নামাযের শুরুতে হাতসমূহ বুক বরাবর উঠায়, তখন তাদের পরনে ছিল কোট ও চাদর । (সুনানে আবু 
দাউদ) এর সনদ হাসান। 
BY play 4৮ dl ৪০ dl 05) 6৩ 205 ০৪ Jus dil ৬৯১ ৮০ ০৪ 45040 53১ Me 
৮৫11 ৬১০০ Ug রি 5১1 4৮৬] ৬১০৫ ৬৮ 4 ৪) রে রি a end 
58 ৮85 5১০৭ Jory dy €1..5842949 
৩৬৫ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
নামায শুরু করতেন তো তাকবির বলতেন এবং উভয় হাত এমনভাবে উঠাতেন যাতে বৃদ্ধা্থুল কানের 
বরাবর হয়ে যায় । তারপর বলতেন: ..... 4.৫ ১(॥ ৬১৮.০ । (সুনানে দারাকুতনি) ইমাম দারাকুতনি 
বলেন, এ সনদের প্রত্যেকজন রাবি সিকাহ। 
প্রাসঙ্গিক আলোচনা: এ অধ্যায় থেকে জানা গেল যে, তাকবিরে তাহরিমার সময় হাত কতটুকু উঠানো 
হবে- এ ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে । কোনো বর্ণনা মতে কান পর্যন্ত, কোনো বর্ণনা মতে কানের লতি 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ১৯৫ 


www.almodina.com 


পর্যন্ত, আবার কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি কাঁধ পর্যন্ত হাত উঠাতেন। তাই এ সবক'টি 
হাদিসের ওপর আমল করার লক্ষ্যে হানাফিরা বলেন, তাকবিরে তাহরিমার সময় হাত এমনভাবে 
হবে যাতে হাতের আঙ্ুলগুলো কান বরাবর, বৃদ্ধাঙ্গুল কানের লতি বরাবর এবং হাতের তালু কাঁধ 
থাকে। 
ইসতি'নাস: হাফিয ইবনুল কায়্যিম রাহ. লিখেছেন, তাকবীরে তাহরীমার সময় নবী সাল্লাল্লাহু 
ওয়াসাল্লাম কান পর্যস্ত, কোনো বর্ণনামতে কানের লতি পর্যন্ত, আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া 
তিনি কাঁধ পর্যন্ত হাত ওঠাতেন । তাই কেউ কেউ এ সবক'টির এখতিয়ার দিয়েছেন, আর কেউ 
হাতের তালু কাঁধ পর্যন্ত এবং আঙুলগুলো কান বরাবর ওঠাবে। (যাদুল মাআদ, ১/১৫৭, 
ঈমান, মিসর ১৪২০ হি.) 
০০৮ ০প এ৬০ এপ শু E23 তি? 
অধ্যায়-১৩১/২ : ডান হাত বাম হাতের উপর নাভির নিচে রাখা 

এ০ ভি ৪০০০০ ৮৪ ঝা এ এ ০৪9 205 আআ ০৪ x 01093 on ৮৪ ০৪ গাছ 

০৪ ১০19 এল এ ০ 933 52] ০৬৭ ৪১০০) ও এ 
৩৬৬ | আলকামা তার পিতা হযরত ওয়াইল ইবনে হুজর রাযি. থেকে বর্ণনা করেন তিনি বলেন, 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামায়ে ডান হাত বাম হাতের উপর নাভির নিচে 
দেখেছি ৷” (ম্সান্নাফে ইবনে আবি শায়বা, ৩/৩২০, হাদিস: ৩৯৫৯) এর সনদ সহিহ । 
শব্দবিশ্লেষণ: ৪,-। এ বাক্যটি মুসান্নাফে ইবনে আবি শায়বার নির্ভরযোগ্য নুসখাগুলোতে 
আছে। কিছু নুসখায় না থাকার কারণে, টিকাসংযোজনকারী বাক্যটি মুসান্নাফে পাননি বলে 
করেছেন । আরবের প্রসিদ্ধ হাদিস গবেষক, শায়খ মুহাম্মাদ আওয়ামা হাফিযাহুল্লাহু তাআলা দীর্ঘ 
বছর অত্যন্ত পরিশ্রমের সাথে অনুসন্ধান ও তাহকিক করে মুসান্নাফে ইবনে আবি শায়বা ছেপেছেন। 
বিভিন্ন নুসখা হেস্তলিপির কপি) 'র আলোকে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, বাস্তবেই এ 
মুসান্নাফে ইবনে আবি শায়বায় রয়েছে। বিশেষভাবে তিনি দু'টি নুসখার উদ্ধৃতি দিয়েছেন: ১. (-€ 
শায়খ মুহাম্মাদ আবিদ সিন্ধি রাহ. (মৃ. ১২৫৭হি.)'র নুসখা, এটা মদিনা মুনাওয়ারার 
মাহমুদিয়ায় সংরক্ষিত ছিল, এখন এটা তুরস্কে রয়েছে। ২. (-৬০-) শায়খ মুহাম্মাদ মুরতাযা আয 
রাহ. (মৃ. ১২০৫হি.)'র নুসখা, এটা কায়রোতে তীর সঙ্গে ছিল, তিনি “ইহইয়উল উলুম'-এর শার্হ 
সময় এটার শরণাপন্ন হতেন । বর্তমানে এটা তিউনিসিয়ায় রয়েছে এবং রিয়াদের জামিয়াতুল 
মুহাম্মাদ বিন সাউদ আল ইসলামিয়্যায় এর একটি ফটোকপি আছে। (মুসান্নাফে ইবনে 
তাহকিকের ভূমিকা, ১/২৮-৩০) 
তা ছাড়া তিনি মুসান্নাফের যে খন এই হাদিসটি রয়েছে তার শুরুতে ওই বাক্য সম্বলিত দু'টি 
ফটোকপিও পেশ করেছেন ।*এবং বিভিন্ন মুহাদ্দিসের গ্রস্থাদিতে ওই বাক্যসহ হাদিসটি মুসান্নাফে 
আবি শায়বার বরাতে বিবৃত, হয়েছে- তাও তিনি প্রমাণ করেছেন । তালিবুল ইলম ভাইয়েরা শায়খের 














হানাফিয়্যাহ # ১৯৬ 


www.almodina.com 


আলোচনাটি পড়ে নিলে তাদের সামনে তাহকিক ও গবেষণার নতুন দ্বার উন্মোচিত হবে। (দেখুন: 
মুসান্নাফে ইবনে আবি শায়বা; তাহকিক: শায়খ আওয়ামা, ৩/৩২০-৩২২, হাদিস: ৩৯৫৯) 
প্রসঙ্গত এখানে একটি বিষয়ের প্রতি তালিবুল ইলম ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। টিকা সংযোজনকারী 
এখানে শব্দ প্রয়োগে তাহকিকের নীতি অনুসরণ করে ০. 4 (আমি পাইনি) বলেছেন । কিন্তু কোনো 
কোনো লোক এই গুরুত্বপূর্ণ নীতির ভ্রুক্ষেপ না করে «১ ০-4 (এটা তাতে নেই) বলে ফেলেন । অথচ এটা 
যেমন ইলমি আমানাত বিরোধী, তেমনি বাস্তবতা বিবর্জিত; কেননা আপনি না পেলেও অন্য লোক তো 
পেয়ে যেতে পারে, তখন আপনার লজ্জা পাওয়া ছাড়া কোনো পথ বাকি থাকবে না । যেমন শায়খ 
নাসিরুদ্দিন আলবানি (১৪২০ হি.) মিশকাতের তাহকিকে ঠ 4০ 4 -০ &॥ J 0 :00 ৮২৮ ৩ ০৮ 
sf ৬৯৯ ৩ সত ৩৮ oly) ০১এ। 3 As ২৪ ৩৭ ৭১ 45৪০ ১১০1১ 214 হাদিসটি সম্পর্কে বলেছেন 
যে, হাদিসটি ইবনে মাজায় এবং অন্য কোনো হাদিসগ্রস্থে নেই; তিনি নাকি শত শত গ্রন্থ অনুসন্ধান করে 
হাদিসটি পাননি । অথচ হাদিসটি সুনানে ইবনে মাজায় তো আছেই, আরো অনেক হাদিসগ্রস্থে এটি উদ্ধৃত 
হয়েছে। শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ. (১৪১৭ হি.) এ দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন । (দেখুন: 
আল ইনতিকা; পরিশিষ্ট, পৃ. ৩৪৮-৩৪৯, এবং আল মাদখাল ইলা উলুমিল হাদিস, পৃ. ৯৫-৯৬) 
৮:09 তি US 2:05 24001 pb Uf Chass 20৬ ০০ এ El ০৪ পাও 
এ এ 2 SY 5033 321 on Ll দিত) dad ৩৬ ৮৬ le লন ভে 05 
০০৮৮ ৫১৮১ 
৩৬৭। হাজ্জাজ বিন হাস্সান থেকে বর্ণিত তিনি বলেন, আমি আবু মুজলিযকে বলতে শুনলাম অথবা 
তাকে জিজ্ঞেস করলাম, হাত কীভাবে রাখব? তিনি বললেন, মুসাল্লি ডান হাতের তালুর পেট বাম হাতের 
তালুর পিঠের উপর রাখবে এবং উভয় হাত নাভির নিচে রাখবে । (মুসারাফে ইবনে আবি শায়বা) এর 
সনদ সহিহ। 
dt ঞ 0৮ 03) ৮৭ CHS Dall ৬ 4৮০৪ ৩০ Hand bay UG লি24 oF NAA 


LG dl লী) ৪৯৭] (Fl ১৬) এ ভা we ৮১ 
৩৬৮। ইবরাহিম নাখায়ি রাহ. থেকে বর্ণিত তিনি বলেন, মুসাল্লি নামাযে ডান হাত বাম হাতের উপর 
নাভির নিচে রাখবে । এর সনদ হাসান । (আসারুস সুনান লিন নিমাওয়ি) 
প্রাসঙ্গিক আলোচনা: নামাযে হাত কোথায় বাধবে- এ নিয়ে কিছুটা মতভেদ রয়েছে । ইমাম মালিক রাহ. 
তো হাত বাধারই পক্ষে নয়, বরং তিনি হাত ছেড়ে দাড়াতে বলেন । আর ইমাম আবু হানিফা রাহ.'র মতে 
নাভির নিচে, ইমাম শাফিয়ি রাহ.*র মতে নাভির ওপরে, ইমাম আহমদ রাহ. থেকে উভয় ধরনের বর্ণনা 
পাওয়া যায়। তবে আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি রাহ.র অনুসন্ধান মতে শাফিয়ি রাহ.*র মাযহাবে 
নাভির ওপর হাত বাধার কথা থাকেলও “আল হাবি' ব্যতীত অন্য কোনো গ্রন্থে বুকের ওপর বীধার কথা 
নেই । সুতরাং “আল হাবি'তে ক্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হতে পারে ৪, 3% (নাভির ওপর) 


.almodina.com 


এর স্থলে ১৮০] ও% (বুকের ওপর) লেখা হয়েছে । (ফায়যুল বারি, ২/৯) মোট কথা, এ মাসআলায় 
হানাফিদের কয়েকটি দলিল উপস্থাপিত হয়েছে। তা ছাড়া সুনানে আবু দাউদ (এর আরাবি-মিসরি 
নুসখা)'এ হযরত আলি রাযি.'র হাদিসটিও হানাফিদের দলিল হয় । তিনি বলেন, থু ৮৪১ Ll ৩৭ 
2০০] ৩০4 ১5১ ৬৬ “সুন্নাত হলো নামাযে এক হাত অন্য হাতের ওপর নাভির নিচে রাখা ।” (সুনানে 
আবু দাউদ, হাদিস: ৭৫৬) 

ইসতি'নাস: হাফিয ইবনুল কায়্যিম রাহ. লিখেছেন, হযরত আলী রাযি. থেকে বর্ণিত “সুন্নাত হল, নামাযে 
এক হাত অপর হাতের উপর নাভির নিচে রাখা’ । ইবনুল কায়্যিম বলেন, এ হাদিসটি সহীহ । তিনি 
বলেন, উভয় হাত বুকের উপর রাখা মাকরূহ । কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকফীর 
থেকে নিষেধ করেছেন । আর তাকফীর হল বুকের উপর হাত রাখা । (বাদায়িউল ফাওয়াইদ, ৩/৬১, 
দারুল কিতাবিল আরাবী, বৈরুত) সালাফী বন্ধুগণ নামাযে বুকের উপর হাত রাখার ব্যাপারে নিম্নোক্ত 
হাদিস দ্বারা দীলল পেশ করে থাকেন, হযরত ওয়াইল বিন হুজর রাযি. থেকে বর্ণিত, আমি নবীজির সাথে 
নামায পড়লাম । তিনি তার বুকের উপর ডান হাতকে বাম হাতের উপর রাখলেন । (সহীহ ইবনে খুযায়মা, 
হাদিস নং-৪৭৯) প্রিয় পাঠক! আসুন, দেখা যাক ওদের পেশকৃত এ হাদিসটি কি সহীহ? তারা তো সহীহ 
হাদিসের ওপর আমল করার খুব শোরগোল করে থাকেন! 

শায়খ নাসিরুদ্দীন আলবানী রাহ. সহীহ ইবনে খুযায়মার ৪৭৯ নং হাদিসের টিকায় লিখেছেন, ০১৬. 
১৮ অর্থা] এর সূত্র দুর্বল । কারণ এতে রয়েছেন মুআম্মাল বিন ইসমাঈল, যিনি ছিলেন ৯ ঠ. 
মানে মুখস্ত রাখার ক্ষেত্রে দুর্বল । (দেখুন, সহীহ ইবনে খুযায়মা, ১/২৭২, আলমাকতাবুল ইসলামি, 
বৈরুত, ১৪২৪ হি.) যখন এ হাদিসটি মুআম্মালের কারণে দুর্বল সাব্যস্ত হলো তখন এ হাদিস দ্বারা দলিল 
পেশ করা কতটুকু যুক্তি সঙ্গত? উপরস্ত এ হাদীসটি মুআম্মাল ছাড়া আর কোনো রাবী বর্ণনা করেননি । 
হাদীসটি যে শুধু মুআম্মাল থেকে বর্ণিত এ দাবিটি আমাদের মুখের নয়, বরং এ সম্পর্কে স্পষ্টভাষায় মন্ত 
ব্য করেছেন হাদিসশাস্ত্রবিদগণ । এমনকি সালাফীদের বরণীয় মনীষীগণও । 

হাফিয ইবনুল কায়্যিম রাহ. লিখেছেন, হযরত ওয়াইল বিন হুজর রাযি'র হাদিসে »,... এ (বুকের 
উপর হাত রেখেছেন) বাক্যটি মুআম্মাল বিন ইসমাঈল ব্যতীত আর কোনো রাবী বর্ণনা করেননি । আর 
সে তো যয়ীফ ও দুর্বল । (ই'লামুল মুয়াক্কিন, ২/৪৩২) 

মোটকথা, আলী রাি'র হাদীসটি সহীহ যার ওপর আমল করেন হানাফীরা আর ওয়াইল বিন হুজর রাযি'র 
হাদীসটি যয়ীফ যার ওপর আমল করেন সালাফীগণ । ভাববার বিষয়, একটি যয়ীফ হাদিসের ওপর আমল 
করে সালাফী বন্ধুগণ কীভাবে দাবি করেন যে, তারাই একমাত্র হাদীসের ওপর আমলকারী?! 


আদিল্লাতুল হানাফিয়্যাহ ₹ ১৯৮ 


www.almodina.com 


Hird এ গা 
অধ্যায়-১৩১/৩ : তাহরিমার পর জানা পড়া 
10১9] ৫5 ০ ৩৪০ ০০৭ ৮১) dos 458 
আল্লাহ তাআলার ইরশাদ: 
৮৮১১ le dil ৪৮০ dil 0১5১ 0৩ 206 Jus dl ৪৪১ ৫০০ sf oF byl) এলী ৩৪ পা 
9১১7৮ এ! 3১ Bie Jory Ll By এএ০৭১ pall ৩০০4০ ২০৩ Lal শন সু 
১৩ ৫১৬১ 4০৬৭] ৬ ১১৪) ভা ঞ 71 
৩৬৯। হুমাইদ আত তাওয়িল হযরত আনাস বিন মালিক রাযি. থেকে বর্ণনা করেন তিনি বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন বলতেন: এ. ১ ৮ 
4০৫ এ13 3 এ. এত 5 ৬৬] এ)৩ ১.1 (কিতাবুদ দুআ; তাবারানি) ইমাম তাবারানি বলেন, এর সনদ 
জায়্যিদ (ভালো তথা বিশুদ্ধ) । 
৮80 4০০০, :0৩ ১০৫ ail BY ON আআ এ dl ৬১ ০০ ৩৪ ১৪৭ ০৪ পাঠ, 
4০) sgl skill 02) 45 এ! 3১ Biz এন) ০০৭ By Bly 
Ean 
৩৭০ । আসওয়াদ হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণনা করেন, তিনি যখন নামায শুরু করতেন তখন 
বলতেন: .4 413 5১৬ J ) তল 5,৬ ১৪ ১৮৪ ০১০৬৮ (শারহু মাআনিল আসার; তাহাবি) 
এর সনদ সহিহ। 
Ui Dall 5৬ সু এ dil ৩৮১ ০৬ ON ০৩ 493 এ ০৪ SS sy MS গাও 
Ed এ এ! 3১ BiG এ) ELLA 4১5১449১৮৪০ ৬০০৪০ 
৩৭১ । আবু ওয়াইল থেকে বর্ণিত তিনি বলেন, উসমান রাযি. যখন নামায শুরু করতেন তখন বলতেন: 
1৮ ৬০০৯ (সুনানে দারাকুতনি) 
প্রাসঙ্গিক আলোচনা: তাকবিরে তাহরিমার পর কী পড়া হবে- এ বিষয়ে মতভেদ রয়েছে । ইমাম আবু 
হানিফা রাহ.'র মতে উপরিউক্ত দুআ (সানা)*টি পড়া উত্তম । ইমাম মালিক রাহ.র মতে কিছুই পড়া হবে 
না, তাকবিরের পর সরাসরি সূরা ফাতিহা শুরু করে দিবে । আর ইমাম শাফিয়ি রাহ.'র মতে ১! "4 
-.. ০৮৯১ ০৯১ এই দুআ তোওজিহ)'টি পড়া উত্তম ৷ কুরআনে কারিমের নিম্নোক্ত আয়াতটি হানাফিদের 
তের সমর্থন করছে: ৩ ১০০৭ ৮) ‘তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা কর 
=: !' (আত তুর: ৪৮) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ১৯৯ 


www.almodina.com 


ইসতি'নাস: আল্লামা শাওকানি রাহ. বলেন, গ্রন্থকার বলেন, হযরত উমার রাযি. সাহাবায়ে কেরামের 
উপস্থিতিতে কখনো কখনো মানুষকে শেখানোর উদ্দেশ্যে উচ্চস্বরে এই সানা পড়েছেন, অথচ সুন্নাত হল 
সানা অনুচ্চস্বরে পড়া । এ থেকে প্রতীয়মান হয় যে, নামাযে এই সানা পড়া উত্তম এবং রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই সানা পড়েছেন । (নায়লুল আওতার) 
হল ১4? 
অধ্যায়-১৩১/৪ : কিরাআতের আগে আউযুবিল্লাহ 
[এসএ] ez ০৬] ০ 8৬ ৯০০৪ OTN 55139): dl JG 
“যখন কুরআন তেলাওয়াতের ইচ্ছা করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা 
করো ।” (সূরা আন নাহল: ৯৮) 
TE Ball হে ০৮ ০৪ dis & ৬৮১ Sex ০৫০০৪ El) UG 59 on ১৮৭ ০৪ পাও? 
95554 7 এপ এ! ২১ Bis এএ3 ৫৭ 8553০০৫১৮৪৮ Wes ২4৬ তি 
৮৮৮০ ৫১০) sid 
৩৭২ । আসওয়াদ ইবনে ইয়াযিদ থেকে বর্ণিত তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাব রাযি.কে দেখেছি 
তিনি নামায শুরু করতে তাকবির বলে (এই দুআ) পড়তেন: এ / এল 4১৬ ১ ৬১০৫ ১10 ৬১০৮৮ 
55 এ! ১ এ. । অতপর আউযুবিল্লাহ ... পড়তেন । (সুনানে দারাকৃতনি) এর সনদ সহিহ । 
১১০০ 0৫ 4৪৮ 0133 খুলা) ১০] ০১৮ ৬ UG as Jw dl ৬৩১5 ৬! ০৪ পাতা 
৩০৮০ ৩১০১ ০০9 ঞ 
৩৭৩ । হযরত আবু ওয়াইল রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, তারা আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ আস্তে 
আস্তে বলতেন । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ । 
৮6619 ON ৮7) এ dil এত এ 0 Jos dl ৩৯১ ৪০৭৯ এ এ ০ পাত 
৬ ১০ :05 08০১৩ Hd :955 (০4১ (01 ৬৬০০ Uh 7৮৫ 0০ 
AA নও ELAN ০৩ ৮০৪3 ১35 pl 93) 155 oS ০৯১ 2 ১ pl Olea ০ 
ly চি ৯ পি ০৮1১৯ 8 Sil ৪ ১০৭ এ শি ও এআ এ ৬৬০ 
৩৭৪ । হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
রাত্রে জাগতেন তখন তাকবির বলতেন, তারপর বলতেন: ... এ. ১ 40 ৬১৮০ , তারপর এ এ 
1% তিনবার বলতেন, তারপর বলতেন: ১১ ১ *১৯ ৩* == ০৬5০০] ০ &৪ ১০৭ | অতপর 
তিলাওয়াত করতেন । (সুনানে তিরমিযি, সুনানে আবু দাউদ) ইমাম তিরমিযি বলেন, এটা এবিষয়ের 
সবচে’ প্রসিদ্ধ হাদিস । এর সনদের ব্যাপারে সমালোচনা করা হয়েছে । আল্লামা মুনযিরি বলেন, এই রাবি 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২০০ 


www.almodina.com 


(আলি ইবনে আলি)কে একাধিক মনীষী সিকাহ আখ্যায়িত করেছেন, অবশ্য অনেকে তার ব্যাপারে 
সমালোচনা করেছেন। 


1৮১ Balt ০01৫ ০১11 
অধ্যায়-১৩১/৫ : নামাযের প্রথম দিকে আস্তে আস্তে বিসমিল্লাহ বলবে 

৩৯০] &1 ৮2 299 ০৪ dow di ৩০১ 5020৯ রা 993 Cale UG pall A ০০ ৬5 
৭০ লা 293 5০201 3 ০৮ © pail 2B BY SS ও 15 তি mr 
9) এজি 20৩ 931 & ৮৬৬ ০০65 19) পরা dil IG LS diy চা inl 
SLI 92১ 459 sls dl ৬৮ di 055 ৪১০ ES ও lm ৩ ৬ এড ls 

ee ০১০৭) 509 LITE 91) ৪১০৭০) 
৩৭৫ । নুআইম আল মুজমির থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আবু হুরায়রা রাযি.'র পেছনে নামায 
করলাম । তিনি (প্রথমে) ৮১। ০৯ &। ৮৪ পড়লেন, তারপর সূরা ফাতিহা পড়লেন, অবশেষে যখন ০ 
| 016 ০১) এ গৌছলেন তখন তিনি ‘আমিন’ বললেন এবং লোকেরাও “আমিন' বললো । 
এবং তিনি প্রতিবার সিজদা করার সময় আল্লাহু আকবার বলতেন এবং যখন দ্বিতীয় রাকআতের বৈঠক 
থেকে উঠতেন তখনও আল্লাহু আকবার বলতেন । আর সালাম ফিরিয়ে তিনি বললেন, ওই সত্তার শপথ 


যার হতে আমার প্রাণ! নিশ্চয় আমি তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
নামাযের সঙ্গে সর্বাধিক সামঞ্জস্যশীল । (সুনানে নাসায়ি) এর সনদ সহিহ । 


এ di ৩৯১ ০০১ A Uy play ale & এ alo ie Jin dl ৬৯১ sl of) তন 
355 এ বশ 233 Obl 92 খা Ly d এ 2 DLS ১১৯০৪৪19৩৫৪ 

PT ও ২১ 5০৯ ০১ SG mr pl ০৯০ & এ 
৩৭৬ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও উমর 
রাযি, ১০ ৮০ 4 ২ বলে নামায শুরু করতেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) মুসলিমে অতিরিক্ত 
রয়েছে: তারা বিসমিল্লাহির রাহমানির রাহিম উচ্চারণ করতেন নাঃ না কিরাআতের শুরুতে আর না শেষে । 
dl ৬০১ ১৬০০১ ০০৪১ ০০ ৬১৮ she ঞ ৪০ ঝা ০১১১ Us clo UB acy পাত 
১১০1১ ০১০১ এন 92১ বি RDN & ৮45 GE ৮৫০ ৫০ RT 25৮৪০ dis 


নি 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২০১ 


www.almodina.com 


৩৭৭ । তার নিকট থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, 
উমর ও উসমান রাযি.'র পেছনে নামায আদায় করেছি, কিন্তু তাদের কাউকে বিসমিল্লাহ উচ্চস্বরে বলতে 
শুনিনি । (সুনানে নাসায়ি) এর সনদ সহিহ । 
৩৮ ভা ৩ ০৬ ও এ ৩ পেত) ও ভোট লও Cpa) ও হত nl 3১ NVA 
&। ৮৭77 005০9 ale di slr & ০১ of es এ dl ৩৯১ চান of ১৭ 
UE ০০) ৬1১৩৯ DLA ৬ ০০৪১ একি Hy LF ১৮ 90 DLL এ or এয 

৬ ৮4৪ 58250 ০২৯ 0৮১ 255১ 
৩৭৮ । মু'তামির বিন সুলায়মান তার পিতার সুত্রে হাসান রাহ.'র মধ্যস্ততায় হযরত আনাস রাযি, থেকে 
বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে বিসমিল্লাহ আস্তে বলতেন । ইবনে 
খুযায়মার বর্ণনায় অতিরিক্ত রয়েছে: নামাযে আবু বকর ও উমরও (আস্তে বলতেন) । (সহিহ ইবনে 
খুযায়মা) “শারহুন নুকায়া'এ এই বর্ণনাগুলো উল্লেখ করার পর লেখক (মুল্লা আলি কারি) বলেন, এই 
বর্ণনাসমূহের প্রত্যেকজন রাবি সিকাহ। 

19, Rpt ৬ সতী? 
অধ্যায়-১৩১/৬ : ইমাম ও মুক্তাদি আস্তে আস্তে ‘আমিন’ বলবে 
SST UG 13) 08 ৮০০ ale dl sho এ ঢা ine এজ &1 ৩৯১ ৪2০৯ ও ০৪ পা 
৩০45 5 এ ০ GSN ৬৬০] ৪1৯ oT পা এ মি ০৩) তা ই! 
OES) 03১55 

৩৭৯ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
যখন তোমাদের কেউ নামাযে ‘আমিন’ বলে এবং ফিরিশতারাও আসমানে ‘আমিন’ বলেন আর একটি 
অপরটির সঙ্গে মিলিত হয়ে যায় তাহলে তার পূর্বের গোনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয় । (সহিহ বুখারি, 
সহিহ মুসলিম) 
মঠ বা Ae 


288 নক বনিিভিনিবলেন সহ বডির এস পাস 
ইরশাদ করেন, ইমাম যখন ‘আমিন’ বলেন তখন তোমরাও ‘আমিন’ বলো; কেননা যার 'আমিন' বলা 
ফিরিশতাদের “আমিন' বলার সঙ্গে মিলে যাবে তার পূর্বের গোনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে । (সহিহ 
বুখারি, সহিহ মুসলিম) 


নে 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২০২ 


www.almodina.com 


:058 চুন 049 ale dl এ di 05) OS UG xe Gos dl ৬৪১ 5০৯ ঞো ৩৪ TAY 
915 APSE 85191) 50 চা 1855 ৩ লু 3১:95 199 AEG FS BY ০৪ UN 
০৮92১ Aa SU 4১৮৪০ 1955 ০০০ ১৭ dil as iG 
৩৮১ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাদেরকে শিখাতেন, বলতেন, তোমরা ইমামের আগ বাড়বে না, তিনি যখন তাকবির বলেন তখন 
তোমরাও তাকবির বলো, তিনি যখন 5: 6 9 বলেন তোমরা ‘আমিন’ বলো, তিনি যখন রুকু করেন 
তোমরাও রুকু করো এবং তিনি যখন * ৬; ৷ ০৮ বলেন তোমরা তখন -.। এ 1) *$:। বলো । 
(সহিহ মুসলিম) 
০৯৪০ ০ ig Gr BON না 18 এ dl ৩৪১ ৮০ 95৮০ of ০০ ০৪ TAY 
পা এ ০৩৬০৪ ১1১59 4৫৫ ৬ CSL all ২১ 05119 ALN (পা 


billy Al oly) Sa LS pi of he) ৪1 SS ৪ Jos di ৬৮১ fe 
ee By 
৩৮২ । হাসান হযরত সামুরা বিন জুনদুব রাযি. থেকে বর্ণনা করেন, তিনি যখন তাদেরকে নিয়ে নামায 
পড়তেন তখন দু'বার সাকতাহ (ক্ষণিক নিরবতা পালন) করতেন: (এক) যখন নামায শুরু করতেন এবং 
(দুই) যখন 55 ৫? বলতেন তখনও সাকতাহ করতেন । তো লোকেরা তীর ওই: কাজ অপছন্দ 
করলো । ফলে তিনি উবাই ইবনে কা'ব রাযি.র নিকট চিঠি লিখলেন, উবাই তাদের কাছে চিঠি পাঠালেন 
4৯০৮১১০৪৮৯৬ 
৮১৯৬৭ ০৪ ৮:05 Gb ny ale &। এ di 05১ 5 ৬৮ 20৩৮৮ 9 By ০৪ TAY 
es sm ০ le এপ ০ ৮৪১১ pe ক sly oT 0৬ lal 3১ ০৪ 
Ol om ১১ ০০৮০৮ Bly 2912 83 Sd Aly aA 233 je 03 এছ ০৪ 
৩৮৩ । হযরত ওয়াইল বিন হুজর রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নামায পড়লেন । তিনি যখন (5 9 4% ০৮৯১) পড়লেন তখন আমিন 
বললেন এবং আমিন বলার সময় তার আওয়াজকে নিম্ন করলেন ৷” (সুনানে তিরমিযি, ১/৫৮, হাদিস: 
২৪৮) এর সনদ সহিহ, তবে মাতনে ইযতিরাব রয়েছে। 
FN &1 ৮53 ০০) ০৪০১ EL Cio কটা ০৪৭ IF UU pl ৩৪ MAE 
০৮০৪ BBL) ৫৮) এ Bj es 93) পা এ) 5১ ৮803 ty গাও 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২০৩ 


www.almodina.com 


৩৮৪ | ইবরাহিম নাখায়ি থেকে বর্ণিত তিনি বলেন, পাঁচটি বিষয় ইমাম আস্তে আস্তে বলবেন: ১. 
সুবহানাকাল্লাহুম্মা । ২. আউযুবিল্লাহ। ৩. বিসমিল্লাহ । ৪. আমিন। ৫. আল্লাহুম্মা রাবক্ষানা লাকাল 
হামদ । (মুসাননাফে আবদুর রায্যাক) এর সনদ সহিহ। 

প্রাসঙ্গিক আলোচনা: নামাযে ‘আমিন’ বলা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা ও ইমাম 
মালিক রাহ.'র মতে ‘আমিন’ আস্তে বলা উত্তম আর ইমাম শাফিয়ি ও ইমাম আহমদ রাহ.'র মতে জোরে 
বলা উত্তম । ইমাম আবু হানিফা রাহ.'র মাযহাবের কয়েকটি দলিল এখানে উপস্থাপিত হয়েছে । তবে মনে 
রাখা দরকার যে, এ অধ্যায়ে উভয় মতাবলম্বীরা হযরত ওয়াইল ইবনে হুজর রাযি.'র হাদিসকে দলিল 
হিসেবে পেশ করে থাকেন। হানাফি-মালিকিরা শু'বা রাহ.'র সূত্রে বর্ণিত হাদিস দ্বারা এবং শাফিয়ি- 
হাম্বলিরা সুফয়ান সাওরি রাহ.'র সূত্রে বর্ণিত হাদিস দ্বারা । এখানে সংক্ষিপ্তভাবে শু“বা রাহ,"র সূত্রকে 
প্রাধান্য দিয়ে ‘আমিন’ আস্তে বলার মত গ্রহণের কারণগুলো উল্লেখ করা হল: 

১. সুফয়ান সাওরি রাহ, তাদলিসের ক্ষেত্রে নমনীয় ছিলেন । পক্ষান্তরে শু'বা রাহ. তাদলিসের ক্ষেত্রে 
খুবই কঠোর ছিলেন । তিনি বলতেন, ৮; ৬ এ এ৷ তাদলিস যিনার চেয়েও জগণ্য । এবং 
বলতেন, এ ০1০ এ]! =: ৬০ সা 94 তাদলিস করার চে’ আকাশ থেকে লাফ দেওয়া 
আমার দৃষ্টিতে সহজ ব্যাপার (অধিক পছন্দনীয়) । (আল ইলমা", পৃ. --, মুকাদ্দামা ইবনুস 
সালাহ, পৃ. ---) 

২. শু'বা রাহ.'র আমল তার বর্ণনানুযায়ী ছিল । পক্ষান্তরে সুফয়ান সাওরি রাহ.'র আমল তীর 
বরণনানুযায়ী ছিল না, বরং তিনি শু“বা রাহ.'র বর্ণনা মতো ‘আমিন’ আস্তে বলতেন । মুসান্নাফে 
ইবনে আবি শায়বা) 

৩. প্রকৃত অর্থে “আমিন' হচ্ছে দুআ । কুরআনে বলা হয়েছে, ৮০১৮৯ ৩ “তোমাদের দুআ 
কবুল হয়েছে।” অথচ সেখানে মুসা আ. দুআ করেছিলেন এবং হারুন আ. শুধু 'আমিন' 
বলেছিলেন । আর দুআ তো আস্তে আস্তে-নিম্নস্থরে হওয়াই উত্তম । আল্লাহ তাআলা ইরশাদ 
করেন, (৬, ৬১০ 74৫ 199 “তোমরা 'তোমাদেও পালনকর্তাকে ডাক কাতরভাবে ও 
গোপনে ।” (সূরা আল আ'রাফ: ৫৫) অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ৬০ ০ ও ৩৫০ FH 
ভগ ০০ ৮৫ US ০00 24 ০ ০০ ১০ 9১8 2০ “তোমার পালনকর্তাকে স্মরণ করবে 
মনে মনে, সকাতর সশঙ্কচিত্তে, অনুচ্চস্বরে, প্রত্যুষে ও সন্ধ্যায় এবং তুমি উদাসীন হবে না।” 
(সূরা আল আ'রাফ: ২০৫) ইমাম আবু হানিফা রাহ. বলেন, আমিন যদি দুআ হয় তবে সূরা! 
আল আ'রাফের ৫৫ নং আয়াতের আলোকে তা আস্তে বলা উচিত । আর যদি যিকর গণ্য করা 
হয় তবেও অনুচ্চস্বরে বলা কর্তব্য সে সূরারই ২০৫ নং আয়াতের নির্দেশক্রমে । 

৪. শু'বা রাহ'র বর্ণনা অন্যান্য হাদিস দ্বারাও সমর্থিত । যেমন ৩৮২নং হাদিসে সামুরা ইবনে জুনদুব 
রাযি. দুই সাকতার আলোচনা করেছেন; দ্বিতীয়টি হতো ফাতিহা পাঠ শেষে সামান্য সময়ের 
জন্যে, বস্তুত তখনই আস্তে আস্তে ‘আমিন’ বলা হত। 





আদিল্লাতুল হানাফিয়্যাহ & ২০৪ 


www.almodina.com 


৫. সুফয়ান সাওরি রাহ.'র বর্ণনায় ব্যাখ্যা করার সুযোগ রয়েছে । 4৯৮ ৮ -এ (আওয়াজ লম্বা 
করেছেন) অর্থ হবে তিনি “আ' “মী” এর মাঝে মন্দ (আওয়াজ লম্বা) করেছেন । পক্ষান্তরে শু'বা 
রাহ,'র বর্ণনায় এ ধরনের ব্যাখ্যা করার সুযোগ নেই । 

৬. হযরত আবু বকর, উমার, উসমান ও আলি রাযি. সহ অধিকাংশ সাহাবির আমল ছিল ‘আমিন’ 
আস্তে বলা । (মুসান্নাফে ইবনে আবি শায়বা, মুসান্নাফে আবদুর রাযযাক) 

৭... ------------------------------------ 

ইসতি'নাস: হাফিয ইবনুল কায়্যিম রাহ. লিখেছেন, ইনসাফের কথা যা একজন ন্যায়নিষ্ঠ আলিম পছন্দ 
করবেন তা এই যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ‘আমীন’ জোরে পড়তেন, কখনো আস্তে । 
তবে তাঁর আস্তে পড়া ছিল জোরে পড়ার চেয়ে বেশি । (যাদুল মাআদ, ১/২২৩) 

তিনি আরো লিখেছেন, এ বিষয়ে মুজতাহিদ ইমামগণের মাঝে যে ইখতিলাফ হয়েছে, তা ইখতিলাফে 
মুবাহের অন্তর্ভুক্ত । যেখানে কোনো পক্ষেরই নিন্দা করা যায় না । যে কাজটি করেছে তারও না, যে করছে 
তারও না । এটা নামাযে রাফয়ে ইয়াদাইন করা ও না করার মতো একটি গৌণ বিষয় । (প্রাগুক্ত, পৃ:২২৫) 
কিন্তু আফসোসের বিষয় এই যে, অন্য অনেক কিছুর মতো একেও সালাফী ভাইয়েরা জায়েয-নাজায়েয ও 
সুন্নাত-বিদআতের পর্যায়ে নিয়ে গেছেন। এমনকি একে কেন্দ্র করে বিবাদ-বিসস্বাদেও লিপ্ত হয়েছেন। 
এখনো অনেক জায়গায় দেখা যায়, কিছু মানুষ এত উচুস্বরে আমীন বলেন, যেন নামাযের মাঝেই অন্য 
মুসল্লীদের কটাক্ষ করেন যে, তোমরা সবাই সুন্নাত তরককারী! 


৩১৯৯৮০৫০৬৮৫ 
অধ্যায়-১৩১/৭ : প্রত্যেক উঠা-নামার সময় তাকবির বলবে 
45 ও 744৮9 ale di lo GON UB ০৪ এ dil ৪৪১ ১০৮ of BAS ০৪ TAD 
Legs dis dil ৩০১০১ ০০৭ 515 355) 05১ ১১৮০৬ 
“le খা ৬০ ee) তা Ls ale এ) ০০০ টে ১১ 01 ৬৯০০ ihe Ub 
২৪৪১ ll ০৮ ৮৯৩০৭ 09 Ft GT dN ৬০১ ৯৩৪১ ৬৪১ ০৬১ ০০ ০ ও 2173 
soleil ৮৬ 


৩৮৫ ৷ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম প্রত্যেক উঠা-নামার সময় তাকবির বলতেন । (সুনানে তিরমিযি, ১/৫৯, হাদিস: ২৫৩) ইমাম 
তিরমিযি বলেন, ইবনে মাসউদ রাযি.’র হাদিসটি হাসান সহিহ হাদিস । আবু বকর, উমার, উসমান, আলি 
রাযিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবি, তৎপরবর্তী তাবিয়িগণ এবং সকল উলামায়ে কেরাম এই হাদিসের 
ওপর আমল করে থাকেন। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২০৫ 


www.almodina.com 


০৬ Ll 2৫ ig এ UN af এ এ & ৩০১ ৪১০৯ ও ০ ৪৭০ এ ATA 
৪3৭ oly) oly 9৬ di এপ di dwn ৪১০ তরকিও৭ এ 0৩ Opal By ys 
৩৮৬ । আবু সালামা হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণনা করেন, তিনি তাদেরকে নিয়ে নামায 
পড়তেন, তো প্রত্যেক উঠা-নামার সময় তিনি তাকবির বলতেন । এবং (নামায শেষ করে) যখন ফিরতেন 
সর্বাধিক সামঞ্জস্যশীল । (সহিহ বুখারি) 
J 05 3) lng cle ঞ so di 055 ON UG we Jos di ৪৪১ 5৮০৯ ও ০৪ NAY 
৬৮4৩ ৮৩৮ 42 LA dS ৭১ ভিজ ভে একি তি ক Gr FE ৪০ 
০০৭) Op ৩৮ ISG ১৬ ৩ ISG andl Uy ০১ রও ৬৯১ ০১৮ EF 
৩৮ 53 ৬ ওত US ৪১০ ও এএ১ 4 তি Al) 8১০ ৩৩ ১ clans ০ IS 
০৬১ 059 ০০১৪ এ৭ ol ০১ 695 
৩৮৭ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যখন নামাযে দীড়াতেন তো শুরু করার সময় তাকবির বলতেন, তারপর যখন রুকুতে যেতেন তখনও 
তাকবির বলতেন, তারপর ».৯ ০! ৷ ৮ বলতেন যখন রুকু থেকে মেরুদ- উঠাতেন, তারপর দীড়িয়ে 
বলতেন ...। ৩! ) এ) , তারপর নিচে নামার সময় তাকবির বলতেন, তারপর মাথা উঠানোর সময় 
তাকবির বলতেন, তারপর সিজদা করার সময় তাকবির বলতেন, তারপর মাথা উঠানোর সময় তাকবির 
বলতেন । অতপর ওইভাবে পূরো নামাযে করতেন; শেষ করা পর্যন্ত এবং বৈঠকের পর দ্বিতীয় রাকআত 
থেকে উঠার সময় তাকবির বলতেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 

৮৬39205১72০ ৬৮৮ লি) ৬ এ LANNY 
অধ্যায়-১৩১/৮ : রুকুতে আঙুলগুলো খুলা রেখে হাত দ্বারা হাটুর উপর ভর দিবে, মাথা উঠাবে না আবার 
নামাবেও না 
তে 4৫ 2 ০৪৫০ এ অত 1 ০৪:0৩ ০ এ dl ৬৯১ ১৬০ of পা ৩৪ TAN 
SIN এডি ৪৫ as টা Ul ০০ Log lads LS 20) এ ৪৬৪৫৮ LH ৬৪৯০১ 

dca) 03) 
৩৮৮ । হযরত মুসআব বিন সা'দ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি আমার পিতার পাশে নামায 
আদায় করলাম; আমি উভয় হাতের তালু মিলিয়ে উরুর মাঝখানে রেখে দিলাম । আবক্ষা আমাকে বারণ 
করলেন এবং বললেন, আমরাও এমন করতাম অতপর আমাদরেকে এ থেকে নিষেধ করা হয়েছে এবং 
আদেশ করা হয়েছে আমরা যেন হাতসমূহ হাটুগুলোর উপর রাখি । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২০৬ 


www.almodina.com 


E5151 ley ls dit এত dl 0379 ON 20৩ এ এ & ৩৮১ ৬৭০৭ 807 পা ১6 TAA 
এ এত) পট 09544573403 চে ক) এ sll oly) HEN se ob sb Co 
৩৮৯ | হযরত আবু বারযাহ আল আসলামি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তো এমনভাবে করতেন, যদি তার পিঠে পানি ঢেলে দেওয়া হয় 
তবে তা স্থীর থাকবে । (তাবারানি) আল্লামা হায়সামি রাহ. বলেন, এর রাবিগণ সিকাহ। 
সাহাবি পরিচিতি : হযরত আবু বারযাহ আল আসলামি রাযি. । নাম ফুযলাহ ইবনে উবায়দ আল 
আসলামি । প্রথমদিকেই ইসলাম গ্রহণ করেন । তিনিই আবদুল্লাহ ইবনে খাতালকে হত্যা করেন । সবক'টি 
জিহাদে অংশগ্রহণ করেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিকালের পর বসরায়, তারপর 
খুরাসানে অবস্থান করেন । ৬০ হিজরিতে “মারও" এলাকায় মৃত্যুবরণ করেন । 
৬০ 4৭০ (৮১১ 445 এও ES) এ নি Jos dil ৯১ ১০ 0 Lio gm ও ০৪ NA 
৮4১ এ di ৩০০ di ০50 220) MSS Uy এ) এ১১ ০৮ আলে Ey ক) 
৬৮৮ ০১৮০৪ ly ১35 ply তা oly) sl 
৩৯০ । হযরত আবু মাসউদ উকবা ইবনে আমর রাযি. থেকে বর্ণিত, তিনি রুকু করলেন তো উভয় হাত 
পৃথক রাখলেন, হাতদ্বয় হাটুর উপর রাখলেন এবং হাটুর নিচে আঙুলগুলোর মাঝে ফাক রাখলেন আর 
বললেন, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামায পড়তে আমি দেখেছি । (মুসনাদে 
আহমাদ, সুনানে আরু দাউদ) এর সনদ সহিহ । 
০০৪৭ ES) 30) hgh ৬৩ ৬) er din dil 2) ৪৪৬ ৩৪ কি 3১ পাখি? 
১০০9১ এ my মন) 
৩৯১ । হযরত আয়িশা রাযি. থেকে (দীর্ঘ এক হাদিসে) বর্ণিত, এবং তিনি যখন রুকু করতেন তো তার 
মাথাকে উঁচু করতেন না এবং নিচুও করতেন না, বরং এতদুভয়ের মাঝামাঝি রাখতেন । (সহিহ মুসলিম) 
0০০১১৯০১৮৬১ SES _থ উঠ) 
অধ্যায়-১৩১/৯ : রুকু-সিজদায় তিনবার তাসবিহ পাঠ করবে 
dl ৬০ ৮০৭ ৬০৪ FS [U8 cs di dil ৩৯) ক ple on His ৩ শাণ্া 
FD FEF ৬ ভিড) এ ৯৬০ ০৮০ ৮৮ dl এ৮ di 5০ এ ৪৩ [5 
২০৮৮ 03 শখ, ১১১ সা) ১ ০19) Ed শত ও ৬৯1 :এ৪ 14০] (০৬ ৬) 
শি 
৩৯২। হযরত উকবা ইবনে আমির আল জুহানি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, যখন ৩4৫ ০ ৮-$ 
+4 আয়াতটি নাযিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২০৭ 


www.almodina.com 


এটাকে রুকুতে রাখো (পড়ো), আর যখন এ৷ ৬ 4 ৮. আয়াতটি নাযিল হলো তিনি বললেন, 
এটাকে তোমরা সিজদায় রাখো (পড়ে) । (মুসনাদে আহমাদ, সুনানে আবু দাউদ) এর সনদ হাসান । 
এ) ৬ ত ০৩৮০৩ ৪ di এপ এ ০১১0 we ds di ৩০) ER গর ৩৪ TAY 
০১০) sly BF 13১০১১৬৬৬৭0) ০৬০১ 103200 ৪১ ০0৯৩ পা (১ ০৬৬ 
৩৯৩ । হযরত আবু বাকরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে তাসবিহ 
পড়তেন: "-৮এ॥ এ) ৩৮= তিনবার এবং সিজদায় ৮১। 4) ৩০ তিনবার । (মুসনাদে বাযৃযার) এর 
সনদ হাসান । 
সাহাবি পরিচিতি : হযরত আবু বাকরা রাযি. । নাম নুফাই ইবনুল হারিস । তায়িফে ইসলাম গ্রহণ করেন । 
পরবর্তীতে বসরায় অবস্থান করেন এবং ৫১ হিজরিতে সেখানেই ইন্তিকাল করেন । 
অধ্যায়-১৩১/১০ : মাথা উঠানোর সময় তাসমি' করবে, ইমাম শুধু তাসমি' এবং মুক্তাদি শুধু তাহমিদ 
করবে 
ও 55014০৮০483 coll এ ৬৪৩১ 4) ০1) ৮০৮4-১১৭1৮1 
অধ্যায়-১৩১/১১ : তাকবিরে তাহরিমা ব্যতীত অন্য কোনো সময় হাত উঠাবে না 
1৮9 ৮৬ ঞ ৬ dil 0555 এড 205 ae dis dl ৬০) 5১29৯ এ ০৪ ৬০৬০ এ১১ AE 
75 এ] 05 45 Gly 054৯ এপ | এ 1855 4০ 0৭ & ৬০ 591 এড সু 
০4১ ০০ 6১৩ ও এ 
৩৯৪ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, ইমাম যখন *১ ৩: &॥ ০০ বলেন তখন তোমরা +.4। ৩ এ) বলো; কেননা যার 
(আমিন) বলা ফিরিশতাদের বলার সঙ্গে মিলে যাবে তার পূর্ববর্তী গোনাহসমূহ ক্ষমা কের দেওয়া হবে। 
LYN UG 0 7153 ale খা ৬৮ JE fly re 08555 এমি 12 Sy ০৭5 
8 EES এ এএ 9১ 1558 Blas ০৭ di ৬৪ 
৩৯৫ । অন্য বর্ণনায়; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম যখন ০. &। ৫ 
*. বলেন তখন তোমরা এ... এ এ) বলো; আল্লাহ তাআলা তোমাদের কথা শুনবেন (কবুল করবেন) । 
(সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২০৮ 


www.almodina.com 


এ te he Sued EHSL 
অধ্যায়- ১৩১/১১ : তাকবিরে তাহরিমা ব্যতীত হাত ওঠাবে না 
sol সা ও dis dil ৪৩১ 3mm 01 dil ৬৪ JE UG ac Jos dl ৬৩) ile ০৯396 
21 92১ 5৮52 এ 31 4 ও তি hd leg sls dle di ০১০ ৪৩ ৮৪ 
.শস্প ৬০ ৯১ 
৩৯৬ । আলকামা থেকে বর্ণিত তিনি বলেন, হযরত ইবনে মাসউদ রাযি. বললেন, আমি কি তোমাদের 
নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাযের মতো নামায আদায় করবো ="? এরপর তিনি 
নামায পড়লেন এবং শুধু নামাযের শুরুতে রাফয়ে ইয়াদাইন করলেন । (সুনানে? , ১/৫৯, হাদিস: 
২৫৭) এটা সহিহ হাদিস । - 
এ ES ০% & এএ ৪5 ০৪ dis di ৫৯১ Sls & ৮৪ 5১:4৩ ১৯৭। ০ TAY 
Ce ঠা ৯3 এও ভা 22 ১ 803 ৬১০৬] 55১39 
৩৯৭ । আসওয়াদ থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত উমর রাযি.কে দেখেছি তিনি প্রথম তাকবিরে 
হাত উঠাতেন, তারপর পুনর্বার উঠাতেন না । (শারহু মাআনিল আসার; তাহাবি, মুসান্নাফে ইবনে আবি 
শায়বা) এটি (সনদের বিচারে) একটি সহিহ আসার । 
৬০ TESS UI ৪ 4এ (৮ ০৬ এ এ dil ৪৯১ Be Of কা ০৪ ES ০৮৬ FTAA 
eee ০১০ অডিও হও এ 0 ০ Hy ৪১ 133 4.৭ SHY ৪১০ 
৩৯৮ । আসিম ইবনে কুলাইব'র সূত্রে তার পিতা থেকে বর্ণিত, হযরত আলি রাযি. নামাযের প্রথম 
তাকবিরে হাত উঠাতেন, তারপর আর উঠাতেন না। (তাহাবি, মুসান্নাফে ইবনে আবি শায়বা, আস 
সুনানুল কুবরা; বাইহাকি) এর সনদ সহিহ । 
dl ৬০১৬ ৮০৬০৪১ dil এ কল UN 205 এ এ dl ৬৪০ ৩০৮৭ ঞো ০০১ 744 
এজ এ ০ ১৫ 8195353592২ তি ০১০ 0 & 2 ০৮ 955 3৮৪৮ এন 
৮০০৮ 5১০১ 
৩৯৯ । আবু ইসহাক রাহ. থেকে বর্ণিত তিনি বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ ও আলি রযি.’র 
শাগরিদগণ শুধুমাত্র নামাযের শুরুতে হাত উঠাতেন, তারপর পুনর্বার উঠাতেন না। (যুসাযনাফে ইবনে 
আবি শায়বা) এর সনদ সহিহ । 
এ & ৩৯১ ৮০৪ ৩৮ ৩৪ শান ৩ পথ ৩৪ GH এ onl | হি কালা Sy) tee 
Ball 558 ০৮৮ 205০ (০ SIL ভএখ। উঠ ৫০ ৮০০ ale dil ৬০ এ ০ ৮৪৪ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২০৯ 


www.almodina.com 


50৮৭ de 6১ ০১ ০৬৭] এ (38 ০৮১ এশা এ] ০৪০ কও ক 0 ox 


৪০ এ তে ০০৪০ বিন Bp iss dl ৩৫৮৮০ 
৪০০ ইবনে আবি লায়লা হাকাম থেকে, তিনি মিকসাম থেকে, তিনি হযরত ইবনে আবক্ষাস রাষি, 
থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাতটি জায়গা ব্যতী 
অন্যত্র হাত উঠানো হবে না: নামায শুরু করার সময়, মসজিদে হারামে প্রবেশ করত বাইতুল্লাহর প্রত 
দৃষ্টি দেওয়ার সময়, সাফা পর্বতে দাড়ানোর সময়, মারওয়া পর্বতে দীড়ানোর সময়, আরাফা দিব 
বিকেলে ও মুযদালিফায় লোকদের সঙ্গে অবস্থান করার সময় এবং পাথর নিক্ষেপ করার সময় উভঃ 
মাকামে । (আল মু'জামুল কাবির; তাবারানি) 
১ ০ dl এ dl 055) ble EF 20৩ as Jin dl ৪৯) 5757 01 ০৮৩ ৩৪০৪ 
০০ 03) 5১40 ও 1১৫ rs FF CUS ডি ৮9 3৮51) 4৩ :এ 
৪০১। হযরত জাবির ইবনে সামুরা রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাদের নিকট বের হয়ে বললেন, এ কী হলো? তোমাদেরকে হাতগুলো উঠাতে দেখি, 
এগুলো অবাধ্য ঘোড়ার লেজের ন্যায়! নামাযে শান্ত থাকো । (সহিহ মুসলিম) 
প্রাসঙ্গিক আলোচনা: রুকুতে যাওয়া এবং রুকু থেকে উঠার সময় ইমাম আবু হানিফা ও ইমাম মালি 
রাহ.'র মতে হাত না উঠানো উত্তম, আর ইমাম শাফিয়ি ও ইমাম আহমদ রাহ.'র মতে হাত উঠ 
উত্তম । হানাফি মাযহাবের কয়েকটি দলিল উপরে উদ্ধৃত হয়েছে। বস্তুত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এ 
মাসআলায় হানাফিদের মতই প্রাধান্য পাওয়ার উপযুক্ত । নিম্নে কয়েকটি বিষয়ের প্রতি ইঙ্গিত করা হলোঃ 
১. হাত না উঠানো সংক্রান্ত বর্ণনাগুলো কুরআনে কারিমের সঙ্গে অধিক সামঞ্জস্যশীল ৷ ইর 
হয়েছে, (5৬ 1১ আয়াত থেকে অনুমেয় যে, নামাযে নড়াচড়া কম হওয়া উচিত । হাত 
না উঠানোর মতানুযায়ী নড়াচড়া কম হবে । 
২. হানাফিদের দলিল ইবনে মাসউদ রাযি.'র বর্ণনায় কোনো ধরনের ইখতিলাফ বা ইযতিরাব 
এবং তার কাছ থেকে এর বিপরীত আমলও বর্ণিত নয় । পক্ষান্তরে অন্যদের দলিল ইবনে উমার 
রাযি,'র বর্ণনায় যেমন ইখতিলাফ রয়েছে, তেমনি তার কাছ থেকে এর বিপরীত আমলও বর্ণিত 
আছে। 
৩. হাদিসসমূহের বাহ্যবিরোধ নিরসনে তাআমুলে সাহাবা অনেক গুরুত্ব রাখে । এ দৃষ্টিকোণ থেকে 
তাকালে হযরত উমার, আলি, ইবনে মাসউদ রাযি. প্রমুখ আকাবিরে সাহাবা থেকে হাত 
উঠানোর কথা পাওয়া যায় । পক্ষান্তরে হাত উঠানোর বর্ণনাগুলো অধিকাংশই ইবনে উমার, ইবনুনধ 
যুবাইর প্রমুখ কমবয়সী সাহাবি থেকে বর্ণিত । তা ছাড়া হাত না উঠানো মদিনা ও কুফা এই দু 
শহরের অধিবাসীদের নিরবচ্ছিন্ন আমল । অন্যদিকে নামাযের বিধান প্রয়োগের ইতিহাসের 
লক্ষ্য করলেও প্রতীয়মান হয় যে, প্রথমে অনেক কাজ ছিল যা পরবর্তীতে রহিত হয়ে গেছে। 
৪. হাত না উঠানোর হাদিসটি মুসালসাল বিল ফুকাহা (ফকিহগণের ধারাবাহিকতায় বর্ণিত) এ 
স্বয়ং ইবনে মাসউদ রাযি. হাত উঠানো সম্পর্কিত হাদিসের রাবির চেয়ে বড় ফকিহ ছিলেন । শু 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২১০ 


www.almodina.com 




















এ কথা স্বীকৃত যে, ফকিহগণের ধারাবাহিকতায় বর্ণিত হাদিস অন্যদের বর্ণিত হাদিসের চেয়ে 
অগ্রগণ্য । একবার ইমাম আবু হানিফা রাহ. এবং ইমাম আওযায়ি রাহ.’র মধ্যে বেশ মধুর বিতর্ক 
হয় । আওযায়ি রাহ. জিজ্ঞেস করলেন, আপনি নামাযে রুকু যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার 
সময় হাত উঠান না কেন? আবু হানিফা রাহ. বললেন, যেহেতু এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কিছুই পাওয়া যায় না । আওযায়ি রাহ. তৎক্ষণাত শুনিয়ে দেন- 
২৬ 9০৯০০ SB] 548 GA OS pl 3 le | এক এ ০১5 0০ ৩৪ জা ৬৪ (৮০ ৬৮ ৬০১০। (০০ 
০০২০ 36১ 
তখন ইমাম আবু হানিফা রাহ. বললেন, 
Sx 3 ৩4৭০১ ale এ ঞ ০১9 Of 3m ও ও এপ ৩ ১৮% ১ wile এল ০ pi 
ADS or গে ৩১১ 3 3 SDL) 0 এ 3 এন 
আওযায়ি রাহ. তখন বলেন, আমি আপনাকে ৮ ০৮ ৬৮ ৫৮ ৬৮ ৬৮৯১। ৩৮ এর মতো উচ্চাঙ্গের সনদে 
হাদিস শুনাচ্ছি, আর আপনি আমাকে ৮৮, ৬ ৯৬ ৪১০ শুনাচ্ছেন?! তখন আবু হানিফা রাহ. বললেন, 
হাম্মাদ যুহরি থেকে বড় ফকিহ, ইবরাহিম সালিম থেকে বড় ফকিহ, ইবনে উমার রাযি. সাহাবি হলেও 
আলকামা তার থেকে কম নন । আর আসওয়াদের যে বিরাট ফযিলত তা বলার অপেক্ষা রাখে না । অপর 
বর্ণনায় আছে, ইবরাহিম সালিম থেকে বড় ফকিহ, আর যদি সাহাবি হওয়ার মর্যাদা না থাকত তাহলে 
বলতাম যে, আলকামা ইবনে উমার রাযি.’ থেকেও বড় মাপের ফকিহ, আর ইবনে মাসউদ তো ইবনে 
মাসউদই । তখন আওযায়ি রাহ. চুপ হয়ে যান । (দেখুন: ফাতহুল কাদির, ১/২১৯, উকুদুল জাওয়াহিরিল 
মুনিফা, ১/৫৮, প্রভৃতি গ্রন্থ) 
উল্লেখ্য যে, এ ঘটনাটি খুবই প্রসিদ্ধ এবং তার বর্ণনাসূত্রও বিশুদ্ধ । এ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন: 
আল আজওয়িবাতুল ফাযিলা, পৃ. ২৪৬ ইত্যাদি গ্রন্থ । 
এখানে দেখার বিষয় হলো, ইমাম আওযায়ি রাহ. যে সনদে ইবনে উমার রাযি.'র হাদিস বর্ণনা করেছেন 
তা এবং ইমাম আবু হানিফা রাহ. যে সনদে ইবনে মাসউদ রাযি.'র হাদিস পেশ করেছেন- উভয় হাদিসই 
উসূলে হাদিস বিশেষজ্ঞদের দৃষ্টিতে অত্যন্ত বিশুদ্ধ সনদে বর্ণিত। অর্থাৎ উভয় হাদিসই বিশুদ্ধতা 
মাপকাঠিতে সমান সমান । তবে ইমাম আবু হানিফা রাহ. রাবিদের মধ্যে যে অধিকতর ফিকহবিদ তার 
হাদিস গ্রহণের নীতিতে ইবনে মাসউদ রাযি.'র হাদিসকে প্রাধান্য দিয়েছেন । আওযায়ি রাহ. এই 
প্রাধান্যতা অস্বীকার করতে পারেননি বলে চুপ হয়ে গেলেন। বস্তুত মুহাদ্দিসগণ ফকিহদের সুত্রধারায় 
বর্ণিত হাদিসকে অন্য যে কোনো বর্ণনার ওপর প্রাধান্য দিতেন । ইমাম আ"মাশ রাহ. বলেন, এ) ১. 
-৯এ। 4355 ৬৯৬ ৬* == ৮4মুহাদ্দিসদের সূত্রধারায় বর্ণিত হাদিসের চেয়ে ফকিহদের সূত্রধারায় 
বর্ণিত হাদিসই উত্তম ৷” (আল ইলমা', পৃ. --) ইমাম তিরমিযি রাহ. বলেন, .৬১-এ। ৮০ ৮০ ca 
“ফকিহগণ হাদিসের মর্মার্থ সম্পর্কে অধিক জ্ঞাত ।” (সুনানে তিরমিযি, ৩/২০৬, হাদিস নং ৯৯০) ইমাম 
মালিক রাহ. বলেন, .৮৬০এ। ৬* 31 এ ১৯৮ ৬৬ ৬ “ফকিহগণ ব্যতীত অন্য কারো কাছ থেকে আমরা 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২১১ 


www.almodina.com 


হাদিস গ্রহণ করতাম না।” (আল মুবাত্তা বিরিজালিল মুআত্তা; সুয়ুতি, মুআত্তা মালিকের সঙ্গে যুক্ত, পৃ. 
৭৪৭, তালিবুল ইলম ভাইয়েরা এ সংক্রান্ত দুর্লভ বিভিন্ন তথ্য এবং সূক্ষ্ম ইলমি বিষয়াদি জানতে দেখুনঃ 
মাআরিফুস সুনান: ২/৪৯৯-৫০১) 

ইসতি'নাস: শায়খ নাসিরুদ্দীন আলবানী রাহ. হযরত ইবনে মাসউদ রাযি.’র উপরিউক্ত হাদিস সম্পর্কে 
লিখেছেন, বাস্তব সত্য কথা হলো, এ হাদীসটি সহীহ এবং তার সনদ ইমাম মুসলিম রাহ.'র শর্তানুযায়ী 
সহীহ । আর যারা এটিকে দুর্বল বলে প্রত্যাখান করতে চেয়েছেন মূলত তাদের নিকট এ ব্যাপারে 
গ্রহণযোগ্য কোনো প্রমাণ নেই । (আলবানীর তাহকীককৃত মিশকাতুল মাসাবিহ, ১/২৪৫, আল মাকতাবুল 
ইসলামী, ১৪০৫ হি.) ৪ 

এখানে লক্ষ্য করুন, আলবানী সাহেব সালাফী হয়েও রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় 
রাফয়ে ইয়াদাইন না করার ক্ষেত্রে হানাফীদের দলিল ইবনে মাসউদ রাঘি.'র হাদিসকে সহীহ বলে মেনে 
নিয়েছেন । সুতরাং যারা সহীহ হাদিসের ওপর আমল করে তারা আবার কিভাবে হাদিস তরককারী হয়? 
কেন এ নিয়ে এত ঝগড়া বিবাদ? এত অপপ্রচার? হাদিসের ওপর আমল না করার অপবাদ? অথচ এ 
ধরনের মাসআলায় যে মতভেদ তা হলো সুন্নাহর বিভিন্নতা, সেখানে ঝগড়া-বিবাদের প্রশ্নই আসে না। 


47 49 iad আন 8 - 9১11 
অধ্যায়-১৩১/১২ : তাকবির বলে সিজদা করবে এবং প্রথমে হাটু তারপর হাত রাখবে 

| ৪০০ dl 05০) ৩20) 20৩ ০৪ Joo dl ৬০১ ০5১ ০৬৭৬ ০০ dl ৮৬০3১ Ent 
৬১ ELAS AEF) ০5 4এ ৩) সক এ) ৬ ৬৪ এরি) ৬৮ জে 1৮০৪ ৮ 
wel Jos dy db 52S ০০০ ৬১১০৪ ৬০০৪ Call 16 pal (dl ১৩) ৪৮ 
৪০২ । হযরত ওয়াইল ইবনে হুজর রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে দেখেছি তিনি যখন সিজদা করতেন তখন হাতের পূর্বে হাটু রাখতেন আর যখন সিজদা 
থেকে উঠতেন তখন হাঁটুর পূর্বে হাত উঠাতেন। (সুনানে তিরমিযি, সুনানে আবু দাউদ) ইমাম তিরমিযি 
হাদিসটিকে হাসান বলে আখ্যায়িত করেছেন । “আসারুস সুনান লিন নিমাওয়ি’র হাশিয়ায় রয়েছে, সুতরাং 

একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে হাদিসটি হাসান হাদিসের পর্যায় থেকে কোনোক্রমেই কম নয় । 
Sl ae) এ সি আ ২১০ এ খু dl ৬৯১ ০০ ০০ ৪৬৬৮ ৩ ১১৯১ Ladle ৩৪ tat 
৩০৮৮ 5553 কি] 93১45 05 ভগ) 8৮9) ও চন ও কি 
৪০৩ । আলকামা ও আসওয়াদ থেকে বর্ণিত তারা বলেন, হযরত উমর রাযি.'র নামাযের অবস্থা আমাদের 


স্মরণে আছে: তিনি রুকুর পর হাটুর ওপর ভর করে নিচে নেমে পড়তেন, যেভাবে উট বসে পড়ে, এবং 
হাতের পূর্বে হাটু রাখতেন । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ২১২ 


www.almodina.com 


48 02 4৮-1উি। 
অধ্যায়-১৩১/১৩ : উভয় হাতের মধ্যখানে চেহারা রাখবে 
৮০১০৪ dl এ dil 055) Of ০ Jos dl ৩) 453 ৬১৬ ৩৯ পতি 32858 
এ লে ক) ৬৮১ ০ 
8০৪ | হযরত ওয়াইল ইবনে হুজর রাযি.’'র হাদিসে রয়েছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যখন সিজদা করতেন তখন চেহারা উভয় হাতের তালুর মাঝখানে রাখতেন । (সহিহ মুসলিম) 
dl ৪৮০ SION of এড এ dl ৬০১ ৮১৬ 2 INL 20৩ ০৮০৭ ঞো ৬৪১৪ 
এগ 02:95 তপতি 0 এ ৬৮৮০ ale 
ad de) ঞো of Tod ৩০ SUE ৬৮ ০০৪৮ ০৪ Ej 03) 
৪০৫ । আবু ইসহাক থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত বারা ইবনুল আযিব রাযি.কে জিজ্ঞেস 
করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে তার কপাল কোথায় রাখতেন? তিনি বললেন, 
উভয় হাতের তালুর মধ্যখানে । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
সাহাবি পরিচিতি : হযরত বারা ইবনুল আযিব রাযি. । উপনাম আবু উমারা আল আনসারি | বিশিষ্ট 
সাহাবি । কুফায় অবস্থান করেন । ২৪ হিজরিতে ‘রাই’ বিজয় করেন । হযরত আলি রাযি.'র সঙ্গে জামাল, 
সিফফিন ও নাহরাওয়ান যুদ্ধে উপস্থিত ছিলেন । মুসআব ইবনে যুবাইর রাষি.'র শাসনামলে কুফায় 
মৃত্যুবরণ করেন । 
২৩০০৪ 41459 ঞা এ এ ০ UE ০৪ dos dl ৬৮১ ১৮ 01405 0% ৫১5 
eee ৩১৮০1 gly SLY 4৮9 cn ৪০৮] 05345১3৭৩4৪ ৪০১ 
৪০৬ । হযরত ওয়াইল ইবনে হুজর রায. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখলাম, তো যখন তিনি সিজদা করেন তীর হাত কান বরাবর 
রাখেন । (সুনানে নাসায়ি) এর সনদ সহিহ। 
4০ 0৪ এছ God 4 La -1£উ গা 
অধ্যায়-১৩১/১৪ : বাহু খুলে রাখবে এবং পেট উরু থেকে পৃথক রাখবে 
ale dil এপ di 05১ IN UG Lo of DL ০ আন ৩৪ (সপ) BY EV 
| ৮০) ০ ৩ ১১১৭ এ Cd tl) 
৪০৭ । হযরত আবদুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বাহু এমনভাবে সরিয়ে রাখতেন যে তার বগলের শুভ্রতা প্রত্যক্ষ 
করা যেত । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


# ২১৩ 
www.almodina.com 


সাহাবি পরিচিতি : হযরত আবদুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা রাযি. । পিতার নাম মালিক এবং 
মাতার নাম বুহাইনা । সুতরাং “মালিক'এ তানবিন হবে এবং “ইবন আলিফসহ লিখা হবে । তিনি প্রথম 
দিকে ইসলাম গ্রহণ করেন । খুবই ইবাদতগুযার ছিলেন; সবসময় রোযা রাখতেন । ৫৬ হিজরিতে ইস্তি 
কাল করেন। 
এ de ৩০510] ০৬ ০০০ le ৪৮ ওঠ 02৬৮ Jos &1 ৪১ ৮১৯ ০৪ ০৪০৪ 
৮৮13১044505 ৮৮ Nig ভগ 
৪০৮। হযরত মায়মুনা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা 
করতেন তখন (হাত শরির থেকে) এমনভাবে পৃথক করে রাখতেন যে ইচ্ছে করলে ছাগল ছানা তার 
উভয় হাতের মধ্যদিয়ে অতিক্রম করতে পারবে । (সহিহ মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত মায়মুনা রাযি. | নবিপত্রি উম্মুল মু'মিনিন । প্রথমে তার নাম ছিল বাররাহ, 
পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে নাম রাখেন মায়মুনা। প্রাক- 
ইসলামি যুগে তিনি মাসউদ ইবনে আমর আস সাকাফি"'র বিবাহে ছিলেন । মাসউদ ছেড়ে দেয়ার পর 
তিনি আবু রাহমের সঙ্গে বিবাহ করেন । তার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম 
হিজরির 'উমরাতুল কাযা'র বছর যুল কা"দা মাসে মক্কা থেকে দশ মাইল দূরে সারিফ নামক স্থানে তাকে 
বিয়ে করেন । কুদরতের কারিশমা যে, তিনি ওই সারিফেই ৫১/৬১ হিজরিতে মৃত্যুবরণ করেন এবং ইবনে 
আবক্ষাস রাযি. তার জানাযার নামাযের ইমামতি করেন । বলা হয়, তার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে বিয়ে করেননি । 
/৯৪ গা) 209 SSN ৩৪ on টা OF EN ০৬৬৮ ০৮ ৫৪০) ওই 135 এ এ১১ 285৭ 
৬5 ডি ওলা ৩৮ ৪ 208 ৬9১5 ৮৮১৭ ০৪ dol Y এতো ০১০ dw dl ৬৪১ 
রা ৩৬৮ onl 0১১৬৬ Sly 4৮৮০ ৬৬ ৮৪5 gl 
৪০৯ । আবদুর রাযযাক তদীয় মুসান্নাফে সুফয়ান সাওরি থেকে, তিনি আদম ইবনে আলি আল বিকরি 
খেকে বর্ণনা করেন তিনি বলেন, আমাকে হযরত উমর রাযি, নামায পড়তে দেখলেন, তখন আমি বাহু 
জমিন থেকে পৃথক করে রাখিনি । তাই তিনি বললেন, হে ভাতিজা! হিংস্রের ন্যায় (হাতগুলো) বিছিয়ে 
রাখবে না, বরং হাতের তালুর উপর ঠেক দাও এবং বগল প্রকাশ করে রাখ । (মুসানাফে আবদুর 
রাষ্যাক) 
Ua ps cl) ol FP — -)০\১৮) 
অধ্যায়-১৩১/১৫ : পায়ের আঙুলগুলো কিবলামুখী করে রাখবে 
(৮০৮1 CS 240 ০৬ Jos di ৬৬১ ৮০৮৮৭ ০ পা ৬৩ ০০ ৬১৬ ৪১). 
45 TS) খু) পপি ০০ sli 48১৫ 0৯ 0৫ 19141) hs এ ঞ। ৩০ & 9১০ Dd 
৮০0৮ He 2 05595 ৩৮ Sl 2458) 9৯ dul 16 Hb ০০ ৪ mS) 
La aly lol ১১০৬০ 4৮3 ol ১১১০৬ ০৪ 4০৬০১ 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২১৪ 


www.almodina.com 


৪১০ । হযরত আবু হুমাইদ আস সাঈদি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, তোমাদের মধ্যে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায আমার বেশি মনে আছে, তাকে দেখেছি যখন তাকবির বলতেন 
হাত কাধ বরাবর রাখতেন, আর যখন রুকু করতেন তখন হাঁটুকে শক্তহাতে ধরতেন এবং পিঠ নোয়াতেন, 
তারপর যখন মাথা উঠাতেন সোজা হতেন যাতে মেরুদটের প্রতিটি হাড় স্বস্থানে ফিরে আসে, আর যখন 
সিজদা করতেন তখন হাতদ্বয় রাখতেন না বিছিয়ে এবং না উঠিয়ে, এবং পায়ের আঙুলগুলোর অগ্রভাগ 
কিবলামুখী করতেন । (সহিহ বুখারি) 
সাহাবি পরিচিতি : হযরত আবু হুমাইদ আস সাঈদি রাযি. । নাম আবদুর রাহমান ইবনে সা'দ আল 
আনসারি আল খাযরাজি। প্রসিদ্ধ সাহাবি । উহুদ ও তৎপরবর্তী জিহাদগুলোতে অংশগ্রহণ করেছেন। 
খিলাফাতে ইয়াধিদের প্রার্কাল- ৬০ হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন । 

এ এক FES ig 06 ৬০ bm 581 

অধ্যায়-১৩১/১৬ : যে বস্তুর উপরই কপাল স্থির থাকে তার উপর সিজদা করবে 
৭১১ ০4১ UG ০৪ এ &া ৬০১ ৬১ of onl oF ০৪৭ এ) এ ভা) Sy £0) 
Dal 35 SE ৮০০) এ di এ dl 

৪১১। হযরত ইবনে আবি আওফা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে পাগড়ির পেঁচের উপর সিজদা করতে দেখেছি । (মব'জামে তাবারানি) 
সাহাবি পরিচিতি : হযরত ইবনে আবি আওফা রাযি. | যুরারা ইবনে আবি আওফা । হযরত উসমান 
রাষি.*র খিলাফাতকালে মৃত্যুবরণ করেন । 


Mg he dl 5৮০ এ 0 ৪ dos dl ৬৯) ৮৮০৪ (45৩4) ৬ ৬১ nl ১১০) 

ALANS ৬৬ এ 

৪১২। হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ির পেঁচের 
উপর সিজদা করেছেন । (আল কামিল; ইবনে আদি) 

5৮ di এ dl ০১ শপ ON 24৩ ০ of 8৩৯ of জকি ০০) ১:81 

৪০৪ এল ০ ০৯০ এ) ত ৩১৪৭ ০১৪০: ৮০১ 

৪১৩ । হিশামের সূত্রে হাসান রাহ. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 


সাহাবিগণ কাপড়ের ভিতরে হাত থাকাবস্থায় সিজদা করতেন এবং তাদের মধ্যে কোনো ব্যক্তি পাগড়ির 
উপর সিজদা করতেন । (আস সুনানুল কুবরা; বাইহাকি) 





আদিল্লাতুল হানাফিয়্যাহ ₹# ২১৫ 


www.almodina.com 


এ ও US থা তত জে 071৭ 
অধ্যায়-১৩১/১৭ : তাশাহহুদের ন্যায় উভয় সিজদার মধ্যখানে বসবে 
এড ০৪ 4১ Bond ৯১৪ 41৬5৬ নে 26৯৮ এ & লা কাপ itt ৩৮ 7 Nt 
oy রে io 91 ক) ৪৮০৫ 0) ele ১৪১ পাশ ৮, ৩) চা Sy ৫ 
৮৮ ০১৮৪ ৭০০৪ ১১১ pl 93১ ৩৯৭৬]... ঞ।:058 
৪১৪ | হযরত আবু হুমাইদ আস সাঈদি রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, (দীর্ঘ হাদিসের অংশ) অতপর তিনি জমিনের দিকে নেমে পড়তেন এবং হাতছয় পার্শ্ব 
থেকে পৃথক রাখতেন, অতপর মাথা উঠাতেন এবং বাম পা বিছিয়ে তার উপর বসতেন, যখন সিজদা 
করার সময় পায়ের আঙুলগুলো খোলা রাখতেন, তারপর সিজদা করতেন, তারপর “আল্লাহু আকবার' 
বলতেন... । (সুনানে তিরমিযি, সুনানে আবু দাউদ) এর সনদ সহিহ । 
By GA ৮5০ ০৪ dite dn 4৮59৪ IG ৬ dos dl ৪৮০ Mile ৩, ০ 
৮০৯ ৯১ ০০ ক OE ie ৮৮ GES ০৬১ এন এই) পি) এপ 
৪১৫ । হযরত আয়িশা রযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাম 
পা বিছিয়ে রাখতেন আর ডান পা দীড় করে রাখতেন এবং তিনি শয়তানের আকৃতিধারণ থেকে নিষেধ 
করতেন । (সহিহ মুসলিম) হাদিসটি এখানে সংক্ষেপিত । 
UG ৮৮ 4 A ০৮ ০৮) এ cs এ dl ৬০১ চু ol Ld ১81৭ 
IGA ০০ La এ ০০2 ভি এ চো Lage dis dil ৩৯১ এ 0 Es 
০5০5 45 4 ও 
৪১৬ । মুহাম্মাদ ইবনুল হাসান রাহ.'র সূত্রে মুগিরা ইবনে হাকিম থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত 
ইবনে উমর রাযি.কে নামাযে উভয় সিজদার মধ্যখানে গোড়ালির উপর বসতে দেখলাম । বিষয়টি তাঁর 
নিকট উল্লেখ করলে তিনি বলেন, আমি অসুস্থ হওয়ার পর থেকে এমন করি ! (যুআতা মুহাম্মাদ) 
2981 ৬ SLE 94548 ১১১০ GELS NANNY 
অধ্যায়-১৩১/১৮ : জমিনের উপর ভর না করে সোজা দাড়িয়ে যাবে 
৬৭৮০০৯০1৮৮১ আ Ge ০৮০ ক ৩৩ ৩৫৬ এ dl ৩৪১ ০০ onl of - 7, 
3০৮ 5১ DL 0৮০ 0501 205) ৬১5 ০১০5 ঠা 185 Ball এঠ ০০৬91 ww ৬৬ 
.&৭5 এ উল ৯3 085 এ Bf i 213১ ১44০ ০ 
৪১৭ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 
মুসল্লি নামাযে উভয় হাতের উপর ভর দিয়ে উঠতে নিষেধ করেছেন । অন্য বর্ণনায় রয়েছে: উভয় হাতের 
উপর ভর দিয়ে বসতে নিষেধ করেছেন । ভিন্ন বর্ণনায় রয়েছে: উভয় হাতের উপর ভর দিয়ে নামায পড়তে 
নিষেধ করেছেন । (সুনানে আবু দাউদ) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২১৬ 


www.almodina.com 





apf 43 ০৬০ ও ON লা ২০৪ Jos dl ৪৩১ ৬৭৪০৭] Hm 01 ০১৬৪ 2 ০০৬ ০৪ $NA 
ঠা) করনা ৬ ঠা ৪১৯ 9 bl by eg le ঞ ৬৮৪ এ পা ০ 95) 
yy BE My BB 0৫ 7০৩৮5 IE 0১ Codi SU ০৫৬০ dbs dt ৪১ এন 
৮৮৮৮ ০১০১৪ 935 pf 
৪১৮ । হযরত আবক্ষাস (অথবা আইয়াশ) ইবনে সাহল আস সাঈদি রাযি. থেকে বর্ণিত, তিনি এক 
বৈঠকে ছিলেন যেখানে তীর পিতাও উপস্থিত ছিলেন, তিনি একজন সাহাবি, একই বৈঠকে হযরত আবু 
হুরায়রা, আবু হুমাইদ আস সাঈদি এবং আবু উসাইদ রাধি.ও ছিলেন । তিনি পূর্ণ বর্ণনা উল্লেখ করেন 
এবং তাতে রয়েছে: অতপর তিনি তাকবির বলে সিজদা করলেন, তারপর তাকবির বলে গাড়িয়ে গেলেন, 
বসেননি। (সুনানে আবু দাউদ) এর সনদ সহিহ । 
সনদ পর্যালোচনা : হযরত আবক্ষাস (অথবা আইয়াশ) ইবনে সাহল আস সাঈদি রাহ, । স্বীয় পিতা সাহল 
ইবনে সা'দ, আবু হুমাইদ, আবদুল্লাহ ইবনুয যুবাইর রাযি. প্রমুখ সাহাবি থেকে হাদিস বর্ণনা করেছেন। 
ইবনে সা'দ রাহ, বলেন, হযরত উসমান রাযি.’র শাহাদাতের সময় তার বয়স ছিল পনের বছর । ওয়ালিদ 
ইবনে আবদুল মালিকের শাসনামলে মদিনায় মৃত্যুবরণ করেন । 
1১ ৮৪ dl ৬০০ এ Sous cp oly FE TSN 245 ০৮৮ sf on ০৬এ। ৩৪ ০৫1৭ 
৩০৭ % 99১৮৭ oly ৬১ LS BG এ) LS) 4) GS dl ০ Ll) 850 ০৩৪ 


৮ ১১৮৭৪ এল গো 
৪১৯। নু'মান ইবনে আবি আইয়াশ থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের একাধিক সাহাবিকে পেয়েছি, তিনি যখন প্রথম ও তৃতীয় রাকআতের সিজদা থেকে মাথা 
উঠাতেন তখন তাৎক্ষণিক দাঁড়িয়ে যেতেন, বসতেন না। (মুসান্নাফে ইবনে আবি শায়বা) এর সনদ 
হাসান। 


1৯ Dal এই ০০ এ dl ৩৮১ ১৮ 0 BLS CH UU 89 ০ ০৯ এ FEY 
৬৯ 910] 02) 4013 49 DS AN 425 ১১০ এত UAE 205 এজ ২১ ০ 
Jey 0৩:33 ৬০০) এ এ ৫৩১ ০০০০৮) (EIS ০৮৭) এ silly 4০2) 
চে! 

3২০ । আবদুর রাহমান ইবনে ইয়াযিদ: থেকে বর্ণিত তিনি বলেন, নামাযে হযরত আবদুল্লাহ ইবনে 
রাযি.কে আমি পর্যবেক্ষণ করলাম, তো দেখলাম তিনি দীড়িয়ে যান, বসেন না । তিনি বলেন, 


ও তৃতীয় রাকআতে পায়ের সোজা দাড়িয়ে যান । বায়হাকি ‘আস সুনানুল কুবরা'- এ হাদিসটি সহিহ 
আলে মন্তব্য করেছেন এবং হায়সামি 'মাজমাউয যাওয়াইদ'এ বলেছেন, এর রাবিগণ সহিহ বুখারি'র রাবি। 





হানাফিয়্যাহ # ২১৭ 


www.almodina.com 


প্রাসঙ্গিক আলোচনা: জলসা ইস্তিরাহাত বা দ্বিতীয় সিজদার পর দাড়ানোর আগে সংক্ষিপ্ত বৈঠক নামাযের 
মাসনুন নিয়ম নয়। অনেক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাযের বিবরণ 
দিয়েছেন । তাদের বিবরণে এই জলসার উল্লেখ পাওয়া যায় না। শুধু মালিক ইবনে হুওয়াইরিস রাষি.'র 
একটি বর্ণনায় দেখা যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসা ইস্তিরাহাত করেছেন । 
ইমাম তাহাবি রাহ. এ বিষয়ের সকল হাদিস আলোচনা করে বলেন, যেহেতু দু'ধরনের বর্ণনায় বাহ্যত 
বৈপরীত্ব দেখা যাচ্ছে তাই মালিক ইবনুল হুয়াইরিস রাযি,'র সূত্রে বর্ণিত হাদিসের ব্যাখ্যা এই হবে যে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিশেষ ওজরে এই জলসা করেছেন । নামাযের মাসনুন 
নিয়ম হিসেবে করেননি । (অন্যথায় অন্যান্য বর্ণনায় তা থাকত) যদি এই জলসা নামাযের অঙ্গ হত তাহলে 
এর মধ্যে বিশেষ কোনো যিকর অবশ্যই থাকত । (শারহু মাআনিল আসার) ইমাম তাহাবি রাহ.'র সিদ্ধান্তে 
র সমর্থন ওই বর্ণনা থেকেও পাওয়া যায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, 
৩১৯ এ 9! “বার্ধক্যের কারণে আমার শরির ভারি হয়ে গেছে ।' (সুনানে ইবনে মাজাহ) এই বিশেষ ওজরে 
তিনি সিজদা থেকে উঠে বসতেন, তারপর দীড়াতেন । 

ইসতি'নাস: হাফিয ইবনুল কায়্যিম রাহ. (৭৫১ হি.) বলেন, “জলসায়ে ইস্তিরাহাত যদি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করে থাকতেন তাহলে নবীজি'র নামাযের কৈফিয়্যাত ও অবস্থা 
বর্ণনাকারী সকলেই তা উল্লেখ করতেন । অন্যদিকে নামাযে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো 
কাজ করলেই তা নামাযের সুন্নাত বলেই গণ্য হয় না, যতক্ষণ না এটা অনুসরণীয় সুন্নাত বলে জানা যায় ॥ 
আর যেহেতু তিনি জলসায়ে ইস্তিরাহাত প্রয়োজন বশত করেছিলেন তাই এটা জলসায়ে ইস্তিরাহাত সুন্নাত 
হওয়ার প্রমাণ বহন করে না” । (যাদুল মাআদ, পৃ. ৯৩, দারুল কিতাবিল আরাবী, বৈরুত, ১ম সংস্করণ 
১৪২৫ হি.) 

মরহুম নওয়াব সিদ্দীক হাসান খাঁনও (১৩০৭ হি.) জলসায়ে ইস্তিরাহাত সম্পর্কে হাফিয ইবনুল কায়্যিমের 
পাশাপাশি মতামত ব্যক্ত করেছেন । (দেখুন, ফাতহুল আল্লাম শারহু বুলুগিল মারাম, ১/১৩৯, বুলাক- 
মিসর, ১ম সংস্করণ ১৩০২ হি.) 


Syl 2) Grd এল ৬1৭? 
Dl | এ) ol Grp এপ ৮০১ i 


অধ্যায়-১৩১/১৯ : তাশাহহুদে বাম পা বিছিয়ে এবং ডান পা দীড় করে রাখবে, তখন পায়ের আঙুলগুলো 
করে রাখবে 


Ball ed ON ০০০১০ di ৪৩ ঝা 05) 0 igs এত ও ৬৪) 8৪৬ 59) ty 
Grd Of ৬৪ ৩৪3 এসএ গু) ay ভিটা dx) ৯০৯ ON) OIG এ এ ৪ 

কি 13) পতিত ৪১০ উর 0৩১ cel 25 ৮93১ এ 
৪২১ । হযরত আয়িশা রাযি. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবির বলে 
শুরু করতেন । (শেষে তিনি বলেন) এবং তিনি বাম পা বিছিয়ে দিতেন, আর ডান পা দাড় করে র 







আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২১৮ 


www.almodina.com 


এবং তিনি মুসন্লি উভয় বাহু হিংস্রের ন্যায় বিছিয়ে রাখতে নিষেধ করতেন, এবং সালামের মাধ্যমে তিনি 
নামায সমাপ্ত করতেন । (সহিহ মুসলিম) 
ওলা টির Cas Of Ball ০ ps UB ৮৫৪ Jos dl ৩০১ ০৯ on di আপ ৩৪ ০6 
me Bly ভাত স3১ ৩০ এ০ লাউ) এপ কে 00853 
৪২২ । হযরত আবদুল্ুহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, নামাযের সুন্নাত হচ্ছে ডান পা দাড় 
করে রাখা, তার আঙুলগুলো কিবলামুখী করে রাখা এবং বাম পায়ের উপর বসা । (সুনানে নাসায়ি) এর 
সনদ সহিহ। 
৭5) ৪ || ৪ dil 45৮১ ০৬ ০৪৮09 ws Joo ঞ ৬৯) এ 0053 ৩৪ ০ 
১৬০1১ ১১০০ on এ 03১ le চো) ১৭ le Sal 3 ০ ১ WS এ 
৬০০৮ 8১০১ 
৪২৩ । হযরত ওয়াইল ইবনে হুজর রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামের পেছনে নামায আদায় করেছি । তিনি যখন বসে তাশাহহুদ পড়তেন তখন বাম পা জমিনে 
বিছিয়ে তার উপর বসতেন । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ। 


44০ এডি 4০371 ৭১১) 
অধ্যায়-১৩১/২০ : উভয় হাত উরুর উপর রাখবে 
U8 এপ এ dl ৩৪১ এ 01053 of জা ৩ AS ০২ পভ ০৪ ভিলা 2761 
445] এ% ৮ ৬৬ ৭৮০৪ tle & এপ di 459 ৪০০ 41 8086 CN জি CA 
৬৬৮ 209) ond He) ay spd এ এত এপাশ 85 5933 Spl এ) PA 
৪২৪ । আসিম ইবনে কুলাইব তার পিতার সুত্রে হযরত ওয়াইল ইবনে হুজর রাযি. থেকে বর্ণনা করেন, 
তিনি বলেন, আমি মদিনায় এসে (মনে মনে) বললাম, অবশ্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নামায অবলোকন করব । তিনি যখন তাশাহহুদের জন্যে বসতেন তখন বাম পা বিছিয়ে 


দিতেন, বাম হাত বাম উরুর উপর রাখতেন এবং ডান পা দাড় করে রাখতেন । (সুনানে তিরমিযি) ইমাম 
তিরমিযি বলেন, এটা হাসান সহিহ হাদিস । 


এ 10৮০১ ale dl এ di 05১ ON UB Lge dos dl ৬৯১ Pr ol ০৪ ০85 
৪১৩ 2865 ৯ 5) ৩৩ ৩০০ ৪5 83১ Spd 5) Ge Spl 5 ৩০) অর 
৮৮09) EEL. DEI YY ০০৮) 

আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২১৯ 


www.almodina.com 


৪২৫ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যখন তাশাহহুদে বসতেন বাম হাত বাম হাটুর উপর এবং ডান হাত ডান হাটুর উপর রাখতেন, এক 
তিপ্লানের ঘিট বীধতেন আর শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতেন । (সহিহ মুসলিম) 
555 0০519 050 ale ঞ এ ঞ 055) OS age এ dl ৬৮১ 8 0০০১ EVA 
Hdl সলিড 33 ঠা old ৪৪ Spl 55 উল ৩২০ ৬৩ এপ by ৬০৪ 
তি 05) 4 Fr iy ৩০ fel se lg ৮০১ 
৪২৬ । হযরত ইবনুয যুবাইর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুআর 
(তাশাহহুদ ইত্যাদি পড়ার) জন্যে বসতেন তখন ডান হাত ডান উরুর উপর এবং বাম হাত বাম উরুর 
উপর রাখতেন, শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতেন, বৃদ্ধাঙ্গুল মধ্যমা অঙ্গুলির উপর রাখতেন আর 
হাতের তালু দিয়ে হাটু জড়িয়ে রাখতেন । (সহিহ মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত ইবনুয যুবাইর রাযি. । আবদুল্লাহ ইবনু যুবাইর, উপনাম আবু বকর । মদিনায় 
১ম হিজরিতে মুহাজিরদের ঘরে জন্ম নেয়া প্রথম সন্তান হলেন তিনি । আবু বকর রাযি, তার কানে আযান্গ 
দেন। কুবায় জন্ম হলে তার মা আসমা রাযি. তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
খিদমাতে আসেন । তিনি খেজুর চিবিয়ে তার মুখে থুতু ফেলেন; বস্তুত তার মুখে সর্বপ্রথম রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু পড়ে, যা বড় সৌভাগ্যের ব্যাপার । তিনি তার জন্যে খায়র ও 
বারাকাতের দুআ করেন। 
০ Jos dil ৬৯১ ১১ HES UES YN \ NT) 
অধ্যায়-১৩১/২১ : ইবনে মাসউদ রাযি.'র তাশাহহুদেন ন্যায় তাশাহহুদ পড়বে 
gtd ০০3 ale dl এপ dl Jp) SAE এড ০৪ dis dl ৪৮১ 3pm 01 OF EVV 
০৬ 218 ০১০০] & পা LS 3) UG OTA ০০৪১৮ এর LS AN SH 
dl ১৬৮ ৪০) ৬৮ EIN dS py dil ৪৮) পে জা Ule DN 4০৬০ ৮) 4 
2) এ 31413 0 ০ ৮১৯ sed ple ৩৫ lol YE 9৯ -৮এ 
১০৭ 03 এনা আসা লো dass Bs sd of 
UG ww ১৭৩ all Mos seal op il LAS ৪ eb 013 EAI ২! 213) ৯1555 
4৪5 0০3 ১১১৮৮ ০৮ ৬৬৩ এটির এ ৮০3 এল di ৬৮০ এই ০৪ ৬০০ ভুলা 24598 
Aly Load ০ wlll ৭051 আজ 
৪২৭ । হযরত ইবনে মাসউদ রাখি, থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাকে তাশাহহুদ শিখালেন, -তখন আমার হাত তার উভয় হাতের মধ্যখানে ছিল- যেভাবে কুরআনের 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২২০ 


www.almodina.com 


সূরা শিখান । তিনি বললেন, যখন তোমাদের কেউ নামাযে বসবে তখন যেন বলে: Elan d LES 
০৮ dh ১৩৫০ পদ HLS ৷ ১০ পা ৩৩৫০ Me পুশ? 

-এ কথা যখন বলবে তো আসমান-জমিনের প্রত্যেক নেক বান্দার নিকট তা পৌছবে- ও গু (ফস 
4৮১) 4৩ ০ ৬4০ । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 

তিরমিযি ও ইবনে মাজাহ ব্যতীত অন্যান্য ইমাম এ বর্ণনায় বৃদ্ধি করেছেন: তারপর তোমাদের কেউ তার 
পছন্দনীয় দুআ চয়ন করে দুআ করতে পারে । ইমাম তিরমিযি বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
থেকে বর্ণিত তাশাহহুদ সংক্রান্ত হাদিসসমূহের মধ্যে ইবনে মাসউদ রাধি.'র হাদিসটি সর্বাধিক বিশুদ্ধ । 
সাহাবা ও তাবিয়িনের অধিকাংশ আহলে ইলম এর ওপর আমল করতেন । 

প্রাসঙ্গিক আলোচনা: চবিক্ষশজন সাহাবি থেকে বিভিন্ন শব্দে তাশাহহুদ বর্ণিত আছে। তন্মধ্যে ইমাম আবু 
হানিফা ও ইমাম আহমদ রাহ. হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ রাযি.র তাশাহহুদ, ইমাম মালিক রাহ. 
হযরত উমার ইবনুল খাত্তাব রাযি.'র তাশাহহুদ এবং ইমাম শাফিয়ি রাহ. হযরত আবদুল্লাহ ইবনে 
আবক্ষাস রাযি.'র তাশাহহুদ প্রাধান্য দিয়েছেন । বস্তুত হানাফিগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইবনে মাসউদ 
রাযি.'র তাশাহহুদকে প্রাধান্য দিয়েছেন: 

১. ইবনে মাসউদ রাযি.’র বর্ণনাটি এ বিষয়ে বর্ণিত সকল হাদিসের চেয়ে সনদের বিচারে সর্বাধিক 
বিশুদ্ধ । যেমন ইমাম তিরমিযি রাহ.'র মন্তব্য এখানে উদ্ধৃত হয়েছে। 

২. এটা ওই সকল হাতেগোনা হাদিসের অন্তর্ভুক্ত, যেগুলো সিহাহ সিত্তার সব কিতাবেই রয়েছে । 
আরো আশ্চর্যের ব্যাপার. হলো যে, এর শব্দের মধ্যে কোনো ইখতিলাফ নেই । এটা খুবই দুর্লভ 
বিষয়। 

৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাযি.কে এটি গুরুত্বের সঙ্গে 
শিখিয়েছেন । তার হাত নিজ হাতের মাঝে ঢুকিয়ে গুরুত্বের প্রতি ইঙ্গিত করেছেন । এবং ইবনে 
মাসউদ রাযি.ও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা শিক্ষা দিয়েছেন । 
বস্তুত এটা মুসালসাল বি আখযিল ইয়াদ একটি বর্ণনা । 

৪, এ বর্ণনায় আমর (নির্দেশসূচক) এর শব্দ 154 রয়েছে । 

প্রসঙ্গত এখানে চমৎকার একটি ঘটনা উল্লেখ করা যায়। ইমাম আবু হানিফা রাহ. একদিন আপন 
শিষ্যদের নিয়ে বসা ছিলেন । ইতোমধ্যে একজন গ্রাম্যলোক এসে জিত্দ্রেস করল, ০: " 91% (এক 
ওয়াও দিয়ে নাকি দুই ওয়াও দিয়ে?) ৷ তিনি উত্তর দিলেন, ৩, (দুই ওয়াও দিয়ে)। তখন লোকটি 
বলল, 3 5১ 3 5,৮ 5 ৬০ 4 5১৬ (আল্লাহ তাআলা আপনাকে এমন বারাকাত দান করুন যেমনটা 
দান করেছেন ‘লা’ ও “লা'র মাঝে) । উপস্থিত লোকেরা কোনো কিছু বুঝতে না পারায় ইমাম সাহেবকে এ 
সম্পর্কে জিজ্ঞেস করল । তিনি বললেন, লোকটি জানতে চাইছে যে, সে কীভাবে তাশাহহুদ পড়বে? এক 
ওয়াও বিশিষ্ট আবু মুসা আশআরি রাষি.'র তাশাহহুদ নাকি দুই ওয়াও বিশিষ্ট ইবনে মাসউদ রাি.'র 
তাশাহহুদ? আর ‘লা’ ও 'লা' দ্বারা উদ্দেশ্য হচ্ছে ------ এর দিকে ইঙ্গিত করা; সেখানে আল্লাহ তাআলা 
যেভাবে বারাকাত দিয়েছেন আপনাকেও সেভাবে দান করুন! (আত তানকিহুয যারুরি, পৃ. ২৬) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২২১ 


www.almodina.com 


IS SLY NNN) 

অধ্যায়-১৩১/২২ : তাশাহহুদ আস্তে আস্তে পাঠ করবে 
2313 Hl ০ ৯ GS Of Ld) 059 ৯৬ Jo dl ৬৪১ Sys 2 OF EVA 
se Em 2093 Stl) oS ঞ ষ্ঠ 59১১ ০৮০ ৬৬৬ Gh ০ ৪৭০৮) 
ol ৩০৯ 
৪২৮ । হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, সুন্নাত হলো তাশাহহুদ চুপিসারে বলা । 
(সুনানে তিরমিযি, সুনানে আবু দাউদ) ইমাম তিরমিযি বলেন, এটা হাসান হাদিস। হাকিম 

“মুসতাদরকা'এ হাদিসটি উল্লেখ করে বলেন, বুখারি-মুসলিম'র শর্তানুযায়ী সহিহ । 

এ এ ০০০ এপ di এত পরে ৬৪ এ) 

অধ্যায়-১৩১/২৩ : তাশাহহুদের পর দরূদ পাঠ করবে 
48১49৮১3০9৮ & ৩৮ ঞ 05১ Eon 145০ এ dil এ) এ ও Dab ৬ ৫1৭ 
“le & এ di 059 0৩ ly ০ de এএ। এ০ Falls ৬ এ ae ৬ 
৮১ ০123 FE dl এলএএ সি (লা Sho BY ১ এ ০৩ ৬১ ৮০০ 0৯6 ২০০9 
ae in iG AL এও এ এ এনএ © ০১ ৪ di she এ এ৮ 0০ 7০৪০ 
১৭০ এ শিবা) এট এ ৩৬03 IF 22333 শি টপ 
পতি ০৬ এ ০:০৬) 
৪২৯ । হযরত ফাযালা ইবনে উবায়দ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাযে দুআ করতে শুনলেন, অথচ ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা 
করেননি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওরপ দরূদ পাঠ করেননি । তাই তিনি 
বললেন, এই ব্যক্তি তো তাড়গড়ি করেছে । তিনি তাকে ডেকে এনে তাকে এবং অন্যদেরকে উদ্দেশ্য করে 
বললেন, যখন তোমাদের কেউ নামায পড়বে তখন সে যেন প্রথমে আল্লাহর বড়ত্ব এবং প্রশংসা জ্ঞাপন 
করে, তারপর নবির ওপর দরূদ পাঠ করে, এরপর যেন দুআ করে । (স্নানে তিরমিযি) ইমাম তিরমিযি 
বলেন, এটি একটি হাসান সহিহ হাদিস । ইবনে খুযায়মা এবং ইবনে হিবক্ষান উভয় তদীয় “সহিহ'এ 
হাদিসটি উল্লেখ করেছেন এবং হাকিম “মুসতাদরাক'এ উল্লেখ করে বলেছেন, মুসলিম'র শর্তানুযায়ী 

.সহিহ। 
সাহাবি পরিচিতি : হযরত ফাযালা ইবনে উবায়দ রাযি. | উহুদ ও তৎপরবর্তী জিহাদগুলোতে অংশগ্রহণ 
করেন । বাইআতে রিযওয়ানে শরিক ছিলেন । পরে তিনি সিরিয়ায় চলে যান । সিফফিন যুদ্ধের সময় তিনি 
বয়ার রাযি.’র পক্ষ থেকে কাযি হিসেবে দায়িত্ব পালন করেন । মুআবিয়া রাযি.'র শাসনামলে, 
ইন্তিকাল করেন। 
আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২২২ 


www.almodina.com 


৬১৬: ০৪ Gos & ৬০) ৪৬০৪ 2 TAS ওর 206 এ এ ৩ ৩৯০৬ ৩৪ 
এ Ig ale dl ৪৩ di 0559 ৪ 2৩ ৬০ হল 8০১ ০৩ & ৩৩ এ 8128৯ এ॥ 
১4৪ তা ০১ of ৬৮ ০ ৮৪017098245 ৭০৪ এপ SG ০০ পরি US এ 
এ at তা ৪৪ এ ৬৬ 835 এল এ DL ADL তা ৬৩১ পাও ৬ সি LS 
০৬ 93) লট এপি SD) পলা 2} UT ৬৪১ ৮51 এ 553৪ 
৪৩০ । আবদুর রাহমান ইবনে আবি লায়লা থেকে বর্ণিত তিনি বলেন, হযরত কা'ব ইবনে উজরা রাযি,'র 
সাথে আমার সাক্ষাত হলে তিনি বললেন, আমি কি আপনাকে একটি উপঢৌকন দেব নাঃ রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বের হয়ে আসলে জিজ্ঞেস করলাম, আল্লাহর রাসূল! 
আমরা আপনাকে কীভাবে সালাম করব তা তো জানলাম, কিন্তু এখন আপনার প্রতি কীভাবে দরূদ পাঠ 
করব? তিনি বললেন, তোমরা বলবে, ঠা ০১৮১০ ৮ lo LS ০৪ UT ৬৪১ Ls ৬৬ J 0০। 
২৮ ০ পিস JT এ পি এত ভিগ১৬ LS এগ JT ley i ৬৬ 8১5০ পদ আল এ ll 
১4 (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
৭১০৬ dil ৬৮০ গে ৬৬ Dall 55371 ENT 
অধ্যায়-১৩১/২৪ : দরূদ পাঠের পর দুআ করবে 
UG dh as এ৮০ dl ৪৮১ 5০১০৯ Ul eon কা ৪৬ ভা ০ ০০৪ ভিপি এলি EY) 
৯০৮ gl on Be চা sgl ০০5 এ 1৮০১১ Se BS ঞ। 08 
JED জো a ৩১ ০০৬৪) ভা ক ০ 0201 ole ০০১ পনি 
৪৩১ মুহাম্মাদ ইবনে আবি আয়িশা বর্ণনা করেন, তিনি হযরত আবু হুরায়রা রাযি.কে বলতে শুনেছেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন শেষ তাশাহহুদ থেকে 
ফারিগ হবে তখন সে যেন চারটি বস্তু থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করে: জাহান্নামের 
শাস্তি, কবরের শাস্তি, জীবন-মরণের ফিতনা এবং মাসিহে দাজ্জালের অনিষ্ট থেকে । (সহিহ মুসলিম) 
48৯0 ln Jy US 153 ale dil ৪০০ এ ০৮ ০৬৫৮ ds dil ৬৪১ pls ০৮ ৩৪ ENN 
০0৮ 13 cp Sh ১১) ১১ lise ৩০ ৪১৪০০ ই ০০০৪ ০০ এ ১৮ ঞ ৮৫] 
০9) LOLA এড ৩০৬ ১৪3 
৪৩২ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহহুদের 
পর বলতেন: 





আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২২৩ 


www.almodina.com 


La ০০১৭১ এ] 2S cp S530 al lie on Sh ১০০) বস ০০৪ or এ৬৪১ন 2৮৪] 
su 
(সহিহ মুসলিম) 
৬১ 4 5 ০৮১ SAE 1d 055১5 EU x0 dow dl ৩৩১ 9৮৭৮0 ১৩৩ ঞো ৩ ENN 
5৪০ এ 8৮0 0231 CPU 58 ২১ পভ এ ভি এড এ ০৪০ 20:4৪ ৭৯০ 
Ale 98০ mr 35 051 8 ৬৯৮১১ Bas ip 
৪৩৩ । হযরত আবু বকর সিদ্দিক রাযি. থেকে বর্ণিত, আমি বললাম, আল্লাহর রাসূল! আপনি আমাকে 
একটি দুআ শিখিয়ে দিন যা দ্বারা আমি নামাযে দুআ করব । তিনি বললেন, তুমি বলবে: 


১১৬ এন এ ০০৪০০ Be ৮ ০৮ এ HBG ভা 9! ৮০৭] ০৪ 3) dE এটি AE এ pall 
এ 
(সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত আবু বকর সিদ্দিক রাযি. | নাম আবদুল্লাহ ইবনে আবি কুহাফা ----- । 
০৯১০৭ 55525 580 ০১৬২৭ ০১5 ও ৮৩০০ ৭3 ১৯ gr dE 
এনা এ 247০৯ 
অধ্যায়-১৩১/২৫ : তাশাহছুদে ইশারা করবে 
191১ ade | ৪৮০ &| 05) 0৬ 205 এ Jos Bl ৩০১ Al on ঞ ৬ ০৪ EYE 
৮৮৮ 9৩) এশা ১২০৪ ৪০ এ 83 coal lod গত Goll 8৩ ৮৮১5 এক 
০৮ 05) এগ) Spal LiF ০59 hn fl dnl এ৪ ৩ ৮৪১১ অনা 
৪৩৪ । হযরত আবদুল্লাহ্‌ ইবনুয যুবাইর রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন দুআ করার (তাশাহহুদ ইত্যাদি পড়ার) জন্যে বসতেন তখন ডান হাত ডান উরুর উপর 
এবং বাম হাত বাম উরুর উপর রাখতেন, শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতেন, বৃদ্ধাঙ্গুল মধ্যমা 
আঙ্গুলের উপর রাখতেন এবং বাম হাতের তালু দিয়ে হাটু জড়িয়ে রাখতেন । (সহিহ মুসলিম) 
৬০10 0৩ 0455 ale dl এ ঝা 0১১১ 02০৬৪ dos dB ৪৯১ ০০ ৩ ৩ -£5 
০১৩ 4৪৮ dl আগ) ৬৪ একা 55 ৮০১১ Spl 5) এ এ উপ 2 ৬৬১ এসি 
৮৮৮ 019) bil 3) ০) 
৪৩৫ | হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
তাশাহহুদে বসতেন বাম হাত বাম হাটুর উপর এবং ডান হাত ডান হাটুর উপর রাখতেন, এবং তিগ্লানের 
ঘিট বাঁধতেন আর শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতেন । (সহিহ মুসলিম) 
আদিল্লাতুল হানাফিষ্যাহ & ২২৪ 


www.almodina.com 


প্রাসঙ্গিক আলোচনা: হানাফি এবং অন্যদের মতে তাশাহহুদে আঙুল দ্বারা ইশারা করবে; “লা ইলাহা" 
বলার সময় আঙুল উঠাবে এবং ‘ইল্লাল্লাহ’ বলার সময় আঙুল নামাবে । কিন্তু তাশাহহুদে-বসে আঙুল 
সার্বক্ষণিক নাড়াতে থাকা সুন্নাত নয়; যেমনটা এখনকার গায়রে মুকাল্লিদ বন্ধুগণ করে থাকেন। 
ইসতি'নাস: আল্লামা ইবনে হাযম যাহিরী রাহ. (৪৫৬ হি.) বলেন-“নামাযে মুস্তাহাব হচ্ছে, মুসল্লী যখন 
তাশাহহুদের জন্যে বসবে তখন নিজ আঙ্গুল দ্বারা ইশারা করবে, তবে আঙুল নড়াতে থাকবে না” । (আল 
মুহাল্লা, ৪/১৫১, দারুল ফিকর, বৈরুত) 

আল্লামা শাওকানী রাহ. (১২৫৫ হি.) বলেন-“আমি তাঁকে আঙুল নাড়াতে দেখেছি” রাবীর এই বক্তব্যের 
ব্যাখ্যায় ইমাম বায়হাকী রাহ. বলেন, এখানে তাহরীক (নড়াচড়া করানো) দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইশারা বা 
ইঙ্গিত করা, শাহাদাত আঙুল বারবার নাড়াতে থাকা উদ্দেশ্য নয়” । বস্তুত এই ব্যাখ্যা করা হলে হাদিসটি 
মুসনাদে আহমাদ, সুনানে আবু দাউদ, সুনানে নাসায়ী এবং সহীহ ইবনে হিবক্ষানে বর্ণিত ইবনুয 
যুবায়েরের হাদিসের বিরুধী হবে না। ইবনু যুবায়ের রাযি. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতেন, আঙুল নড়াতে থাকতেন না । আর তাঁর দৃষ্টি ইশারা 
অতিক্রম করতো না । শাওকানী বলেন, “বায়হাকী রাহ.'র এই আলোচনার পক্ষে সুনানে আবু দাউদে 
উদ্ধৃত ওয়াইল রাযি.'র বর্ণনাটি সমর্থক হিসাবে পেশ করা যায়। কেননা, ওয়াইল রাযি.'র হাদিসে 
পরিস্কার শব্দ রয়েছে- ২৮-৮ ১৮১1) এবং তিনি শাহাদাত আঙুল দ্বারা ইশারা করলেন ।” (নায়লুল 
আওতার পৃ: ৩৯২-৩৯৩, হাদিস নং- ৭৭৮, দারুল কিতাবিল আরাবী, বৈরুত, ১ম সংস্করণ ১৪২৪ হি.) 


০১০৪ bf nd IF dy TANT) 
অধ্যায়-১৩১/২৬ : প্রথমে ডান দিকে তারপর বাম দিকে সালাম ফিরাবে 

এ ০৪ শা ON ০০৪ ৪৪ &। le & 059 01 ০ dis dil ৬৮১ ১১৮৮ 0০৪ EVN 
&॥ 2৮১১ ৮০৮ ১১০৭) ১০5 ০3 ANE ৮৬ এ০ ৬৮ & 4৮০১ ৮০৬ BL 
Eb pl 2৮৮৮১ এ শপ oly) los ৮৪৪০৫ SS 
৪৩৬ ৷ হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে 
সালাম ফিরাতেন: & ২৯) ১৩৮ ৫১০ তখন তার ডান গালের শুভ্রতা দেখা যেত এবং বাম দিকে 
সালাম ফিরাতেন: &। ২১ ১1৮০০ (৯. তখন তীর বাম গালের শুভ্রতা দেখা যেত । (সুনানে আরবাআ), 

ইমাম তিরমিযি হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন । 
০০ HES ly ale & ৬৮ i 055 SES UG এ ০৪ ৬০০ of ০০৬ ০৪ ০615 
বাকি 933 ৩০৯ ০৪ 01 ৬ ১১৮৪ ০১ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২২৫ 


www.almodina.com 


৪৩৭ । আমির ইবনে সা'দ'র সূত্রে তার পিতা থেকে বর্ণিত তিনি বলেন, আমি দেখতাম রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান ও বাম দিকে সালাম ফিরাচ্ছেন; এমনকি তার গালের শুভ্রতাও 
দেখতে পারতাম । (সহিহ সহিহ মুসলিম) 
Vo ৬৪ slit ১25৭ এ LS LE YV\ NTN 
অধ্যায়-১৩১/২৭ : প্রথম দু'রাকআতের পর আস্তে আস্তে শুধু সূরা ফাতিহা পড়বে 

RE ৩ 92081 অয এ সি ৩৩ ২৮০১ le dl ৩৮০ এ ১৪ BE এ ০৪ EVA 
এ 444) bt প্রথা 4) কা Bul ০2৮৭ ১ PY ৮০৬৩। 2০ ০০) 

০৬৮] 033 pl ৪1০০১ 95 ৩১054 ২ ৮:০৭ 9 
৪৩৮। হযরত আবু কাতাদ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহর ও 
আসরের প্রথম দু'রাকআতে সূরা ফাতিহা ও অন্য দু'টি সূরা এবং শেষ দু'রাকআতে সূরা ফাতিহা 
পড়তেন, কখনো আমাদেরকে (এক/দুই) আয়াত শুনাতেন, প্রথম রাকআত যেমন লম্বা করতেন দ্বিতীয় 
রাকআত তেমন লম্বা করতেন না । ফজরের ক্ষেত্রেও এমনই ছিল । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


24 


OTA Bh ১৫১৭ ৬৪15 01 La SBA :05 ০০৪ ৮ dil ৬০১ 72 ০০ হাথ 
sll 923 টাও pb ১৮৭ ১১ 2353 
৪৩৯ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, নামাযে কিরাআতের সুন্নাত হচ্ছে, প্রথম 
দু'রাকআতে সূরা ফাতিহা ও অন্য সূরা এবং শেষ দু'রাকআতে (শুধু) সূরা ফাতিহা পাঠ করা। 
(তাবারানি) 
Hdl el) ০৮ ভগ এ৮ ৮৪ NYY 
অধ্যায়-১৩২ : জাহরি নামাযে ইমামের পেছনে কিরাআত নেই 
[0৮৭] ০১০১ SS Nally 415০79 OT 69819) এ. dl UG 
“আর যখন কুরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো ।” (সুরা আল আ'রাফ: 
২০৪) 
৮2310150553 95 & ৪৮০ Bl 05১ SE UG we Jos dl ৬০১ ৪৮ এ ০৪০৫৫, 
সপ ৬০১৬ 3৯১ ৮৮০ ১৮ 52১ 59 BL ডি 95 দা Peat Maid! 
৪৪০ । হযরত আবু মুসা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন তোমরা নামাযে দাঁড়ানোর ইচ্ছা করবে তখন তোমাদের একজন 
ইমাম হবেন । আর ইমাম যখন কিরাআত পড়বেন তখন তোমরা চুপ থাকবে । (সহিহ মুসলিম, ১/১৭৪, 
“হাদিস: ৪০৪) এটি একটি সহিহ হাদিস । 


# ২২৬ 
www.almodina.com 


4৯ ৩৫ 1৮9 cle di ৪৮ dil 0৯5 OG UG we Jos dl ৬০) ৪০৯ EET) 
eee Cae ১১ ELA 3] 2০719515555 454 01994 EB ALY 
88১ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
ইরশাদ করেছেন, ইমামকে ইমাম বানানো হয় তার অনুসরণ করার জন্যে ৷ তাই যখন তিনি তাকবির 
বলেন তোমরাও তাকবির বলবে । আর তিনি যখন কুরআন পড়বেন তখন তোমরা চুপ থাকবে । (মুসনাদে 
আহমাদ: ৮৮৭৬, সুনানে আবু দাউদ: ৬০৪, সুনানে নাসায়ি: ৯২২, সুনানে ইবনে মাজাহ: ৮৪৬) এটি 
একটি সহিহ হাদিস। 
4৬ Joo এ ৪০) 5১495 Ul En UG LST তো ৩ ৬০৯) ০৪ মল 0198০ ০৪ ৫৫ 
০1০15 0৯ 0৩ কো] ভা 35 ১০০ 4৮০০৮ ০০০ ৪ জা এত 43058 
eee Bly ভা ৩৮ 5) SOTA 90 এ ৬:05 এ :05 ০0:0৯) JU 
88২ । সুফয়ান ইবনে উয়াইনা ইমাম যুহরি থেকে, তিনি ইবনে উকাইমা থেকে বর্ণনা করেন, তিনি 
বলেন, আমি হযরত আবু হুরায়রা রাযি.কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সাহাবিদের নিয়ে এক নামায আদায় করলেন আমাদের ধারণা সেটা ফজরের নামায ছিল- তখন তিনি 
জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্য থেকে কেউ তিলাওয়াত করেছে? এক ব্যক্তি বললেন, আমি । তখন 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো বলি কুরআন তিলাওয়াতে আমার সঙ্গে 
ঝগড়া করা হয় কেন?! (সুনানে ইবনে মাজাহ) এর সনদ সহিহ । 


WS ০১৮ Gd BLY এ sea 2৮৮৪) 


অধ্যায়-১৩৩ : ইমামের পেছনে কোনো নামাধেই কিরাআত নেই 

কথা এ ৮৩ ০৬ di এত di 05 ঠা ike এ dl ৬৪১ ০৮০৮ জ 0৮৯৮০ EEN 
EIN শত এ গড Sf 2৩ Opal ৪ ESN এ পন পে? ছি ১৬ 
4৮ ৮৮ জি) SL 93১১ 444৮ oly) তি nan 0 Cab ও 20 এএ 2৯) ৪৪ 

৭ শি ৪ GLYN ০৮ 5৮ ০। 
৪৪৩ । হযরত ইমরান ইবনে হুসাইন রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যুহরের নামায আদায় করছিলেন, একজন লোক তীর পেছনে সুরা আ'লা পাঠ করতে শুরু করলেন । তিনি 
নামায শেষে ফিরে বললেন, তোমাদের মধ্য থেকে কে তিলাওয়াত করেছে? (অথবা বললেন তোমাদের 
মধ্যে কে পাঠকারী?) জনৈক ব্যক্তি বললেন, আমি ৷ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, আমার ধারণা হয়েছে তোমাদের কে যেন আমাকে নামায থেকে অন্যমনস্ক কণে দিয়েছে। 


(সহিহ সহিহ মুসলিম) ইমাম নাসায়ি রাহ. তদীয় “সুনান'এ হাদিসটি উল্লেখ করে অধ্যায়ের শিরোনাম 
দিয়েছেন, “জাহরি নামাযে ইমামের পেছনে কুরআন না পড়া” । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ২২৭ 


www.almodina.com 


ful এ 05 ০০০১ ০৪ dl এ dl 059 4:05 xs Js dl ০১ He of tt 
0৮5) ৬ ০০০৭। on ৮০৪১ 4৫০৮০) ও ৬৮ ৪৫ এটা ০৬। 93১ 895 এ 6০3 893৪ 


৮৮ 504) sbi lly Sly 
888 । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, যে ব্যক্তি ইমামের পিছনে নামায পড়ে তার জন্যে 
ইমামের কিরাআতই যথেষ্ট । (সুনানে ইবনে মাজাহ, পৃ. ৬১, হাদিস: ৮৫০, শারহু মাআনিল আসার, 
১/২১৭) এর সনদ সহিহ । 
cel 5৮05 Lod 6০31 ০০ aS এ সু 209 Lge ds dl ৬৬১ PE ০ ০ ০£ 5 
2১০১ bal) & ৬৬ ০3১ LYN Tz LAY di ds 05355 EG 2৮) ৬০ যু 
8৪৫ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, তোমাদের কেউ যখন ইমামের পেছনে 
নামায আদায় করে তখন ইমামের কিরাআতই তার জন্যে যথেষ্ট । আর যখন একাকি নামায আদায় 
করবে তখন সে যেন তিলাওয়াত করে । তিনি বলেন, আবদুল্লাহ ইমামের পেছনে তিলাওয়াত করতেন 
না। (মুআতা মালিক) এর সনদ সহিহ । 
এ 52958 cogs এ ঞ ৬৪১ dil এ tp গত ভন শা শর্ট HY ০৪ EEN 
০৮৮ 6১৮১ UL 92১ ell 8১5 এ] 0 oli OTA ob ys ai bos) 
88৬ । ওয়াহব ইবনে কায়সান থেকে বর্ণিত, তিনি হযরত জাবির বিন আবদুল্লাহ রাযি.কে বলতে 
শুনেছেন, যে এক রাকআত নামায আদায় করল আর তাতে সূরা ফাতিহা পাঠ করল না সে যেন নামাযই 
পড়ল না, তবে যদি ইমামের পেছনে হয় । (মুআত্তা মালিক) এর সনদ সহিহ । 
UGS CRU & Bel 3 ০৪০৬ Jos dl ৪৮১ ৩২০ 2 9 ০০ 2 3০ of ৪৮ ৪55৬ 
১] ১১৮০৮ ৮৮ ৬ পতি 993 oh এই (০3 ৬ ৪৯ 
8৪৭ । আতা ইবনে ইয়াসার থেকে বর্ণিত, তিনি হযরত যায়দ বিন সাবিত রাঘি.কে ইমামের পেছনে 
কিরাআত সম্পর্কে জিজ্ঞেস করলেন । তিনি উত্তরে বললেন, ইমামের সঙ্গে কোনো নামাযে কিরাআত 
নেই । (সহিহ মুসলিম) 
dl ৩০১ dl এপ 09৩১ 523 0 2১১ ০ on & এ JU আ কি ৩ ঞ এ ০৪, bh 


ee ৫১০১ ১] 93১ lua op ot SPUD ০৪৩ 583 250 ৭৬৮ এএ 
৪৪৮ । আবদুল্লাহ ইবনে মিকসাম থেকে বর্ণিত, তিনি হযরত আবদুল্লাহ ইবনে উমর, যায়দ বিন সাবিত ৪ 
জাবির ইবনে আবদুল্লাহ রাষি.কে (এ ব্যাপারে) জিজ্ঞেস করলে তারা বলেন, ইমামের পেছনে কোনো, 
নামাযে তিলাওয়াত করবে না । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২২৮ 


www.almodina.com 


৬৯৪১০ এ 08 BLA ০ UG ০৬ dis | ৯১ ১১ 0৮ ০৮ 53 এ ০০৪5৭ 
৮০০৮ 6১০৪ ০৪১৬] oly) ৮) ৬৫১ ও 
৪৪৯ । আবু ওয়াইলের সুত্রে হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, (ইমামের) 
কিরাআতের সময় নিশ্চুপ থাকবে; কেননা নামাযে ব্যস্ততা রয়েছে । আর ওই (কিরাআত) ক্ষেত্রে ইমামই 
তোমার জন্যে যথেষ্ট । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ। 
295 94 6০31 ০৯ 05 GUNES UU xe Jos dl ৪৮১ ১৬৮ ০৮ ০৪ Mlle ০০৫০৭ 
৮০৮৮ ৫১০১ ৬১৮৪ 53) Uy 
৪৫০ । আলকামার সূত্রে হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, হায়! যে ব্যক্তি ইমামের 
পেছনে তিলাওয়াত করে তার মুখ যদি মাটি দিয়ে ভরে দেয়া হত! (শারহু মাআনিল আসার; তাহাবি) এর 
সনদ হাসান । 


913 2 2০ dos di ৪১ ৮৬ চে ০25 UG all 0০ ৯৯ ৪০৯ এ ০০৫০1 
রে ১৮) ৬১৬] 05) ৭:9৪ ঘি 
৪৫১ । আবু জামরা (তিনি হলেন: ইমরান আয যাবয়ি) থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত ইবনে 


আবক্ষাস রাি.কে জিজ্ঞেস করলাম, আমার সামনে ইমাম থাকাবস্থায় আমি কি তিলাওয়াত করব? তিনি 
বললেন, না । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ হাসান । 
এ Bl 0১৮) 5:4৩ 0১5 UG ০৪ Gis dl ৬০১ 9১০৭ ও ০০ 5০৮01 এ ০৪০০৭ 
প১১এ। ঠা ০ ০২৬ ৪9: 1 ৮৮ 0৮১৬ কি 339 STG ৪১০ 0৫ 1৮০0 ale di 
Ry ৮১৮৪1) 35504] 52) ALS Gy 31 BB BLY 403 এ 9315 & 
টো ১15 
৪৫২। কাসির ইবনে মুররা'র সূত্রে হযরত আবুদ দারদা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, এক ব্যক্তি 
দীড়িয়ে বললেন, আল্লাহর রাসূল! প্রত্যেক নামাযে কি কিরাআত আছে? তিনি বললেন, হ্যা । তখন 
গোত্রের জনৈক ব্যক্তি বলে উঠল, তাহলে তো এটা ওয়াজিব হয়ে গেল! আবুদ দারদা বললেন, হে 
কাসির! -আমি তখন তার পাশে- আমি তো মনে করি যখন ইমাম জামাতের ইমামতি করেন তখন তার 
কিরাআত তাদের জন্যে যথেষ্ট হয়ে যাবে । (মুসনাদে আহমাদ, দারাকৃতনি) এর সনদ হাসান । 
প্রাসঙ্গিক আলোচনা: এই দু'অধ্যায়ে লেখক ইমামের পেছনে মুকতাদির কিরাআত প্রসঙ্গে দলিল পেশ 
করেছেন । প্রথম অধ্যায়ে জাহরি তথা সশব্দে ইমামের কিরাআতের অবস্থায় এবং দ্বিতীয় অধ্যায়ে জাহরি- 
সিররি তথা সশব্দে-নিঃশব্দে উভয় অবস্থায় মুকতাদির সূরা ফাতিহা পাঠ না করার স্বপক্ষের আয়াত, 
হাদিস এবং আসারে সাহাবা ও তাবিয়িন উল্লেখ করেছেন । উল্লেখ্য, এ বিষয়ে অধম বান্দাহর একটি 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২২৯ 


www.almodina.com 


প্রবন্ধ রয়েছে । তালিবুল ইলম ভাইদের উপকারে আসবে মনে করে এখানে নতুন করে আলোচনার চেয়ে 
প্রবন্ধটিই হুবহু পেশ করা হলো । 
“কিরাআত খালফাল ইমাম তথা ইমামের পেছনে মুকতাদির সূরা ফাতিহা পাঠ একটি আলোচিত বিষয় । 
বহু আগ থেকে এ সম্পর্কে আহলে ইলম মনীষীগণ স্বতন্ত্র গ্রন্থ রচনা করে আসছেন । তাদের লিখিত 
গ্রস্থগুলোর মধ্যে অনেকটাই এখন প্রকাশিত, সহজলভ্য । তন্মধ্যে ইমাম বুখারি রাহ. (মৃ. ২৫৬হি.)'র 
“জুষউল কিরাআহ”, ইমাম বায়হাকি রাহ. (মৃ. ৪৫৮হি.)'র “কিতাবুল কিরাআহ”, আল্লামা কাসিম 
নানুতবি রাহ. (মৃ. ১২৯৭হি./১৮৮০ঈ.)'র “তাওসিকুল কালাম ফি তারকিল কিরাআহ খালফাল ইমাম”, 
আল্লামা আবদুল হাই লাখনবি রাহ (মৃ. ১৩০৪হি.)'র “ইমামুল কালাম ফিমা ইয়াতাআল্লাকু বিকিরাআতিল 
ফাতিহা খালফাল ইমাম ও তার টিকা গাইসুল গামাম আলা ইমামিল কালাম", আল্লামা রশিদ আহমদ 
গাংগুহি রাহ. (মৃ. ১৩২৩হি./১৯০৫ই.)'র “হিদায়াতুল মু'তাদি ফি কিরাআতিল মুকতাদি”, মুহাক্কিক 
মাখদুম হাশিম সিদ্ধি রাহ, (মৃ. ১১৭৪হি.)'র “তানকিহুল কালাম ফিল কিরাআহ খালফাল ইমাম", 
আল্লামা আনওয়ার শাহ কাশ্বিরি রাহ. (মৃ.১৩৫২হি./১৯৩৩ঈ.)'র “ফাসলুল খিতাব ফি মাসআলাতি 
উম্মিল কিতাব", এবং মুহাদ্দিস সরফরায খান সফদর রাহ. (মৃ. ১৪..হি.)'র “আহসানুল কালাম ফি 
তারকিল কিরাআহ খালফাল ইমাম” বিশেষভাবে উল্লেখযোগ্য । 
দুই, 
কুরআন-সুন্নাহর আলোকে হানাফি মাযহাবে ইমামের পেছনে মুকতাদির জন্যে সূরা ফাতিহা পড়া নিষিদ্ধ 
বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । যেহেতু এখানে প্রবন্ধের এ সীমিত পরিসরে বিশদ আলোচনার অবকাশ 
নেই তাই মাত্র চারটি দলিল উপস্থাপন করাই যথেষ্ট মনে করছি । 
আল্লাহ তাআলা ইরশাদ করেন- 
৩০ পিএ এ ও এ 1১৬ আও ওক 23 

“আর যখন কুরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং চুপ থাকো, যাতে 
তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও ৷” (সুরা আল আ'রাফ: ২০৪) 
এ আয়াতে ‘কুরআন’ বলতে সূরা ফাতিহা বুঝানো হয়েছে । আল্লাহ তাআলা ইরশাদ করেন- 

150 OTA 5 gl ৮ be SUT এ 
“আর অবশ্যই আমি আপনাকে সাত আয়াত (বিশিষ্ট একটি সূরা) যা বার বার পঠিত হয় এবং মহান 
কুরআন দিয়েছি।” (সূরা আল হিজর: ৮৭) হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- 

এ OTA gE dl 2 OTA তি 
“ওই সাত আয়াত এবং মহান কুরআন দ্বারা সূরা ফাতিহাই উদ্দেশ্য ৷” (সহিহ বুখারি, ২/৬৮৩, হাদিসঃ 
8৭০৪) 
অন্যদিকে বিভিন্ন সহিহ বর্ণনা দ্বারা প্রমাণিত যে, এ আয়াতটি নামাযের ক্ষেত্রেই অবতীর্ণ হয়েছে। ) 
সাঈদ ইবনুল সুসাইয়াব (মৃ. ৯৪হি.), আবুল আলিয়া (মৃ. ৯৩হি.), হাসান,বাসূরি (মৃ. ১১০হি.), 
যুহরি (মৃ. ১২৪হি.), উবায়দ ইবনে উমায়র (মৃ. ৭৪হি.), আতা ইবনে আবি রাবাহ (মৃ. ১১৪হি. 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৩০ 


www.almodina.com 


মুহাম্মাদ বিন কা'ব আল কুরাযি (মৃ. ১৮৮হি.) রাহিমাহুমুল্লাহ সকলেই এ রিষয়ে একমত যে, আয়াতের 
হুকম নামাযের ক্ষেত্রে প্রযোজ্য । পরবর্তী মনীষীগণের মধ্যে একই মত ব্যক্ত করেছেন ইমাম ইবনে জারির 
তাবারি (মৃ. ৩১০হি.), ইমাম বাগাবি (মৃ. ৫১৬হি.), আল্লামা যামাখশারি (মৃ. ৫২৮হি.), কাষি বায়যাবি 
(মৃ. ৬৮৫হি.), হাফিয ইবনে কাসির (মৃ. ৭৭৪হি.), আল্লামা আবৃস সাউদ (মৃ. ৯৮২হি.), ইমাম আবু 
বকর জাসসাস (মৃ. ৩৭০হি.), আল্লামা সায়্যিদ মাহমুদ আলুসি (মৃ. ১২৭০হি.), কাযি শাওকানি (মূ. 
১২৫৫হি.), হাফিয ইবনে আবদুল বার (মৃ. ৪৬তহি.) এবং আল্লামা ইবনে তাইমিয়া (মৃ. ৭২৮হি.) প্রমুখ 
মনীষী । তদের উক্তিসমূহ স্ব স্ব তাফসির/ফাতওয়া/শারহ্‌ গ্রন্থে বিবৃত হয়েছে। 
মোটকথা, এ আয়াতে কুরআন পড়ার সময় অন্যদেরকে দুটি হুকম করা হয়েছে । এক. মনোযোগ 
সহকারে শ্রবণ করা । দুই. ইনসাত তথা চুপ থাকা । সুতরাং আয়াতের মর্মানুসারে ইমামের সশব্দে কুরআন 
তথা সূরা ফাতিহা পড়া অবস্থায় মুকতাদির জন্যে মনোযোগ সহকারে শ্রবণ করা যেমন ওয়াজিব, তেমনি 
নিঃশব্দে পড়া অবস্থায়ও কিছু না পড়ে নিরব-চুপ থাকা ওয়াজিব । (দেখুন: মুশকিলাতুল কুরআন; 
কাশরি, পৃ. ২৮৮) 
হযরত আবু মুসা আশআরি রাযি, বর্ণনা করেন- 
1১০0 LYM BY 3 eS CFL Dall এ BL: ple ১4৮ ঞ এ. ঞ ০১১ 4৪ 
“রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন নামাযে দাড়াবে তখন তোমাদের 
একজন ইমামতি করবেন । আর ইমাম যখন কুরআন পড়বেন তোমরা তখন চুপ থাকবে ।” (মুসনাদে 
আহমাদ, হাদিস: ১৯৭৩৮, সহিহ মুসলিম, হাদিস: ৪০৪, সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৮৪৭) 
1৮050. 3 এ) 5 9৯ cw 098 FLY! Ja এ সা 3 এ ঝা এ | 4১০ 4৪ 
“রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইমামকে ইমাম বানানো হয় তার অনুসরণ 
করার জন্যে । তাই যখন তিনি তাকবির বলেন তোমরাও তাকবির বলবে । আর তিনি যখন কুরআন 
পড়বেন তখন তোমরা চুপ থাকবে ৷” (মুসনাদে আহমাদ: ৮৮৭৬, সুনানে আবু দাউদ: ৬০৪, সুনানে 
নাসায়ি: ৯২২, সুনানে ইবনে মাজাহ: ৮৪৬) 
উল্লিখিত হাদিস দু'টি থেকে প্রতিভাত হচ্ছে যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম ও 
মুকতাদির মাঝে কর্ম বন্টন করে দিয়েছেন । ইমামের দায়িত্ব হলো কিরাআত, আর মুকতাদির দায়িত্ব 
হলো নিরব থেকে কিরাআত শ্রবণ করা । ঠিক তদ্ধপ ‘আমিন’ সম্পর্কিত হাদিসসমূহ থেকেও এই দায়িত্ব 
বন্টন প্রতীয়মান হয় । হযরত আবু হুরায়রা রাযি.'র হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম ইরশাদ করেছেন- 
৩১7 29১2 ১৩০০ উ 51৬8) IG BL 
“ইমাম যখন ০.২॥ ১ ১ পড়ে সূরা ফাতিহা শেষ করবেন তখন তোমরা আমিন বলবে ৷” (সহিহ মুসলিম: 
৪১৫) অন্য হাদিসে এসেছে- 
1৮40 ৫০ ০0 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৩১ 


www.almodina.com 


“যখন ব্বারি তথা সূরা ফাতিহা পাঠকারী ইমাম আমিন. বলেন তোমরাও তখন আমিন বলো ৷” (সহিহ 
বুখারি: ৬৪০২, সহিহ মুসলিম: ৪১০) এখানে লক্ষ্য করার বিষয় হলো যে, এই উভয় হাদিসে ইমাম যখন 
ফাতিহা পাঠ শেষ করবেন তখন মুকতাদিগণকে আমিন বলতে নির্দেশ দেয়া হয়েছে। যদি মুকতাদির 
ওপর ফাতিহা পাঠ ওয়াজিব হতো তাহলে মুকতাদিগণও ফাতিহা পড়তেন এবং তারা নিজের ফাতিহা পাঠ 
শেষ করে আমিন বলতেন । আর তখন হাদিসের ভাষ্য এই হতো যে, তোমরা যখন ফাতিহা পাঠ শেষ 
করবে তখন আমিন বলবে । তো যেহেতু হাদিসে এই ভাষ্য গ্রহণ করা হয়নি, বরং ইমামের ফাতিহা পাঠ 
শেষ হওয়ার পর আমিন বলার হুকম প্রদান করা হয়েছে তাই ছ্যর্থহীন ভাষায় বলা যায়, মুকতাদির ওপর 
ফাতিহা পাঠ ওয়াজিব নয় । মনোযোগ সহকারে ইমামের কিরাআত শ্রবণ করা এবং চুপ থাকাই তার ওপর 
ওয়াজিব । 
হযরত জাবির রাযি. বর্ণনা করেন- 53 4 ৯1০ খু এ 0৬ ০৮ 214 5 ale dl Le Bl ০৯০১ ৩৪ 
“যে ব্যক্তি ইমামের পেছনে নামায পড়ে তার জন্যে ইমামের কিরাআতই যথেষ্ট ।” (মুআত্তা মুহাম্মাদ: 
১১৮, মুসনাদে আহমাদ: ১৪৬৮৪, সুনানে ইবনে মাজা: ৮৫০, শারহু মাআনিল আসার, ১/২১৭) 
হযরত জাবির রাযি.র উপরিউক্ত হাদিসটি সনদের বিচারে একটি সহিহ হাদিস । এ হাদিস থেকে স্পষ্ট 
বুঝা যাচ্ছে যে, ইমাম আস্তে পড়ুন কিংবা জোরে সর্বাবস্থায় ইমামের কিরাআতই মুকতাদির জন্যে যথেষ্ট 
এবং মুকতাদির কিরাআত হিসেবে পরিগণিত হবে । 
উল্লেখ্য যে, এ হাদিসের সিহহাত তথা বিশুদ্ধতা সন্দেহাতীতভাবে প্রমাণিত প্রবন্ধের এ সীমিত পরিসরে 
বিশদ আলোচনার অবকাশ নেই ॥ তাই এখানে আমাদের গায়রে মুকাল্িদ বন্ধুদের বরেণ্য ব্যক্তিদের কিছু 
মন্তব্য উল্লেখ করাই যথেষ্ট মনে করছি। 
মরহুম শায়খ নাসিরুদ্দিন আলবানি (মৃ. ১৪২০হি.) জাবির রাযি.'র উপর্যুক্ত হাদিস সম্পর্কে বলেন- 1১৬ 
৬৯ ৬২৭৬ “এ হাদিসটি হাসান তথা দলিলযোগ্য ৷” পরে তিনি লিখেন- ১. ০ এ “হাদিসটি 
মুরসাল হলেও তার সনদ সহিহ ।” (ইরওয়াউল গালিল, ২/২৬৮ ও ২৭৩, আল মাকতাবুল ইসলামি, বৈরুত, ১৪০৫হি.) 
শায়খুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহ. (মৃ. ৭২৮হি.) বলেন- 
৮ ml 3 যত্ন ০০ ০৪০৭ 3 GL ale ১ JG LS Gel 417০8) 5৭5 ০৬] ০৯ ও আজিও 
৭০ এত BLD GUYS ON ৮:09 এ ১৮ 5 ale ঞ। ০৮০ ৪ ৩৮ ১০ ৬৪০০৭ ৬০১3 ১০০০৯ 
“সুন্নাহ দ্বারা প্রমাণিত যে, জামাআতের সাথে নামায আদায় কালে ইমামের কিরাআতই মুকতাদির 
কিরাআত বলে গণ্য হবে । অধিকাংশ সাহাবা, তাবিয়িন ও পরবর্তী ইমামগণ এ মত পোষণ করেছেন । 
এবং এ ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিসও রয়েছে, যে ব্যক্তি 
ইমামের পেছনে নামায পড়ে তার জন্যে ইমামের কিরাআতই যথেষ্ট ।” (মাজমুউল ফাতাওয়া, ২৩/২৭১-২৭২) 
এরপর ইবনে তাইমিয়া রাহ. হাদিসটির সনদ সম্পর্কে বলেন- 
&। এপ ক ৩৮ ১4৬ op Bl এ ৩৪ ১৩৮ 935৪ হু TH 4০৮ ১১০ ১১৪৭ ৯৪ 
GUN এ শত 5015৯ 0৪ 3 ৫৩৩ এা ০৭ এড 3 dis কত cpl 2১ 3 পাকি ০০০ পা 5 
Alia 0550৮৯৮১3৬৯ de ৬১০০] ০০১ এও ১ 0৯০৮ 5 NIL 
হানাফিয়্যাহ % ২৩২ 


www.almodina.com 


“এই হাদিসটি মুরসাল ও মুসনাদ উভয়ভাবে বর্ণিত হয়েছে । তবে নির্ভরযোগ্য অধিকাংশ ইমাম 
হাদিসটিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আবদুল্লাহ বিন শাদ্দাদের মধ্যস্থতায় মুরসাল 
হিসেবেও বর্ণনা করেছেন । অবশ্য কোনো কোনো ইমাম এটাকে মুসনাদ হিসেবেও বর্ণনা করেছেন । এবং 
ইমাম ইবনে মাজা রাহ. তদীয় সুনানে ইবনে মাজায় হাদিসটিকে মুসনাদ হিসেবে পেশ করেছেন । আর 
এই যুরসাল হাদিসটি কুরআন-সুন্নাহ দ্বারা সমর্থিত । এবং অধিকাংশ সাহাবা, তাবিয়িন এই হাদিসের 
স্বপক্ষে মত ব্যক্ত করেছেন । অন্যদিকে হাদিসটির ইরসালকারী হচ্ছেন একজন শীর্ষস্থানীয় মহান তাবিয়ি। 
আর এ ধরনের মুরসাল তো চার ইমাম এবং অন্যান্যদের একমত্যে দলিল প্রদানযোগ্য । স্বয়ং ইমাম 
শাফিয়ি রাহ.ও এর দ্বারা দলিল প্রদান বৈধ বলে স্পষ্ট মন্তব্য করেছেন ।” (প্রাগুক্ত, পৃ. ২৭২) 
পূর্বোক্ত আয়াত ও উপরিউক্ত হাদিসের আলোকে ইবনে তাইমিয়া রাহ. বলেন- 
সপ BLA ৬ is এপ LD ঠা ০০৭] 06 আ ও মাখা 3 এ ES 3 
“কুরআন-সুন্নাহ ও ইজমা ছারা প্রমাণিত যে, ইমামের কিরাআতের সময় মুকতাদির চুপ থাকা ইমামের 
সঙ্গে কুরআন পড়ার শামিল ।” (প্রাগুক্ত, পৃ. ২৯০) 
হাফিয ইবনুল কায়্যিম রাহ. (মৃ. ৭৫১হি.) বলেন- 
৬ GLY Ss EU 5 ০ ০৭ ৬১৮৮ 3৬8 2৩ ia ৮] ১১৯৮৮ BLL 
এ ২৮ ১4৪৮ ০5915 Gm 31৮81 ৪০৬ ০০০০ ও Tel yt rll ০৮ ০0০৮ ০ 
“আল্লাহ তাআলা মুকতাদির ভুলের জন্যে তার ওপর আরোপিত সিজদায় সাহু মাফ করে দিয়েছেন। 
ইমামের নামায শুদ্ধ এবং ভুলমুক্ত' হওয়ার কারণে । ঠিক তদ্রপ আল্লাহ তাআলা মুকতাদির কিরাআতের 
হুকম সাকিত তথা বিলুপ্ত করে দিয়েছেন ইমামের কিরাআতের কারণে । বস্তুত মুকতাদির সাহু, কিরাআত 
ও সুতরাহ (ঢাল) সবকিছুর দায়ভার ইমামই বহন করে থাকেন । সুতরাং ইমামের কিরআত মুকতাদির 
কিরাআত এবং ইমামের সুতরাহ মুকতাদির সুতরাহ বলে গণ্য হয়ে থাকে ।” (আর রূহ, পৃ. ১৮১, দারুল 
কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১ম সংস্করণ: ১৪০২হি.) 
তিন, 


সাম্প্রতিক কালে আমাদের এ দেশে কিছু গায়রে মুকাল্লিদ বন্ধু ইমামের পেছনে মুকতাদির জন্যে সূরা 
ফাতিহা পড়া ওয়াজিব বলে মনে করেন । তাদের এই মতের খ-নে বা জবাবে আমরা নিজের পক্ষ থেকে 
কিছু বলার চেয়ে তাদেরই বরণীয় ব্যক্তিদের বক্তব্যের উদ্ধৃতি দেয়া অধিক কার্যকরী বিবেচনা করছি। 
মরহুম শায়খ নাসিরুদ্দিন আলবানি (মৃ. ১৪২০ হি.) বলেন- 
১ 5988 LS (উট ely Ul ৮০৯১ ৬৮৮ এ ১০৬ 2 কউ EL ১119৬ YY (১০৭) Dal এ 45 
৪৪ ০৮৭৩] ও আও ১9 ৩ DY 5০902! Li ১ ১ 3 gl এএ soe ৮১ই। OY 505 এ 
HG gx ১৬ এ০ Ad ২2৬৮5০৮0155 0া ১119১: 
“রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইরশাদ -৬। £৮ 311১ 3 হাদিসটি ইমামের পেছনে 
মুকতাদির সূরা ফাতিহা পড়া ওয়াজিব হওয়ার প্রমাণ বহন করে না, যেমনটা কোনো কোনো লোক ধারণা 
করেন। বরং এ হাদিস থেকে বেশির চে’ বেশি বৈধতার আভাস পাওয়া যায় । কারণ, নাহি এর পর 


আদিল্লাতুল হানাফিয়্যাহ ₹ ২৩৩ 


www.almodina.com 


ইসতিসনা এলে তা জাওয়াযের চে’ বেশি কিছু বুঝায় না। এ কথার পক্ষে ওই সহিহ হাদিসটি পেশ করা 
যায় যে, ০৩ ৬ 9৮1 1,5 0১119 ২ “তোমরা নামাযে কুরআন পড়ো না, তবে যদি কেউ সূরা 
ফাতিহা পড়ে নেয় ।” কেননা, এ হাদিস থেকে স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে, মুকতাদির জন্যে সূরা ফাতিহা 
পড়া ওয়াজিব নয় । এবার ভেবে দেখুন!” (আলবানির তাহকিককৃত মিশকাতুল মাসাবিহ, ১/২০৭, আল 
মাকতাবুল ইসলামি, ১৪০৫ হি.) 
হাফিয ইবনুল কায়্যিম রাহ, মে. ৭৫১ হি.) লিখেন- 
৬০ 9] 0৯] Of ৬৯ 3 0585 ০০ 03 ৪৮০ EST এ "ESN IEW ২11১০ এ (১০৭। ১৪১০] ৮০ 4৮ 
৪১০০ এ ০৬০৬৪ 5৮০ ৬৭৪2] এ ১৮ কাহিল ক এ) SAB US 5১৬৮ 19:০৪ 4৯5 
5108 pts 0 এ ১০২] ৪০৬ 31০৯ )-81098 ৬ এ ও ভা ১০ 3 মগ) ও 5১2৭1 5৪ otto 
৬০৬০৪ 
“রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইরশাদ -৬ ০2. ১11০৮ 3 এতে একটি বিস্ময়কর সুক্ষ 
রহস্য রয়েছে। যা খুব কম মানুষই বুঝতে পারে | তা হলো, ৷, ফে'লটি যখন সরাসরি মুতাআদ্দি হয় 
যেমন 1- ৪১১. ৩; (আমি অমুক সূরা পড়েছি) তখন তার অর্থ হয় আমি শুধু এই সূরাটিই পড়েছি। 
আর যখন এ ফে'লটি ‘বা’ দ্বারা মুতাআদ্দি হয় যেমন এই হাদিসে হয়েছে তখন তার অর্থ হবে, নামাযে 
পূর্ণ কিরআতের মাঝে সুরা ফাতিহা না পড়লে নামায হবে না। মানে সূরা ফাতিহার সঙ্গে অন্য 
কিরাআতও থাকতে হবে ৷” (বোদায়িউল ফাওয়াইদ, ২/৭৬, দারুল কিতাবিল আরাবি, বৈরুত) 
ইমামের পেছনে ফাতিহা পড়া ওয়াজিব হওয়ার ব্যাপারে গায়রে মুকাল্লিদ ভাইদের দলিল এই হাদিস 
সম্পর্কে হাফিয ইবনুল কায়্যিম রাহ.র আলোচনা থেকে বুঝা গেল যে, এ হাদিসে শুধু ফাতিহা নয়, বরং 
অন্য সূরার সঙ্গে ফাতিহা পড়ার নির্দেশ দেয়া হয়েছে। উবাদা বিন সামিত রাযি.’র বর্ণনায় এই হাদিসে এ 
০৩৪ ৪৬15 & ০১ ৯৬এর পরে 1১০৮৯ (অর্থাৎ আরো কিছু) শব্দটি রয়েছে। (দেখুন: সহিহ 
মুসলিম, হাদিস: ৩৯৪) তাই যদি হয় তাহলে আমাদের গায়রে মুকাল্লিদ বন্ধুদের উচিত ছিল, সূরা 
ফাতিহার সঙ্গে অন্য সুরা পড়াও মুকতাদির ওপর ওয়াজিব করে দিতেন; যাতে পূর্ণরূপে হাদিসের ওপর 
আমলকারী হয়ে যান! তারা তো শুধু সূরা ফাতিহা পড়ার কথা বলেন । আপন গুরুজনের কথা না হয় 
বাদই দিলাম, মুসলিম শরিফের সহিহ হাদিসের ওপর আমল করাও কি তবে সুযোগমতো তরক করা 
যায়? 
চার. 
যেহেতু কুরআন-সুন্নাহ অকাট্য দলিল দ্বারা ইমামের কিরাআতের সময় মুকতাদির ফাতিহা পাঠ নিষিদ্ধ 
প্রমাণিত হয়েছে, তাই ইমামের পেছনে মুকতাদিকে দিয়ে ফাতিহা পড়ানোর ব্যাপারে আমাদের গায়রে 
মুকালিদ বন্ধুগণ বিপাকে পড়েছেন । তো এখন তারা একটি অভিনব পদ্ধতি বের করেছেন যে, ইমাম 
সাহেব সূরা ফাতিহা পড়ে সাকতাহ (নীরবতা পালন) করবেন, আর এই সময়ে মুকতাদি সূরা ফাতিহা: 
পড়ে নেবে । মুকতাদিকে দিয়ে ইমামের পেছনে ফাতিহা পড়ানোর এই অভিনব পদ্ধতি সম্পর্কে আমাদের 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ২৩৪ 


www.almodina.com 





পক্ষ থেকে কিছু বলার চেয়ে তাদেরই মান্যবর আলিমদের উক্তি পেশ করা সমুচিত জবাব হবে বলে মনে 
করছি। 
শায়খুল ইসলাম হাফিয ইবনে তাইমিয়া রাহ. (মৃ. ৭২৮ হি.) বলেন- 
৩৪3৭] ১ hl ৯০৫ ২৯ OS এ] LA তো অত CLIN Jol 5 এ | এ Nd 
ot 4145 of lis 0 (10 এ ০ 
“এটা জানা কথা যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি নামাযে এমন সাকতাহ (নীরবতা পালন) 
করে থাকতেন যার ভেতর দিয়ে মুকতাদি সূরা ফাতিহা পড়ার সুযোগ পেয়ে যায় তাহলে তা খুবই প্রচার 
লাভ করতো এবং একাধিক সূত্রে বর্ণিত হতো । যেহেতু কেউ এ রকম অবস্থার বর্ণনা দেননি তো বুঝা 
গেল যে, বিষয়টি এমন নয় ।” (মাজমূউল ফাতাওয়া, ২৩/২৭৮) 
মুহাদ্দিস মুহাম্মাদ বিন ইসমাঈল আমির ইয়ামানি রাহ. (মৃ. ১১৮২ হি.) এ সম্পর্কে লিখেন- 
চা GE am TS 3 205 355৬ ৩৪ SEK এ 3 2 ০০৩ বা ০৯ Ul ০১৯৯ HUN ০০৭ 
OI ০৮০১ de FY ১ Ul 
“ইমামের পেছনে মুকতাদির ওপর কিরাআত ওয়াজিব বলে মত পোষণকারীদের মধ্যে মতানৈক্য রয়েছে। 
কেউ বলেন, সূরা ফাতিহা পড়ার সময় আয়াতসমূহের মাঝখানে যে সাকতাহ হয় তাতেই মুকতাদি 
ফাতিহা পড়ে নেবে । আবার কেউ বলেন, ইমাম সূরা ফাতিহা পাঠ শেষে যখন নীরব হবেন তখনই 
মুকতাদি সূরা ফাতিহা পড়বে । প্রকৃতপক্ষে এ দু'টি মতের একটির পক্ষেও কোনো দলিল নেই ।” (সুবুলুস 
সালাম, ১/২৮৭, দারু ইহয়ায়িত তুরাসিল আরাবি, বৈরুত, ৪র্থ সংস্করণ: ১৩৭৯ হি.) 
হযরত সামুরা বিন জুনদুব রাযি.'র হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযে দু'বার 
সাকতাহ করতেন । তাকবিরে তাহরিমা আর সূরা ফাতিহার পর । (মুসনাদে আহমাদ, হাদিস: ২০২৭৯) 
আমাদের কোনো কোনো গায়রে মুকাল্লিদ বন্ধু এই হাদিসকে তাদের পক্ষে দলিল বানাতে চান । অথচ 
এই হাদিসে ফাতিহা পড়ার পরে যে সাকতাহর কথা এসেছে তা হচ্ছে ‘আমিন’ বলার জন্যে । ফলে এর 
দ্বারা নামাযে ফাতিহার পর ‘আমিন’ আস্তে বলা সুন্নাত প্রমাণিত হচ্ছে। বস্তুত এই দ্বিতীয় সাকতাহ এতো 
স্বল্প সময়ের জন্যে হতো যে, কেউ কেউ এটাকে সাকতাহই গণ্য করেননি । হযরত সামুরা বিন জুনদুব 
রাযি. যে বৈঠকে দুই সাকতাহর বর্ণনা দিয়েছেন সেখানে সাহাবি হযরত ইমরান ইবনুল হুসাইন রাযি. তার 
বিরোধিতা করেছেন। তিনি তাকবিরে তাহরিমাহর পর সানা ইত্যাদি পড়ার জন্যে একই সাকতাহর কথা 
ব্যক্ত করেন। সমাধানের জন্যে তারা হযরত উবাই ইবনে কা'ব রাযি.’র কাছে চিঠি পাঠান । প্রতিউত্তরে 
হযরত উবাই লিখেন যে, সামুরাই সঠিক বলেছেন। (দেখুন: মুসনাদে আহমাদ, হাদিস: ২০২৭৯, 
সুনানে নাসায়ি, হাদিস: ৫৭৫, সুনানে দারাকুতনি, ১/৩৩৬) এখানে লক্ষণীয় বিষয় হলো যে, ফাতিহার 
পর সাকতাহ যদি তাকবিরে তাহরিমাহর পরের সাকতাহর মতো কিছুটা দীর্ঘ হতো তাহলে তা কারো 
কাছে অস্পষ্ট থাকতো না। তো বুঝা গেল যে, হাদিসে বর্ণিত দ্বিতীয় সাকতাহ মুকতাদি ফাতিহা পড়ার 
জন্যে নয়, বরং এটি ছিল আস্তে ‘আমিন’ বলার জন্যে । যাইহোক, এই হাদিসটি যে গায়রে মুকাল্লিদ 
ভাইদের পক্ষে দলিল হয় না- তা তাদেরই বরণীয় আলিম মরহুম শায়খ নাসিরুদ্দিন আলবানি (মৃ. ১৪২০ 
হি.)ও স্বীকার করেছেন । তিনি এ হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বলেন- 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৩৫ 


www.almodina.com 


২০৮ am ১৪ LS EGU Ul iy ৮ ০৩ EU এ PUY ০০১৫০ ৮০১০৬ এ এ 04১ এ ৩ 3 
“এ দীর্ঘ আলোচনা থেকে প্রতীয়মান হলো যে, এ হাদিস থেকে মুকতাদি ফাতিহা পড়ার জন্যে ইমাম 
ফাতিহা পড়ে বিরতি নেয়ার স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না, যেমনটা শেষ যুগের কিছু লোক মনে 
করে থাকেন ।” (আলবানির তাহকিককৃত মিশকাতুল মাসাবিহ, ১/২৫৯, আল মাকতাবুল ইসলামি, বৈরুত, ১৪০৫ হি.) 
বক্ষমাণ নিবন্ধে কিরাআত খালফাল ইমাম তথা ইমামের পেছনে মুকতাদির ফাতিহা পড়া প্রসঙ্গে 
আলোচনা এখানেই ইতি টানতে চাচ্ছি । তবে আমাদের এ কথা মনে রাখা প্রয়োজন যে, এ মাসআলায় 
ইমাম আবু হানিফা রাহ, বিচ্ছিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি । বরং বিরাট সংখ্যক সাহাবা ও তাবিয়িন 
এই মতের প্রবক্তা ছিলেন । সাহাবিদের মধ্যে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত 
আবদুল্লাহ ইবনে মাসউদ, হযরত আবুদ দারদা এবং হযরত আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযিয়াল্লাহু 
আনহুম প্রমুখ, আর তাবিয়িগণের মধ্যে হযরত সুওয়াইদ ইবনে গাফালা, হযরত সাঈদ ইবনে জুবাইর, 
আলকামা ইবনে কায়স এবং হযরত ইবরাহিম নাখায়ি রাহিমাহুমুল্লাহ প্রমুখ সবিশেষ উল্লেখযোগ্য ॥ 
(দেখুন: আল ইসতিযকার; ইবনে আবদুল বার, ১/৪৬৯, নুখাবুল আফকার; বদরুদ্দিন আইনি, ২/৫৬৪, 
আহসানুল কালাম; সরফরায খান সফদর, পৃ. ৬৬) 
AALS BPI ৪71৫ 
অধ্যায়-১৩৪ : সালামের পর (মুসল্লিদের দিকে) ফিরে বসা 
agp bale J Be ৬০ BY ploy ale dil এত a ON 206 এল 0৪০১০ of tof 
১৬১৬৭] 038 
৪৫৩ । হযরত সামুরা ইবনে জুনদুব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু ই 
ওয়াসাল্লাম যখন নামায শেষ করতেন তখন আমাদের দিকে ফিরে যেতেন । (সহিহ বুখারি) 


ale dl এ৩ dil 059 ০৫৮ ৬০ যু iS UG we Jus dle) ৯০৬ on ৪০ ৩৪৭ 1) 

বক 23১ ৪ ০৪ ০৪৪ এল ০ ০5০ ঠা আলা 

৪৫৪ । হযরত বারা’ ইবনুল আযিব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সালুতঃ 

আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামায পড়তাম তখন আমাদের ইচ্ছা থাকত আমরা যেন তীর' ডান 

থাকি; যাতে তার চেহারা আমাদেরকে ফিরান। (সহিহ মুসলিম) Hh 

১৩০৪ ৮০০ ale di এত 15০ ০১৬ YT UG ০৪ এ৬ dl ৬৮১৮০ ০৪৩ £ 

J 019) - 

৪৫৫ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় 
অধিকাংশবার ডান দিকে ফিরতে দেখেছি । (সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৩৬ 


www.almodina.com 









৪১০০] ৫ এ। ০৬015 
অধ্যায়-১৩৫ : নামাযের পর যিকর . 
১০55 ON ply ale di এ di 455 Of ০ Jos di ৬৯১ 2৯5 01৪০ জম ০০456 
পে ০৫ ৩৮ ৬১ এ এ) এন এ এ ৩৬০০ ২ ০৩১ di ২] এ! ও 25 9০১০ ৯ 
০৮৮৪0) dedi এক পয 8 3১৩০ এ এ০এ 3১ Cobol WY BLY ৮৪০ 05 
৪৫৬ । হযরত মুগিরা ইবনে শু'বা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায 
শেষে সালাম ফিরিয়ে এই দুআ পড়তেন: ০০:14 4০ ১৯১১০ এ 47 এ এ ৩৮১৬১ ০৮১ BY এ 
এপ ৬৬ ২৯05 098 ০০ এ ০০০৪১ শপ এ LLY pl ০5৭০ (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
3০০০1101150 ৮৬ dl এত ঝা 055) ON 29 ০৪ Jos dl ৬১ 9৬ of -£০% 
93১-0155919 Jd 9 & ০৪১০ 4১৮০ ৩০০ GAN 09৮80205393 ১৪০০ 4১০ 
৫১৭ 31 sash 
8৫৭ । হযরত সাওবান রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
নামায থেকে ফিরতেন তখন তিনবার ইসতিগফার করে বলতেন: 4). 9 ৬.১ /১.-॥ ০3701 
FY ১৪১৪ (সেহিহ মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত সাওবান রাযি. । তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত 
গোলাম ছিলেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়েছেন এবং খুব ভালোভাবে তার 


সুহবত গ্রহণ করেছেন । তার ইস্তিকালের পর তিনি শাম দেশে অবস্থান করেন । ৫৪ হিজরিতে হিমস 
নামক স্থানে ইন্তিকাল করেন । 


5৩৬4 UG ০53 ale & ০ di ০১০ ০৪ এ এ dil ৬০১ Bs ৩ ES ০৪০০৪ 
Said 9593) 5583 এত ০৯১৩১ ৩৯১ ApS ৪৯০ 06 25 (859 2108৬ তলত 

A oly) ৫ ০৯৯৪১ els 
৪৫৮ হযরত কা'ব ইবনে উজরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, ------ যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পর তেত্রিশবার সুবাহানাল্লাহ, তেত্রিশবার আল 
হামদুলিল্লাহ, চৌত্রিশবার আল্লাহু আকবার বলবে, সে ব্যর্থ হবে না । (সহিহ মুসলিম) 


সাহাবি পরিচিতি : হযরত কা'ব ইবনে উজরা রাযি. | বিশিষ্ট সাহাবি । কুফায় অবস্থান করেন। ৫১ 
হিজরিতে ৭৫ বছর বয়সে তিনি মদিনায় মৃত্যুবরণ করেন । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৩৭ 


www.almodina.com 


& ডি 23 এড di ৬৮০ &1 053 JE UG xe Jos dl ৪০) bl ০৪০০৭ 
০৮ ৮৮০০১ তন 935 ০০১ সা সুজ ০৯১ ip BEG তে মত ৪০০ 4৫4 Al 

সি ০৬ 
8৫৯ । হযরত আবু উমামা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করবে সে জান্নাতে 


পৌছতে মৃত্যু ব্যতীত কোনো প্রতিবন্ধক থাকবে না । (সুনানে নাসায়ি) ইমাম ইবনে হিবক্ষান হাদিসটি 
সহিহ বলে মন্তব্য করেছেন । 


LSU sed ob — NN 
অধ্যায়-১৩৬ : ফরয নামাযের পর দুআ 
ll 3 108 এন steal ঠা 05555 UG ৬ Gis & ৬০) bbl sf of EN 
০ ৩৮০৩ 99) ৬২০৮ 9১) ০৬১ ০19.) 85) মা 
৪৬০। হযরত আবু উমামা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল! কোন 
দুআ সর্বাধিক কবুলযোগ্য? তিনি বললেন, শেষ রাতের মাঝামাঝি এবং ফরয নামাযের পর । (সুনানে 
তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, এটা হাসান হাদিস । 
sed ও) xl ১১ ৮০৬-1% 
'অধ্যায়-১৩৭ : দুআয় হাত উঠানো 
4% ৩০১ ১4০73 tle di পেটা ০১ ৬ :$ ৬৮ dw dil ৬০১ ৮৪৬ ০৪ ৫৯) 
yy 48 এিএ ১ 25 2 সে Cm fall ০ এই) Lol ডিএ 50 2s Uf এ 0 058 
SEY দে ৯5058) এ Bint 09) 42১8৭ ৮১১) এ dl 
৪৬১। হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
তিনি হাত উঠিয়ে এই দুআ করতে দেখেছেন: ct 945৯95০30০০ ০৯১ এ দত ১৬০৪ UU pall 
১,৬৪৬ ১৬ । আল আদাবুল মুফরাদ; ইমাম বুখারি) মিনির বনিক রি বি 
বলেন, এটা বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস । 
915) নিন পলির পু চি 
-& 4১ pr ঠা ০১০৮৩ 1 89১ sje) এ ৮১ 
৪৬২ । তীরু কাছ থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয় হাত 
তুলে দুআ করতে দেখেছি, এমনকি তিনি উভয় পার্শ্ব বের করে দিয়েছেন । (জুযউ রাফয়িল ইয়াদাইন ; 
ইমাম বুখারি) হাফিয ইবনে হাজার হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন। 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৩৮ 


www.almodina.com 


Lr ০) & ২৮9 ৬ di ৬৮০ dil 05949 24 ws Jus ৪৪) ০৬৭০ ০৪ tT 
৬৭০১১ ভুত 95559 9 03১ Ako ৮৮ Of খে Bly BY ons ০০ od MS 
১2 54০৪ 58) ৬ bid) JU 4০৪ 

৪৬৩ । হযরত সালমান রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, তোমাদের প্রতিপালক লজ্জাশীল সন্ত্রস্ত, বান্দা যখন তার উভয় হাত তুলে তো এগুলোকে খালি 
ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন । (সুনানে তিরমিযি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ) 
ইমাম তিরমিযি হাদিসটিকে হাসান আখ্যায়িত করেছেন এবং হাফিয ইবনে হাজার “ফাতহুল বারি'তে 
বলেন, এটার সনদ জায়্যিদ (ভালো তথা বিশুদ্ধ) । 
প্রাসঙ্গিক আলোচনা : লেখক এই দু'অধ্যায়ের হাদিসগুলো দ্বারা নামাযের পর হাত তুলে দুআ করার পক্ষে 
প্রমাণ পেশ করেছেন । আরবের প্রসিদ্ধ মুহাদ্দিস, আল্লামা শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ, (১৪১৭ 
হি.)'র তাহকিকসহ এ সংক্রান্ত তিনটি পুস্তিকা ছেপে এসেছে । শায়খ এসমষ্টির নাম দিয়েছেন ৮১ ৬১ 
৬০ al 3০ 3 550 51840 ২৬ ০৭০ ০৬৭ 9 । কিন্তু অধম বান্দাহর এ ব্যাপারে কিছুটা তাআম্মুল 
ও ওয়াকফা’র সুযোগ রয়েছে । আজকাল আমাদের এ উপমহাদেশে নামাযের পর সবাই মিলে হাত তুলে 
দুআ করার যে প্রবণতা পরিলক্ষিত হচ্ছে- এটা হাদিস ছারা প্রমাণিত বলে মনে হয় না। লেখকের প্রথম 
অধ্যায়ের হাদিস থেকে ফরয নামাযের পর দুআ কবুল হওয়া আর দ্বিতীয় অধ্যায়ের হাদিসগুলো দ্বারা 
সাধারণ দুআয় হাত উঠানো প্রমাণিত হচ্ছে বটে, কিন্তু নামাযের পর এই বিশেষ সময় হাত তুলে সবাই 
মিলে দুআর প্রমাণ মিলম্ছ না । আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি রাহ. (১৩৫২ হি.) তো বলেছেন, ------ 
-- | তা ছাড়া আমাদের আকাবিরে দেওবন্দের অনেকেই প্রচলিত দুআর বিরোধিতা করেছেন। নিম্নে 
তাঁদের উক্তিগুলো পেশ করা হলো : 
১। মুফতিয়ে আযম আল্লামা ফয়যুল্লাহ রাহ. বলেন, 
BE ৮১৭ ১০২৪ ৮৪০এ ০০৪১ ফস 2৮০ ply) 3 P11 ৩৪ 33১৬ LES ৪১৭) oda এ 
৯১০০ এ sea y ৮ dn yf সখা ১১৩ ৭ se ১ এ এ 3 key 09 ১৬ এড 
Ww eA y জি ৬ TEIN এ SUN y dsr ৪৪ 550 এএ 50435 85 এ ঠা 
DU se 3০৬৪ al ৬১৬৭] ৮৮ pp BFE ej ০০১ ও ১৬৭ SCAN ১ mest ১৮1 5১5) 
১5 ELS ০০০) Lor 3 2৮৮৪ ৬ এ SEAN ১ cmt ০৬৪৪ ০৬০০০ ৮৪৯ এ TYLA শপ (এ 
Ei চক 58 3 এ) ) অপ ০) ও 3 ১৮০১৬ dil lo ৪০ ০ STE ১৬ pl oda 
০৬৬ US Sys ৩৮ ৮৪ 0 5 3 PLUS Cx ০০ SA 253৭ এ০ এ ০৪০৬ এ 

Lal ০৮] ৬৬ ও nl এপ ভন ৩৯ 5 cpl 
(আহকামুদ দাআওয়াতিল মুরাওয়াজা ফি হাযিহিল আযমিনাতিল মুতাআখখিরা, পৃ. ১০-১১, আরো 
দেখুন : ফায়যুল কালাম) 

আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৩৯ 


www.almodina.com 


২ । আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রাহ. বলেন, ) 

SH” LE UE CTE CR tL Rs SAE BER DG 

(বাযলুল মাজহুদ ফি হাল্লি সুনানি আবি দাউদ, ৯/১২৬) 

৩। আল্লামা ইউসুফ আহমদ বানুরি রাহ. বলেন, \ 

এ পর্ব 9:58 0 3 AGS ৬০ এ ৮ Sly EE 

৬০) EAS Sy ০৬ ০০ ED ১ ১0 এত 258৬ উহ oat px blll ০৯৫৬ 3 gl 9 be 

১২০ en pf 

(মাআরিফুস সুনান, ৩/৪০৯-৪১০) | 

৪ । তিনি আরো বলেন, \ 

য1815 ০০০০০৮৪৮০৭৪ 9 de ৮95 BI ISSYL Jad ple 5 এ di ৪৮০ 6 ef এ 0০৬৭১ 

Nei ৮ TERETE TURE HOS 

(প্রাগুক্ত, ৩/১১৮-১১৯) 

৫ । আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি রাহ. বলেন, \ 

ISSN 3 ON ১ ০৮০ ১০৯ ১১৬ YES Syl এ] 4058] ০১৮০ এএ LISI LV Of lel 5 

CAA FG YON GA ১৯ LS ৫৪ LIAS এ ১১৪ এ এড 

(ফোয়যুল বারি, ২/৩১৭) 

এ ছাড়া শায়খুল আদাৰ আল্লামা ই'যায আলি রাহ., ধলউেবদ সরল ভাণ বুল দৰ্জী 

মাওলানা মনযুর নু'মানি রাহ. প্রমুখ দেওবন্দি আলিমও প্রচলিত দুআর বিরোধিতা করেছেন, এটাকে 

বিদআত আখ্যা দিয়েছেন। তবে আমি মনে করি এ ক্ষেত্রে আল্লামা আনওয়ার শাহ কাশ্যিরি রাহ.'ব 

নিম্নোক্ত কথাগুলোই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার দাবি রাখে । 

তিনি বলেন, | 

3519০408551 3) Se cst 3 ৭ 3 এ৬ le gl ০৪ ভক্ত € আন এ এ Los 

ও মিথ এ ০৪৬ ale SEY 045 3 ৮৫ AG ৬৯০ এ ৩১১১ DS 5405 FNL Slo 
dl 9 ৬ pms Gxt জজ ভারি 3 বাড 3 ৬ BS ভা ৩৪ 0১৪ উম শর এ 

(ফোয়যুল বারি, ২/১৬৭) | 

অন্যত্র তিনি বলেন, 


৮9 95৮ 35৮ BU এ CS GLI GS) Ll 55 3 19 UG SHAG ও Aad ৪১ 2823) এ, এ 
he gd hf ৮1৬ 90 0 gh et US এ 013 আল ofl SS ১ এ মর DY 
বরদাস্ত রতন টি. 
রর MSG ০ এত SILL LAN ০৯০0 eg UA (৭০ lle 
(প্রাগুক্ত, ৪/8১৭) 


হানাফিয়্যাহ # ২৪০ 
www.almodina.com 


তবে এ আলোচনার উদ্দেশ্য কখনো এটা নয় যে, নামাযের পর দুআ নেই । দুআ তো আছে এবং তা 
ব্যক্তিগতভাবে । সুতরাং ওই মুবারক সময় দুআ করা চাই, কেউ যদি এ ধরনের আলোচনা দেখে ওই 
সময় দুআ করাই ছেড়ে দেন তাহলে এর চেয়ে বড় মাহরূমি আর কী হতে পারে ? 
প্রসঙ্গত এখানে শিক্ষণীয় সুন্দর একটি ঘটনা উল্লেখ করছি। হযরত শাহ আবরারুল হক হারদুয়ি রাহ. 
একদিন কোনো এক মসজিদে নামায শেষে দুআ করতে থাকলে জনৈক ব্যক্তি উচ্চস্বরে ‘আমিন’ বলতে 
লাগল । তিনি জিজ্ঞেস করলেন, ভাই ! আমি যখন সূরা ফাতিহায় ৬৮ পড়লাম তখন জোরে 'আমিন' 
বললেন না কেন ? লোকেরা বলল, আমরা হানাফি, জোরে ‘আমিন’ তো শাফিয়িরা বলে । তিনি বললেন, 
ভাই ! তাহলে আপনারা নামাযে হানাফি থাকেন আর নামায শেষ করেই শাফিয়ি হয়ে যান ?! তখন 
লোকেরা মূল কথা বুঝে নিল। প্রকৃতপক্ষে কোনো বিশেষ অবস্থায় কে জানি “আমিন' জোরো বলে 
ফেলেছিল, পরে লোকেরা এটাকে দ্বিনের অংশ মনে করতে শুরু করল । (মাজালিসে আবরার, পৃ. ৩১) 
একটি জরুরি বিষয় : এখানে স্মরণ রাখা চাই যে, মৌলিকভাবে দুআয় হাত তুলা সুন্নাহ দ্বারা প্রমাণিত । 
অতএব, গায়রে মুকাল্লিদদের এই দাবি ঠিক নয়, যে কোনো ধরনের দুআয় হাত তুলা হাদিস দ্বারা 
প্রমাণিত নয় । 
ইসতি'নাস: আল্লামা আব্দুর রাহমান মুবারকপুরী রাহ. লিখেছেন, হযরত উমর রাযি. থেকে বর্ণিত তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুআয় হাত উঠাতেন তখন উভয় হাত দ্বারা আপন 
চেহারা না মুছে হাত নামাতেন না । মুবারকপুরী মরহুম হাফিয ইবনে হাজার রাহ.’র বরাত দিয়ে লিখেন, 
এ হাদীসের অনেক শাওয়াহেদ রয়েছে, যেমন সুনানে আবু দাউদে ইবনে ইবক্ষাস রাযি.'র হাদীস । 
এগুলোর সমষ্টি থেকে এ কথাই বোধগম্য হয় যে, এ হাদীসটি হাসান (দেলিলযোগ্য) ৷ (তুহফাতুল 
আহওয়াষী, ৯/৩২৯, দারুল ফিকর, ১৩৯৯ হি.) 
মুহাদ্দিস মুহাম্মাদ বিন ইসমাঈল আমীর ইয়ামানী রাহ, উপরিউক্ত হাদীসের ব্যাখ্যায় লিখেছেন, এ 
হাদীসটি দু'আর পর উভয় হাত দ্বারা চেহারা মাসহ করার বৈধতার ওপর প্রমাণ বহন করে । (সুরুলুস 
সালাম শারহু বুলুগিল মারাম, পৃষ্ঠা: ১১০৫, দারুল কিভাবিল আরাবী, বৈরুত, ১৪২৫ হি.) 
বর্তমানে কোনো কোনো সালাফী ভাইকে দুআয় হাত উঠানো এবং দুআ শেষে হাত দ্বারা চেহারা মাসহ 
করা বিদআত বলে ফতোয়াবাজী করতে দেখা যায় । অথচ তাদেরই আব্দুর রাহমান মুবারকপুরী ও আমীর 
ইয়ামানী এ সম্পর্কিত হাদীস গ্রহণযোগ্য বলে মন্তব্য করত হাদীস থেকেই এই মাসআলা আহরণ 
করেছেন । অতএব, এ ক্ষেত্রেও সালাফীদের বিরোধিতা আমাদের বোদগম্য নয় । 
19 205) BST Es ELS ৮৬ ATA 

অধ্যায়-১৩৮ : জামাআত সুন্নাতে মুআক্কাদা, কারো মতে ওয়াজিব 
১০৬ ০৮৮1৬ di lf 055 05:0৩ x0 Jos & ৪১ ১৮০ fd ৮৪ 6 EVE 
Sg ০০০ tn Sly A ০০ ED ET & ০৪ bg SY Cm Sal ০১৯ ৪০ 
২৮৮১১ কি Es EE এ এ এ is liad ও ৮৭ এ টক 8 42 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৪১ 


www.almodina.com 


ক ও তন 058 ০ পোল এ এ তি ০৮৮ ৮৯ HEE ০৯১৩ by dd Sa 
os by ৫) এ ৬ ০ bby dys ৬ 4০৮০ ES ৮০০ ৮০৮ ৫ এ&। 
যা এ চিত ৩ He HS এ এ by UN এ) GU Byes Gs এ] ৬৪ 


ie 033 
৪৬৪ | হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, যে ব্যক্তি আগামী কাল আল্লাহ্‌র 
সাথে মুসলিম হিসেবে সাক্ষাত করতে পছন্দ করে সে যেন এই নামাযগুলোর প্রতি যত্রবান হয়, যখনই 
আযান দেয়া হয় । কেননা আল্লাহ তাআলা তোমাদের নবির জন্যে “সুনানুল হুদা" বিধিবদ্ধ করেছেন । আর 
এগুলো হল “সুনানুল হুদার অর্তৃভুক্ত । তোমরা যদি তোমাদের ঘরে নামায আদায় করো, যেভাবে এই 
পেছনে থেকে যাওয়া লোক তার ঘরে নামায আদায় করে, তাহলে তোমরা তোমাদের নবি'র সুন্নাত ছেড়ে 
দিলে । আর তোমরা যদি তোমাদের নবি'র সুন্নাত ছেড়ে দাও তাহলে তো তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে | যে 
ব্যক্তিই ভালোভাবে পবিত্রতা অর্জন করে এই মসজিদগুলোর কোনো একটির দিকে যাওয়ার ইচ্ছা করে, 
আল্লাহ তাআলা তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে একেকটি “হাসানহ' (পুণ্য) লিখে দেন, তার একেকটি 
“দারাজাহ' (স্তর) উন্নীত করেন এবং এর দ্বারা একেকটি গুনাহ মুছে ফেলেন । আমরা (রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের যুগে) দেখেছি, প্রকাশ্য মুনাফিক ছাড়া আমাদের কেউ তা (জামাআত) থেকে 
পেছনে থাকত না| কোনো কোনো ব্যক্তিকে দুইজনের মাঝখানে (কাধে ভর দিয়ে) নিয়ে আসা হত, আৰু 
তাকে সফ (কাতার)'র দাড় করিয়ে দেয়া হত । (সহিহ মুসলিম) 


1৮১৪ এএ splay ale di ৩৩ dil ০575 4545 cs Jur dil Go Lap af or ne 
08 | ৮০৮0 (৮ ৮৮৭ 9৮৮ এত ডা নি cnt al Yer তো তি ৪১ ০১৮5 2 
ol 03 IV gd oats ৫৮৪ ০১০৬ ০৮৪ HEE 
৪৬৫ | হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ইরশাদ করেন, আমি এ সংকল্প করেছিলাম যে, একজনকে নামায পড়াতে আদেশ দিব আর আমি 
লোককে নিয়ে -যাদের সঙ্গে লাকড়ির বোঝা থাকবে- ওই সব লোকের বাড়ি যাব যারা নামাযে আসে না 
এর পর তাদেরকে ও তাদের ঘর-বাড়িগুলো আগুনে জ্বালিয়ে দিব । (সহিহ বুখারি, ১/৮৯, হাদিস: ৬! 
সহিহ মুসলিম, ১/২৩২, হাদিস: ৬৫১) 
dus ld 0১০১৬ UGS BT 0৯) পে ভা 205 এ এ di ৩৯১৪০০৯ এ ০৪ ER 
এ ৬ এ 4 এ ঠ ০০১ ale ঝা এ & 0১5 0৮5 এন এ ৪১০ 
কলি এ23 zl UG পল 20৩ ত৯১এড SAV ELS 05509 bes fo এ এ 
৪৬৬ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, এক অন্বব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
ওয়াসাল্লামের নিকট এস বললেন, আল্লাহর রাসূল! আমাকে মসজিদে নিয়ে যাওয়ার মতো 











হানাফিয়্যাহ # ২৪২ 
www.almodina.com 


পথনির্দেশক মানুষ নেই। তাই লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত 
করছেন যেন তিনি তাকে ঘরে নামায পড়ার অনুমতি দেন । অতএব তিনি লোকটিকে অনুমতি দিলেন । 
যখন অন্ধ ফিরে যেতে লাগলেন তিনি তাকে ডেকে বললেন, তুমি কি নামাযের আযান শুনতে পাও? অন্ধ 
বললেন, জী হ্যা, ৷ তিনি বলেন, তাহলে উত্তর দিবে (মসজিদে আসবে) । (সহিহ মুসলিম) 
৩৪ Bus Blo Pals 209 ৮০১৪৬ di এ. এই ৩ ০৪ is dil ৫০১ চা of EW 
০০৮৮ 45০4১ SFL ০১১৮৩ ০১৮১৪১ LaF 2০৮০ 4৯০ ৪১০০ ঠ এএ। ৪১০ 
৪৬৭। হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
জামাআতে নামায পড়া একাকি (অথবা বলেছেন এক ব্যক্তি) পড়ার চেয়ে পঁচিশ নামাযের সমপরিমাণ 
প্রাধান্যপ্রাপ্ত (সওয়াব বেশি) । (মুসনাদে বাযৃযার) এর সনদ সহিহ । 
প্রাসঙ্গিক আলোচনা : ইমাম আবু হানিফা রাহ.র মতে জামাআতে ওয়াজিব, তবে এক বর্ণনামতে তা 
সুন্নাতে মুআকাদা-ওয়াজিবের কাছাকাছি এবং এটার ওপরই ফাতওয়া । ইমাম শাফিয়ি রাহ.'র মতে 
ফরযে কেফায়া । আর ইমাম আহমদ রাহ.'র মতে ফরযে আইন । 


১ নি 2:৮৭ 
অধ্যায়-১৩৯ : উযরের কারণে জামাআত তরক করা 

U8 0 ১১ ১৮ ০১ এ এ ৪১৩৩৬ Ff Lge Jw dil ৬৮১ ০ 2 01 cb of EAA 
Wy ৩০৩10 9৮ 3b ০৬ ৮০১ ale & ৪৩ dM 0৯5 SUG de le খা 
Je )1%০ 3:58 255 ১৮০১ 

oud 09) 

৪৬৮। নাফি’ রাহ. থেকে বর্ণিত, হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযি. ঠাণ্ডা ও বাতাসপূর্ণ এক রাত্রিতে 
নামাযের আযান দিয়ে বলে দিলেন, তোমরা স্ব স্ব বাড়িতে নামায পড়ে নাও । অতপর বললেন, রাসূলুল্লাহ 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাণ্ডা ও শৃষ্টিপূর্ণ রাত হলে মুআযযিনকে এ কথা ঘোষণা দেয়ার আদেশ 
করতেন যে, তোমরা নিজ নিজ হাওদায় নামায পড়ে নাও । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


3:55 4) ৮৮ dl ৪৩ ঝা 05১ Chas 29৬ ৬৪ dw ঞ ৪৪) ৪৬ ৩ ৫৭৭ 
একি 92১ OES 4০4 AY ২১ colli ৪০০4 8১৩ 
৪৬৯ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 


ইরশাদ করতে শুনেছি, খানার উপস্থিতিতে এবং পেশাব-পায়খানার প্রয়োজন থাকাবস্থায় নামায নেই। 
(সহিহ মুসলিম) 





আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৪৩ 


www.almodina.com 


০১১৪। 95 67125 
অধ্যায়-১৪০ : কাতার সোজা করা 
১ ০৬ dl ৮০ ঝা 05) UN ১০৩ সপ Jos dl ৪৯) 5১৮৭ ১১৯৮ পো ০৪ EV 
2১৩৭1 1%5 oS FE EL ০5 NASSY NSE dh Sal ৬ তি শে 
4049 02389. IT (90 ০0 13 0m সা এ 450 2S 4৮50 Cl 0 sly 
৪৭০। হযরত আবু মাসউদ আনসারি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাদের কাধগুলো মুছে দিয়ে বলতেন, তোমরা সোজা হয়ে দাড়াও, আগ-পিছ হয়ো নাঃ 
নতুবা তোমাদের মধ্যে মনবিরোধ দেখা দিবে । তোমাদের মধ্য থেকে জ্ঞান ও বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ যেন 
আমার কাছে (পেছনে) দাড়ায়, অতপর তাদের নিকটবর্তীরা, তারপর তাদের নিকটবর্তীরা । আবু মাসউদ 
বলেন, তোমরা তো এখন বেশি মনবিরোধে লিপ্ত । (সহিহ মুসলিম) 
1৪:০9 lag ale dl slo di 053 0 age dic dl ৬৪১ ০০ of BLS ০০০৭৭ 
০৪5 155 33 কপ] Gh 143 dh 549 SU 28 Sey Oya 
200 00 2৮4০১ 5১ 953) du 05 ৬০ ৪ 5) 4) ৫০ 9 hy তে J 
স্পা 
৪৭১। হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় 
ইরশাদ করেন, তোমরা কাতারগুলো সোজা করো, কাধগুলো সমান করে রাখো, খালি জায়গা পূরণ 
তোমাদের ভাইদের হাতে নরম হও (হাত দ্বারা আগ-পিছ করলে সাড়া দিও), শয়তানের জন্যে কিছু ফ 
রেখে দিও না। যে কাতার মিলাবে আল্লাহ তাকে মিলাবেন আর যে কাতার ভঙ্গ করবে আল্লাহ 


ভেঙ্গে (ধক্ষংস করে) দিবেন । (সুনানে আবু দাউদ) ইবনে খুযায়মা ও ইমাম হাকিম হাদিসটি সহিহ 
মন্তব্য করেছেন । 












4১৭1 ০৮4] 6১৭ ৮০-1৫৭ 
অধ্যায়-১৪১ : প্রথম কাতার পূর্ণ করা 
62 081351205৮১) ale dl ৬৮ | 0৮) bf ০৪ dos dl ৬০১ ৮৮০৮৫ 
৮৮ 55543 ১35 ডা ১৪৮0 all ও 04৫45 ০৪ ip ০৬ ৩০০55 Sd 
৪৭২ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 


তোমরা প্রথম কাতার তারপর পরবর্তী কাতার পূর্ণ করো, কোনো শূণ্যতা হলে তা যেন শেষ 
(সুনানে আবু দাউদ) এর সনদ হাসান । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৪৪ 


www.almodina.com 


ধা 


০১০৪১ FLY Hos ৪71৫৭ 
অধ্যায়-১৪২ : ইমাম যেসকল নামাযে সশব্দে তিলাওয়াত করবেন এবং যেসকল নামাযে নিঃশব্দে 
Les 2 9 ০৮৬৭ এঠিও Ally cuddly RAGS) এ ১৪৭ ২ 
অনুচ্ছেদ: ইমাম জুমুআ, উভয় ঈদ, ফজর এবং মাগরিব-ইশার প্রথম দু'রাকআতে -আদা হোক কিংবা 
কাযা- সশব্দে তিলাওয়াত করবেন । 
108 ON play ale di এ & 05 bf এ এ dl ৩০১ ts on ০৬। ৬৪ ৫৬ 
3] এ ly) Gs ১০৬ SU 4৯১১ (eS ০১ ml ভাটি AGN 03 cpl 
yb 
৪৭৩ । হযরত নু'মান ইবনে বাশির রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় 
ঈদ ও জুমুআর নামাযে সূরা আ'লা এবং সূরা গাশিয়া তিলাওয়াত করতেন । (সহিহ মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত নু'মান ইবনে বাশির রাযি. । উপনাম আবু আবদুল্লাহ আল আনসারি | তিনিই 
হলেন হিজরতের পর আনসারি সাহাবিদের ঘরে জন্ম নেয়া প্রথম সন্তান । তিনি এবং তার পিতা-মাতা 
তিনজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়েছেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের ইস্তিকালের সময় তীর বয়স ছিল ৮ বছর ৭ মাস । প্রথমে শাম দেশে বসবাস করেন, পরে 
রর জের দায়িত্ব লাজাম দিহলহ্ল।। অবশেষে ৬৪ বছর বালে ৬৫ হিজরিতে হিম্‌স নামক স্থানে 
ইন্তিকাল করেন । 
BU ৮-১১ ৮১০ dl ৩০০ dB 5559 SH CaS 505 ০৪ Joo dil ৪০১ ple cn hie ৩০৫৬৫ 
৮০ yl 95) 91 ০৪ ১৪ ৪ sl ৭5 ০৮১৮৮ এলি wily এ Jw ০৪০ ৬ 
১১১ yf 2০৬ ৩৩ ral Dd JF Lb abe Lg Sy GH 89:45 এ 
sly 
8৭৪ | হযরত উকবাহ ইবনে আমির রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, এক সফরে আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি টেনে নিয়ে যাচ্ছিলাম । তিনি আমাকে বললেন, আমি কি 
তোমাকে কুরআনের সর্বোত্তম পঠিত দু'টি সূরা শিখাব না? তিনি আমাকে সূরা ফালাক এবং সূরা নাস 
শিখালেন। (রাবি বলেন) তিনি আমাকে খুব একটা আনন্দিত হতে দেখেননি । তাই ফজরের নামাযের 
জন্যে যখন অবতরণ করলেন তখন এই দুই সূরা দিয়ে নামা আদায় করলেন । (সুনানে আবু দাউদ, 
সুনানে নাসায়ি) 
SB ০4১০৬ ঞ এত di ০১০ Chan ৫৪ xe এ dil ৩৯৪০ শেখ 0 এ ০৪০৬০ 
৩০৬৯৪ oly) ভজন ও ভার ১১০ 2১১ ভা 994৬ ৮০৯ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৪৫ 


www.almodina.com 


৪৭৫ । হযরত জুবাইর ইবনে মুতইম রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

হাদি, মাগরিবের নামাযে সূরা তুর (অর্থাৎ পূর্ণ সূরা বা কিছু অংশ) পড়তে শুনেছি। (সহিহ 
রর) 

সাহাবি পরিচিতি : হযরত জুবাইর ইবনে মুতইম রাযি. ৷ উপনাম আৰু মুহাম্মাদ আল কুরাশি আন 

নাওফালি। মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেন। মদিনায় অবস্থান করেন এবং এখানেই ৫৪ 

হিজরিতে মৃত্যুবরণ করেন। 


৩০০) 7 সি ০০০ ale di se di 0৯9 ১১০০ 4৩ ০৪ Jos & 2) sl of V1 
bedi 013) ০০ ৩৮৮ ০ 13০1 ০১০০ Lb জা sb (Oly 
৪৭৬ । হযরত বারা’ ইবনে আযিব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে ইশার নামাযে সূরা তিন পড়তে শুনেছি । আমি তীর থেকে সুন্দর আওয়াজ আর কারো 
শুনিনি । (সহিহ বুখারি) 
9005 DS plang ale ও ৪৮ di ০১ ০০৪ 2০০ ws Jos dil ৬৯১ পিন 0 এ) ০৪ ০৫%% 
চে di of (চেনা gl 5:0০ olay cle | এ এ) (৮০১ ১৩১ ১৮ HD) Se 
০৬ Ls 4৬ ৬০] 69 তে gS 3 Dall ০৪ 7৪০1 9919৯ ৭৯57 559১ 4৮9০ 
৬4) এ db 93) 558) এ ৬ 
৪৭৭ । হযরত যায়দ ইবনে আসলাম রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম মক্কার পথে এক রাতে অবতরণ করলেন । (রাবি তাদের ঘুম, ঘুম থেকে উঠা এবং নামাযের 
কথা উল্লেখ করলেন) এবং তিনি ইরশাদ করলেন, হে লোকসকল! আল্লাহ তাআলা আমাদের প্রাণগুলো 
কবজা করে নেন, ইচ্ছে হলে ফিরিয়ে দেন। সুতরাং তোমাদের কেউ যদি নামায রেখে ঘুমিয়ে পড়ে কিংবা 
এটা ভুলে যায় অতপর যখন নামাযের কথা স্মরণ হয় তখন যেন সে ওই নামায পড়ে নেয়, যেভাৱে 
নির্ধারিত ওয়াক্তে পড়ে থাকত । (মুআতা মালিক) 


সাহাবি পরিচিতি : হযরত যায়দ ইবনে আসলাম রাযি. । বদরি সাহাবিদের একজন এবং হযরত আলি 
রাযি.’র পক্ষে সিফফিন যুদ্ধে অংশগ্রহণ করেছেন । 


UN ৯ 8:59 চে Bio এ ৮৮ ৮ এ) ০ এ dd ০৯) BS পা ৮৫৪ 
Ea ০5 LS ৬০ ভা এপ 5) ০০০ le di এ. di 05০ shad ও 

০ 93345 
৪৭৮ আবু কাতাদা রাযি. থেকে বর্ণিত, (ফজরের নামাযের সময় তাদের ঘুমে থাকার বর্ণনায়) ছি 
বলেন, অতৃপর বিলাল নামাযের আযান দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ত্বালাইহি ওয়াসাল্লাম দু' 


(সুন্নাত) আদায় করলেন, তারপর ফজর পড়লেন এবং প্রতিদিন যেভাবে করেন আজও সেভাবে 
(সহিহ মুসলিম) 







আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৪৬ 


www.almodina.com 





5:4৬ ০৮3 ale di lo di 05 ০6 205 a6 dis Bl ৩৬১ Sl লেখ) oF EVA 
dl ৪155 1 ৩৮ 7০৮৩ 4৫০18 0৮5 of lots 02১ এজ si ০০ 
ডি) ০ ০০১ ale dl এ dil 05) BES দি সপ এ 13লন। ৬৪ এ LE 
51580145782) ৪০০ লে ৩০০ Cail 8 এস) ৩৮১ 9১০ 9১ Ay এপ 
১১৫ 0 Lin ff ০ ০৪) আর্ভ এ চস ও এ 9১১ ০45) ৬ জ এ oN us 
Js এ ৮৪০৮) sd শে! 
৪৭৯ । ইবরাহিম নাখায়ি রাহ. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (এক 
সফরে) শেষরাতে আরামের জন্যে একস্থানে অবস্থান করলেন । তখন তিনি বললেন, কে আজ রাত্রে 
আমাদের পাহারা দিবে? জনৈক যুবক বললেন, আল্লাহর রাসূল! আমি আপনাদেরকে পাহারা দিব । বস্তুত 
তিনি তাদেরকে পাহারা দিলেন । অবশেষে যখন তারা ভোরে উপনীত হলেন তখন তার চোখ লেগে (ঘুম 
এসে) গেল । ফলে তারা সূর্যের গরমের কারণেই জাগ্রত হলেন । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম উঠে উযু করলেন এবং সাহাবায়ে কেরামও উযু করলেন । তীর নির্দেশে মুআযধিন আযান 
দিলেন এবং তিনি দু'রাকআত (সুন্নাত) নামায পড়লেন । এরপর ইকামাত দেয়া হল এবং রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ফজরের নামায পড়লেন এবং উচ্চস্বরে কুরআন 
তিলাওয়াত করলেন; যেভাবে ওয়াক্তের ভিতরে নামায আদায়কালে উচ্চস্বরে পড়তেন ৷ হাদিসটি ইমাম 
মুহাম্মাদ ইবনুল হাসান রাহ, “কিতাবুল আসার'এ ইমাম আবু হানিফা রাহ.'র সূত্রে হাম্মাদ (ইবনে আবি 
সুলায়মান)'র মধ্যস্ততায় ইবরাহিম নাখায়ি রাহ. থেকে বর্ণনা করেছেন। 
Sila) ৩২৯ ০০ এ 6০৯ চু ৮৪7 EY 
অধ্যায়-১৪৩ : এই নামাযগুলো ব্যতীত অন্য নামাযে ইমাম সশব্দে তিলাওয়াত করবেন না 
di ০ & 055) ON ০৯ ০৬ এ dil ৪৮১ SEY Ll 205 BG op 8 of EA 
এ ৮1০৮820৩৩8১ ৯০৮ EE ৮:0৪ ps UG ৫213০8৮৬১15 oly ৮০ 
joel 29) 
৪৮০ । আবদুল্লাহ ইবনে সাখবারা থেকে বর্ণিত তিনি বলেন, আমরা হযরত খাবক্ষাব রাযি.কে জিজ্ঞেস 
করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহর ও আসরে তিলাওয়াত করতেন? তিনি বললেন, 
হ্যা। জিজ্ঞেস করলাম, আপনারা ওটা কীভাবে বুঝতেন? তিনি বললেন, তীর দাড়ির নড়াচড়ার দ্বারা । 
(সহিহ বুখারি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৪৭ 


www.almodina.com 


৮১০০ dl এপ di 15১ 65 ০১ :0৫ we Jos dil ৪৪১ ৬০৬ এ গো of EAN 
০ ৪০৮%। এ BS ০০১ EUS ০৮ Lad পভ ০৯৭) এ ডা ০১০০ ply 88] ৬ 
৮০ 03) D3 ০৮ Lal ৬৬ pal ০ 
৪৮১ । হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, যুহর ও আসরে আমরা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম অনুমান করলাম । শেষ দু'রাকআতে প্রথম দু'রাকআতের অর্ধেক 
পরিমাণ সময় কিয়াম অনুমান করলাম এবং আসরের শেষ দু'রাকআতে এরও অর্ধেক পরিমাণ সময় 
কিয়াম অনুমান করলাম । (সহিহ মুসলিম) 
ool ০2 95১3 El UG we Jor dl ৬০) এল ডো ০ 8০০ গো ৬৩৩ ৫৮ 
Hs ০০3 ale এ আ 455 BB OSE ও 28৬ ৮০5 ale | এ০ & 45 
১8 REL ০০ ৫)। LS) এ১ ৪5 1৮ ০০১৩১ ৮৫০ AES এ ০১০৭] ০০ 4৪ ‘es 
০০ adh 2০ ৩৮ pal এ 1১155) CUS cp Lad) 05 SINS J ১) dT 0৯৩ 
del ৮192১ 92S og | 
৪৮২ । আবু নাযরা'র সূত্রে হযরত আবু সাঈদ খুদরি রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, ত্রিশজন সাহাবি 
সমবেত হয়ে বললেন, যে সব নামাযে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে কুরআন 
তিলাওয়াত করেন না সেসব নামাযে তার কিরাআতের (পরিমাণ) অনুমান করব । তাদের কেউ (এতে) 
মতানৈক্য করলেন না । বস্তুত তারা যুহরের প্রথম রাকআতে তার কিরাআত ত্রিশ আয়াত পরিমাণ এবং 
দ্বিতীয় রাকআতে এর অর্ধেক পরিমাণ অনুমান করলেন । (সুনানে ইবনে মাজাহ) 
শব্দবিশ্লেষণ: ৩১) ৫৮ ০০০১ এ ধরনের বাক্য বলে আরবরা বুঝাতে চান যে, এই বিষয়ে কেউ 
মতানৈক্য করেননি । 
fit 5 lt AES ৮০১৫ এ? ২৮৮ ££ 
অধ্যায়-১৪৪ : ইমাম হওয়ার অধিক উপযুক্ত সুন্নাহর সবচে' বড় আলিম, তারপর সবচে’ বড় কারি 

৮ ০৮ Eres ০02০ she) on JA of Bol এ চি ০ dl Eo lh 
gh ৬15৬ ০৪ ০৯৯৮ 64 1১4 dl ৬৮৮ dil 0১,১০৪ 4৩ ১৮৪ 
০৬০ এ da 33 STAD ASB ০০ এএ। ৬ 5৩ OB gl এ 486 এ! 

০৮ ৩৪১৬৭ oly) S851 43 3145 এ ৯৪ 


৪৮৩ । হাকিম হাজ্জাজ ইবনে আরতাআহ থেকে, তিনি ইসমাঈল ইবনে রাজা’ থেকে, তিনি আওস 







আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৪৮ 


www.almodina.com 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লোকদের ইমামতি করবে তাদের মধ্যে হিজরাতে 
অগ্রগামী ব্যক্তি । হিজরাতে যদি তারা সমান হয় তাদের মধ্যে দ্বীন সম্পর্কে সর্বাধিক প্রাজ্ঞ ব্যক্তি । যদি 
তারা ‘ফিকহ’ (দ্বীনের সমঝ)-এর ক্ষেত্রে সমান হয় তাহলে তাদের মধ্যে সর্বাধিক (বিশুদ্ধ) কুরআন 
পাঠকারী । কোনো ব্যক্তির নিজ শাষণ ও কর্তৃত্ব ক্ষেত্রে ইমামতি করা যাবে না এবং তার বিশেষ আসনে 
তার অনুমতি ছাড়া বসা যাবে না। (মুসতাদরাকে হাকিম) ইমাম হাকিম এ হাদিসের ব্যাপারে নিরবতা 
অবলম্বন করেছেন । 

সনদ পর্যালোচনা: এ হাদিসের সনদে হাজ্জাজ ইবনে আরতাআহ নামক একজন রাবি রয়েছেন। 
মুহাদ্দিসগণ তার সম্পর্কে কথা-বার্তা বললেও ইমাম তিরমিযি রাহ. তদীয় সুনানে তিরমিযিতে প্রায় বিশ 
জায়গায় তার সনদে বর্ণিত হাদিসসমূহকে হাসান পর্যায়ের বলে মন্তব্য করেছেন । আল্লামা আনওয়ার শাহ 
কাশ্মিরি রাহ. বলেন, লোকদের বিভিন্ন কথা থাকলেও আমার দৃষ্টিতে ইমাম তিরমিযি রাহ,'র তাসহিহ ও 
তাহসিন গ্রহণযোগ্য । তা ছাড়া হাফিয ইবনুল কায়্যিম রাহ. বলেছেন, ক্ষেত্র বিশেষে তার সূত্রে বর্ণিত 
হাদিস হাসান পর্যায় থেকে নিম্নমানের হবে না । (ফায়যুল বারি, ৪/২৯০, মাআরিফুস সুনান, ৫/৩০৭, 
৬/১৪ ও ৪৭) 


প্রাসঙ্গিক আলোচনা : ইমাম আবু হানিফা ও ইমাম মুহাম্মাদ রাহ.র মতে ইমামতির অগ্রাধিকার পাবে 
কুরআন-সুন্নাহর বড় জ্ঞানী । আইম্মায়ে সালাসা ও ইমাম আবু ইউসুফ রাহ.’র মতে 1! অর্থাৎ কিরাআত 


ও তাজবিদ সম্পর্কে সর্বাধিক অভিজ্ঞ ব্যক্তি। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুরোগে 
আক্রান্ত থাকার সময় হযরত আবু বকর রাযি.কে ইমাম বানানো হানাফিদের একটি শক্ত দলিল । কারণ, 


আবু বকর রাযি, [» ছিলেন না, বরং তিনি ছিলেন সাহাবিদের মধ্যে সর্বাপেক্ষা বড় আলিম । হযরত আবু 
সাঈদ খুদরি রাযি, বলেন, ৬৮ ১৯ ৮ ১ ১৬ আবু বকরই আমাদেও মধ্যে সর্বাপেক্ষা বড় জ্ঞানী । আর 
যেহেতু এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ের কর্মপন্থা, তাই এটাই অগ্রগণ্য 
হওয়ার দাবি রাখে । অবশ্য ইসলামের প্রথম যুগে লোকদেরকে কুরআন শিক্ষার প্রতি উৎসাহিত করার 
লক্ষ্যে, কে ইমামতির অগ্রাধিকার প্রদান করা হয়েছিল । পরে যেহেতু কুরআন পড়তে সক্ষম লোকদের 
অভাব দূর হয়ে গেল তখন * ৮ ০ কেই অগ্রাধিকার প্রদান করা হল । তা ছাড়া 1, তো নামাযের 
একটি রুকন কিরাআতের সঙ্গে সংশ্লিষ্ট আর ৮! তো প্রত্যেক কাজের সঙ্গে জড়িত তাই "পা ই 
অগ্রাধিকার পাওয়ার হকদার । 
পি এন ৬ :-৮-)£০ 

অধ্যায়-১৪৫ : উয়ুকারী ব্যক্তি তায়াম্মুমকারী ব্যক্তির ইকতিদা করতে পারবে 
5১5 ও) 03 6১১5 এ ও Coll ০৩ সদ এ ঝা ০১ PW ৩) ১০৯ ০৮ EAE 
এ ০৮ নে ০ ৩০০০৮ ০4০১ ০৩ সি of এক্স 2! 5৪ ৭৯০৭ 

ক ৬১৮৭৪ ঠা মা ১৬] এ ৩5 05 dy ৬০০০ ৭০১ এ & এ 








আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৪৯ 


www.almodina.com 


৪৮৪ | হযরত আমর ইবনুল আস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, “যাতুস সালাসিল" যুদ্ধে থাকা অবস্থায় 
এক ঠাণ্ডা রাতে আমার স্বপ্নদোষ হল । গোসল করলে আমি মারা যাওয়ার আশংকা করলাম । ফলে আমি 
তায়াম্মুম করে সাথীদেরকে নিয়ে ফজরের নামায আদায় করলাম । পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে এ বিষয়ে অবগত করলে তিনি হাসলেন, তবে কিছু বললেন না । (সুনানে আবু দাউদ) 
বুখারিতে রয়েছে: ইবনে আবক্ষাস রাযি. তায়াম্মুমকারী হয়েও ইমামতি করেছেন । 

সাহাবি পরিচিতি : হযরত আমর ইবনুল আস রাযি. | ৫/৬ হিজরিতে তিনি এবং খালিদ ইবনে ওয়ালিদ ও 
উসমান ইবনে তালহা তিনজন একসাথে ইসলাম গ্রহণ করেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে উমানের গভর্নর নিযুক্ত করেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল পর্যন্ত তিনি 
সেখানেই ছিলেন । অতপর উমার, উসমান ও মুআবিয়া রাযি.*র পক্ষ থেকে বিচারকের দায়িত্ব পালন 
করেছেন । তিনিই মিসর বিজয় করেন এবং জীবনের শেষ পর্যন্ত সেখানের গভর্নর পদে নিযুক্ত ছিলেন৷ 
সেখানে ৯০ বছর বয়সে ৪৩ হিজরিতে ইন্তিকাল করেন। 


UL HUN ভন ৪7165 

অধ্যায়-১৪৬ : দাঁড়িয়ে নামায আদায়কারী বসে আদায়কারীর ইকতিদা করতে পারবে। 
৬ ৬০ মি Gls 2০৬ sb ০৯১ :0৬ Lee ৩ এ] ৬৪ ঠা GE ৩. £AS 
১, এ 64৮৩ এগ 04. ৮০3 ৮৮ ঝ এপ ও ৩৪ ৬ 6 al ০) ০৪ 
৮৮৪৮৪: ০১০, 09৬ ৪৪ cass ৬৮০৩1৯০৮ 0৬ 14 ১৯১৭১ 
৮৬৪1১, UJ 1এ। ০৮০১ 5:৬০ ১৪ এ 2 4 ০৬ এপ, UW GU 428 
Ob asin sol :0৬ ওল ৪০ ৬৯ ৪ As 0৬ এ খা 
০৯১. 514৩ 49 এনা 5 ৩1৯০৮ 08 141 04০ € 425 hy 
৫০ এ] ০১০) ৫ ৬৫১৩ ৮৪73 4৬ ceili এ :0& ও ০৫ bls 
রর ঞ এ ৭১০১ 4০১৪, JG মা sl এ] 0550 52/55 
- A HUN lu চা bf By fb al 585! 08 I 6 de এ এও 
৩০০৫ fig Si ৬ ৮ পা :2 4 JE. ০৩ 2 ৪ 85১১৬) 

০ 5944 Lath ৬৬ ১৮১০ 2০ ie এ tp জি) 1০৮১০ 
এ :0 FEY BB এ! 9০৬ FES A HT, Cl ০4০০ 
৪১০৭৮ ০৯১ ৩০৭ Aol es 20৬ ০০ এ di ৫৯১ টব এ জা ৫1840 wm 
২ ৬৮ ০৮৬ খে এ এ৪ 4৬৪ 99 A এ Bins ০4১ ০০১ এ &| ৪০ 
০৬ 08 ed ০১০০ pF ৪ ৪৪ প্রি ৩ ৬৬৪ pA খা ৬৬ ১৫৩ 



























হানাফিয়্যাহ # ২৫০ 


www.almodina.com 


৭4৫0 OE ৬৭0 fr এ ভন ৪ Hf LE 5 2০ Hf ও এড ৪০০ CoS 

০৬ 05) ৪5 55:08 এ ০৪ 
৪৮৫ । উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আয়িশা 
রাযি.'র নিকট গিঁয়ে বললাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রোগ (যাতে তিনি 
ইন্তিকাল করেছেন) সম্পর্কে আমাকে কিছ বলবেন না? তিরি বললেন, অবশ্যই । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন । (কিছুটা সুস্থতা অনুভব করলে) তিনি জিজ্ঞেস করলেন, 
লোকেরা কি নামায আদায় করে নিয়েছে? আমরা বললাম, না; তারা আপনার অপেক্ষা করছেন । তিনি 
বললেন, আমার জন্যে 'মিখযাব' (বস্ত্রাদি ধৌত করার আধার বিশেষ)-এ পানি রাখো । আয়িশা বলেন, 
আমরা তা-ই করলাম । তিনি গোসল করলেন এবং দাড়াতে চেষ্টা করলেন; কিন্তু বেহুশ হয়ে পড়লেন। 
অত:পর তিনি হুশ ফিরে পেলেন । তখন জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামায আদায় করে নিয়েছে? 
আমরা বললাম, আল্লাহর রাসূল! না (এখনো নামায পড়া হয়নি); তারা আপনার অপেক্ষা করছেন । তিনি 
বললেন, আমার জন্যে আমার জন্যে “মিখযাব' (বস্ত্রাদি ধৌত করার আধার বিশেষ)-এ পানি রাখো । 
আয়িশা বলেন, (আমরা পানি প্রস্তুত করলে) তিনি বসে গোসল করলেন এবং দাড়াতে চেষ্টা করলেন। 
কিন্তু বেহুশ হয়ে পড়লেন । অত:পর তিনি হুশ ফিরে পেলেন । তখন জিজ্ঞেস করলেন, লোকেরা কি 
নামায আদায় করে নিয়েছে? আমরা বললাম, আল্লাহর রাসূল! না (এখনো নামায পড়া হয়নি); তারা 
আপনার অপেক্ষা করছেন । তিনি বললেন, আমার জন্যে আমার জন্যে 'মিখযাব' (বস্ত্রাদি ধৌত করার 
আধার বিশেষ)-এ পানি রাখো । অত:পর তিনি বসে গোসল করলেন এবং দাড়াতে চেষ্টা করলেন । কিন্তু 
বেহুশ হয়ে পড়লেন । অত:পর তিনি হুশ ফিরে পেলেন । তখন জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামায 
আদায় করে নিয়েছে? আমরা বললাম, আল্লাহর রাসূল! না (এখনো নামায পড়া হয়নি); তারা আপনার 
অপেক্ষা করছেন । এ দিকে লোকজন ইশার নামাযে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্যে 
মসজিদে অপেক্ষমান ছিলেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লোক পাঠিয়ে হযরত আবু 
বকর রাযি.কে লোকদের নিয়ে নামায আদায় করতে নির্দেশ দিলেন । বাহক আবু বকর রাযি.র নিকট 
এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লোকদের নিয়ে নামায আদায় করার 
নির্দেশ করছেন। তখন আবু বকর বললেন -তিনি ছিলেন কোমল স্বভাবের অধিকারী- হে উমার! আপনি 
লোকদের নিয়ে নামায আদায় করুন । তখন উমার তাকে বললেন, আপনিই এর অধিক উপযুক্ত । সুতরাং 
আবু বকর রাযি. ওই ক'দিন (ইমাম হয়ে) নামায আদায় করলেন । এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করলে দু'জনের সাহায্যে -যাদের একজন ছিলেন আবক্ষাস রাযি.- 
যুহরের নামাযের জন্যে বেরিয়ে আসলেন । তখন আবু বকর রাযি. লোকদের নিয়ে নামায আদায় 
করছিলেন । তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পেছনে যেতে শুরু করলে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না সরতে ইশারা করলেন । তিনি বললেন, তোমরা আমাকে তীর 
পাশে বসিয়ে দাও । ফলে তারা আবু বকর রাযি.'র পাশে তাকে বসিয়ে দিলেন । রাবি বলেন, তো আবু 
বকর রাযি. এমনভাবে নামায আদায় করছিলেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
নামাযের অনুসরণ করছিলেন, আর লোকেরা আবু বকর রাযি.’র নামাযের অনুসরণ করছিলেন । রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসা ছিলেন৷ উবায়দুল্লাহ বলেন, আমি হযরত আবদুল্লাহ্‌ ইবনে 
আবক্ষাস রাধি'র নিকট গিয়ে বললাম, হযরত আয়িশা রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর অসুস্থতা সম্পর্কে যা বর্ণনা করেছেন- আমি কি তা আপনার সামনে পেশ করব না? তিনি বললেন, 
পেশ কর । সুতরাং আমি তার সামনে আয়িশা ররাযি,'র বর্ণনা পেশ করলাম । তিনি এর কোনো কিছুই 


হানাফিয়্যাহ # ২৫১ 
www.almodina.com 


অস্বীকার করলেন না, তবে বললেন, আবক্ষাস রাযি.'র সাথে যে লোকটি ছিলেন- তার নাম কি আয়িশা 
রাযি. তোমাকে বলেছেন? বললাম, না । তিনি বললেন, সে লোকটি ছিলেন আলি রাযি, । (সহরখি সহি হুগলি) 


০4৪ এ ঠা তি এ গো play ale এ ঞ 055 ঠা :0১৮0) ৬ এক ১১৫৪৪ 
৪ A এ এ তে ৮০০ এ dil এক এ ০4 UE ঠা 1 ল ৩৬ ভব] ০৪০ ৬ 
১৪ এা ০৮ BG ০১ ০ এ las ০১০ Aly IG 4১০৬ slay ১০ ply uct 


4৪ 4৮০ dl ৬০) 
৪৮৬ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগের অবস্থায় ইন্তিকাল করেন সে সময় আবু 
বকর রাযি.কে লোকদের নিয়ে নামায পড়তে আদেশ করলেন । (বর্ণনার শেষ দিকে রয়েছে) তো 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সামনে বসে বসে নামায পড়লেন, আবু বকর 
দাড়িয়ে তার নামাযের ইকতিদা করলেন এবং লোকেরা আবু বকরের ইকতিদা করে নামায আদায় করল, 
তখন তারা আবু বকরের পেছনে দণ্ডায়মান ছিল । (আস সুনানুল কুবরা; নাসায়ি) 
প্রাসঙ্গিক আলোচনা : এ ব্যাপারে ফকিহগণের মধ্যে কোনো মতপার্থক্য নেই যে, কোনো উযর ছাড়া 
ইমাম-মুকতাদি কারো জন্যে বসে বসে নামায আদায় করা জায়িয নয় । তবে উযরের কারণে বসে বসে 
নামায আদায়কারী ইমামের পেছনে দাড়াতে সক্ষম মুকতাদির নামায নিয়ে মতবিরোধ রয়েছে । এ প্রসঙ্গে 
তিনটি মাযহাব প্রসিদ্ধ । (১) ইমাম আবু হানিফা রাহ. ও ইমাম শাফিয়ি রাহ. প্রমুখ অধিকাংশ ফকিহের 
মতে এ ধরনের ইকতিদা জায়িয আছে এবং দীড়াতে সক্ষম মুকতাদি দীড়িয়েই ইকতিদা করতে হবে, 
বসে বসে ইকতিদা শুদ্ধ হবে না । (২) ইমাম আহমদ রাহ. প্রমুখের মতে দীড়াতে সক্ষম ব্যক্তিও এক্ষেত্রে 
ইমামের অনুসরণে বসে বসে নামায আদায় করবে । (৩) ইমাম মালিক রাহ.’র মতে দীড়াতে সক্ষম ব্যক্তি 
বসে বসে আদায়কারী ইমামের পেছনে ইকতিদা করা জায়িয নয়; না বসে বসে, না দাঁড়িয়ে । তবে যদি 
ইমাম ও মুকতাদি উভয়ই দাড়াতে অক্ষম হন তাহলে জায়িয হবে । 


০১৫০৬ 020 Sf :০৬-1 EV 
অধ্যায়-১৪৭ : নফল আদায়কারী ফরয আদায়কারীর ইকতিদা করতে পারবে 
০519] 0 TiS 244১ ale dl ৬৮০ & 05 JE :09 we dis dl ৩০) 9১ এ ০৪ EA 
১৬ gig Lah 0০ 29৬ ৭5461১০৯181 ০5১5 : CH la SFG 4৮৫ ৩ 
ol Lvl oly) dav উড 0 5 ৪ 
৪৮৭। হযরত আবু যার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় 


জিজ্ঞেস করলেন, তুমি ক করবে যখন এমন কিছু নেতা তোমাদের নেতৃত্ব দেবে যারা নামায 
করবে? আমি বললাম, আল্লাহর রাসূল! আপনি কী আদেশ করেন? তিনি বললেন, তুমি নামায 






আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৫২ 


www.almodina.com 


সময়ে পড়ে নেবে, পরে যদি তাদেরকে পাও তাহলে পুনর্বার পড়ে নিও; কেননা এটা তোমার জন্যে নফল 
গণ্য হবে । (সহিহ মুসলিম) 


হানাফিয়্যাহ # ২৫৩ 
www.almodina.com 


20৮ ডা ০৪ 319 BUY ৩৭ 6 এয়া SP 858 :৮5714/ 
অধ্যায়-১৪৮ : মুকতাদি একজন হলে ইমামের ডান পাশে আর একাধিক হলে তীর পেছনে দীড়াবে 
২০ 4:০৩ logs এ & ৩১ ৮৬ ০0 ৩৪ ৮০৬ Of ৬ সা ০৪ ধলা ১ EAA 
৩৮ Cad fl op এ ale di এ dil 555 FE ge এম dil ৩০১ ৪৮ so 
of ৬ ly) 8১ এ Clad এ “০০৮ 5950 ০0১১ ০৯ ৪3১৪ এও এড js 

sus yi নদ ly dss ০০ sn ২৯3 isp ১১ ei 
৪৮৮ ৷ কুরাইব (ইবনে আবক্ষাসের আযাদকৃত গোলাম)'র সূত্রে হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে 
বর্ণিত তিনি বলেন, আমি স্বীয় খালা হযরত মায়মূনা রাযি.'র নিকট রাত্রি যাপন করলাম । তো রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামায পড়তে দাড়ালেন, আমিও তীর বাম পাশে দাড়িয়ে গেলাম । 
তিনি স্বীয় ডানহস্তে আমাকে ধরে পেছন দিকে ঘুরিয়ে তার ডান পাশে দীড় করালেন, আর আমি তীর 
সঙ্গে নামায আদায় করলাম । অন্য বর্ণনায়: তিনি আমাকে ডান পাশে রাখলেন । অপর বর্ণনায়: তিনি 
পেছন দিক থেকে আমার মাথা ধরে ... ৷ আরেক বর্ণনায়: আমার হাত কিংবা আমার বাহু ... | (সহিহ 
বুখারি, সহিহ মুসলিম) 
৩প lb plas ঞো 2 ॥ ৩৬০৭ of না ০৬০ ০৪ ভুত on YY সি ১১, £AA 
bls 049৮ di 4৩ &। 0১9 ৩5 ৪5 এ ঢা ০ Jos di ৬০) ৩৫০ in ০৮ 
৬ ০/৮ on SF এ এ par এ! ০৪ উম এও ST 0০৯০ ip ২৪০৮ YU bie 
৬৮ ১3 bls = 0 ০ wey 55 ঞ এ ঝা 0১) 0 ক on | 
Gs ah 
৪৮৯ । মালিক বিন আনাস’র সূত্রে ইসহাক ইবনে আবু আবদুল্লাহ ইবেন তালহা'র মধ্যস্ততায় হযরত 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন । তিনি তা থেকে খেলেন । অতপর বললেন, দাড়াও; 
আমি তোমাদের (বরকতের) জন্যে নামায পড়ব । আনাস বলেন, আমি দাড়িয়ে আমাদের একটি চাটাই - 
যা অধিক ব্যবহারের কারণে কালো হয়ে গেছে- পানি ছিটালাম । তিনি দীড়িয়ে গেলেন, তীর পেছনে আমি 
ও ছোট বাচ্চা দাড়ালাম এবং বৃদ্ধা (দাদী) আমাদের পেছনে দাড়ালেন । তিনি আমাদের (বরকতের) 
জন্যে দু'রাকআত নামায আদায় করলেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
০০০ ০১০৭ ০০ ৩০ ৮৮০ ৪ dl এ. ভে 0:05 4৪ Jos dl ৬৮) Ae ০৪ td 
ale dl ৩০ di 45১ 3০৮০ (৩ ০৮ ঠা ১ সত 8 লও ০৪ GT ও ৪9১০ ৬০ 
৯০ ০ এ ১৮ ০০৩ ০০1০০ 4৮ ডা ৬ CSS lat এ ডি olay 
আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৫৪ 


www.almodina.com 


৪৯০ | হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
(নামাযে) দাড়ালেন আর আমি তার বাম পাশে দীড়িয়ে গেলাম । তিনি আমার হাত ধরে আমাকে ঘুরিয়ে 
তার ডান পাশে দীড় করালেন । অতপর জাবক্ষার বিন সাখর এসে তীর বাম পাশে দাড়িয়ে গেলেন। 
তখন তিনি আমাদের উভয়ের হাত ধরে ঠেলে দিয়ে তার পেছন দিকে দাড় করালেন । (সহিহ মুসলিম) 
0৮৯০০ Ly ৯১০ ১০৪ Ll 5716৭ 

অধ্যায়-১৪৯ : ইমামের নামায ফাসিদ হলে মুকতাদিগণের নামাযও ফাসিদ হয়ে যাবে 
০৫০ US 0১৮৭1 ১৫৬) Bd ই UG এ Jw dl ৩৪১ 5০০৯ af of 8৭) 
(১০ ক এ JE Tes Sf 5 49৩০ GPE ৬৩ ৭155 tle dls Bd) 

৪৮১ ১১১ 85 Obes oly) de ০১ 0৫ 405 24১) Ll Er 7 jul 
৪৯১ । হযরত আবু হুরায়রা রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, নামাযের ইকামাত হলো, দাড়িয়ে 
কাতারগুলো সোজা করা হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বের হয়ে 
আসলেন । তিনি যখন মুসাল্লায় দীড়ালেন তখন তার মনে পড়ল যে, তিনি তো জানাবাতের অবস্থায় । 
তাই তিনি আমাদের বলেন, তোমরা স্বস্থানে দাড়িয়ে থাকো । তিনি ফিরে গিয়ে গোসল করলেন । অতপর 
আমাদের নিকট বের হয়ে আসলেন -তখন তার মাথা থেকে পানির ফুটা পড়ছিল- এবং তাকবির বললেন 
আর আমরা তাঁর সঙ্গে নামায আদায় করলাম । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
dl ০১০১ 0: এ dl ৬৪১ 5১4 এ ০ ০০০ ০৪ ০৫০০) ৯ ১১ ঠা তলা EAN 
এ 458 1428 গতি ৭৫৫০ ঢা এল ০90 এ ls ৩ ৩১ ৮৮১ এ ঞ ১০ 
£১০ CB mally ৬) ৬৪৫৪ UG ৫ ০৫৫ 4৫১০ ০০ Uf ff UG ৪১০৭ ৬০ ৬৪ vg 


৪৯২ । হাসান রাহ,'র সুত্রে হযরত আবু বাকরাহ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ফজরের নামায শুরু করলেন । তখন হাত দিয়ে ইঙ্গিত করলেন যে, তোমরা স্বস্থানে দাড়িয়ে 
থাকো । অতপর তিনি এলেন -তখন তার মাথা থেকে পানির ফুটা ঝরছিল- এবং তাদের নিয়ে নামায 
আদায় করলেন । নামায শেষ করে তিনি বললেন, আমি তো একজন মানুষ, আর আমি (তখন) জুনুবি 
ছিলাম । (সুনানে আবু দাউদ) বায়হাকি রাহ. “আল মা'রিফা'এ বলেন, এর সনদ সহিহ। 

dus dl ৩১৪৯০ এ of OU on FISH ০০০৪ ৭০০১ এ জিত তে লা . ১5১৪ 
৬৬, 1555 Gla 7 1945 ৮৮197 $583 al | লে ১৮:9৪ es 
৪৯৩ । মুহাম্মাদ ইবনে আবদুর রাহমান ইবনে সাওবান রাহ.'র সূত্রে হযরত আবু হুরায়রা রাযি. থেকে 
বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের জন্যে বের হলেন এবং তাকবির 
বলে ফেললেন । তখন তাদের দিকে ইঙ্গিত করলে তারা দীড়িয়ে থাকলেন । আর তিনি চলে গিয়ে গোসল 
করলেন । (সুনানে ইবনে মাজাহ) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৫৫ 


www.almodina.com 


৮৯০১ 2 এ | বত py ৮4৬ এত এর ঠা এজ এ OF 3১ ৮ 2০০ ০৪ ৭5 
4৮০) ও 0030 ২ or pl 7১4 0177) ০৬৪ 
৪৯৪ । আমর ইবনে দিনার'র সূত্রে আবু জা'ফর থেকে বর্ণিত, হযরত আলি রাযি. লোকদের নিয়ে নামায 
আদায় করলেন -তখন তিনি জুনুবি কিংবা উযুবিহীন ছিলেন- তাই পুনর্বার আদায় করলেন এবং 
তাদরকেও পুনর্বার আদায় করার নির্দেশ করলেন । (মুসান্নাফে আবদুর রায্যাক) 
UN SE 4 ০৩ ৮এ। এ dy 5৬৪ x PY AL ০০ ৬৮ UG Ll জে ৮৫৭৪ 
dl ৩৮১ ১/পাট 0453 ক এড LE 45 ৫11১৯ ৭১০ 0 ৬ এল ৩৭ এ 
০০০০) এ এ 35 ৪ 0) 4০৪ Jos & ৬০১ GE JB 4০ ০০ এ 
৪৯৫ | হযরত আবু উমামা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, হযরত উমর রাযি. জুনুবি অবস্থায় লোকদের 
নিয়ে নামায আদায় করে নিলেন । তাই (পরে) তিনি পুনর্বার আদায় করলেন, কিন্তু লোকেরা পুনর্বার 
আদায় করল না । তখন হযরত আলি রাযি. তাকে বললেন, আপনার সঙ্গে যারা নামায পড়েছে তাদের 
জন্যেও পুনর্বার আদায় করা উচিত ছিল । তখন সবাই আলি রাধি.'র কথায় ফিরে এল । কাসিম বলেন, 
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি.ও আলি রাযি.'র মতো বলতেন । (মুসারাফে আবদুর রায্যাক) 
Dall & al দোল) BLL ০৪ ৩৪ ০৪1০৭ 
অধ্যায়-১৫০ : নামাযে মাটি সমান করা এবং কষ্কর পরিষ্কার করা নিষিদ্ধ 
OAL 4৮৭ ০৯) এ এড ০০১ এ ঝা এ al Of ২৪ dos ঞ ৪৯) সা ৩৪ EAN 
AEG 93১ dlp 95 TS 01:05 ৮.4 C= 
৪৯৬ । হযরত মুআইকিব রাযি. থেকে বর্ণিত, যে ব্যক্তি সিজদার জায়গার মাটি সমান করতে চায় তার 
সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যদি (সমান) করতেই হয় তাহলে 
একবারই করতে পারবে । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত মুআইকিব রাযি. । মুআইকিব ইবনে আবি ফাতিমা, সাঈদ ইবনে আবুল আসের 
আযাদকৃত গোলাম । প্রথমদিকে মক্কায় ইসলাম গ্রহণ করেন । ইথিওপিয়ার দিকে দ্বিতীয় হিজরতে তিনি 
শরিক ছিলেন । পরে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন । তিনি ৪০ 
হিজরিতে মৃত্যুবরণ করেন । 
এ (৪৫০05193০৭০ dil ৪৮ di 057) JG 20৩ we এ &। ৬৪১0১ ওঠ ০৪ খা 
be 8১৮১ ৭) 15 4475 ৮৮০1 by ৭৬০০ ৮১৬৪ 
৪৯৭ । হযরত আবু যার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় 
ইরশাদ করেন, যখন তোমাদের কেউ নামাযে দীড়াবে তখন সে যেন কংকরগুলো সরিয়ে না দেয়; 
রাহমাত তার সঙ্গী হয় । (সুনানে আরবাআ) এর সনদ হাসান । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ২৫৬ 


www.almodina.com 






চে ০৮৮০ $৮ ঝা এক এ] 040 UG ge এ dil ০৪) di এ এ এত ০৪ ৭৪ 
৩ ১ ঠা oly) BEd) ১5 lS ০ ৪৮০ এ॥ পু ৬৮ ৬০০৪ ১৫) ০৮13 US ais 
৩০৮ 45০৭১ dt এ 
৪৯৮। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে (সিজদায় কপালের নিচ থেকে) কংকর সরিয়ে ফেলা সম্পর্কে জিজ্ঞেস করলাম । 
তিনি বললেন, একবার (সরাতে পারবে), তবে এগুলো সরানো থেকে বিরত থাকা তোমার জন্যে একশত 
কালো চোখ বিশিষ্ট উট অপেক্ষা উত্তম । (মুসানাফে ইবনে আবি শায়বা) এর সনদ সহিহ । 
পা Ol dor HN La ০৪705) 
অধ্যায়-১৫১ : প্রথমে পুরুষরা, তারপর নারীগণ, তারপর বাচ্চারা কাতারবন্দি হবে 

৩৪৭ 7145 le di she dil 9১5 JE UG ০৪ এন ঝ। ৬০১ 3mm on dl এপ of £44 

4047 193 0 lly) Bs লা 
৪৯৯ । হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে জ্ঞান ও বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ যেন আমার কাছে 
(পেছনে) দাড়ায়, অতপর তাদের নিকটবর্তীরা, তারপর তাদের নিকটবর্তীরা । কোনো বর্ণনায় রয়েছে: 
তিনবার (তিনি ৪১ ০4১ £ তিনবার বলেছেন) । (সহিহ মুসলিম) 
1১110898591 2৮০ b 25৬. JG না ৪ এ dl ৬৮) ৬১৯৪৭] WL এ ০৪০১ 
1231528০453 445 di এ dl 4৮১ Me ৮431 ৬০ ৮5৮40 Seis AG 
০০০১ Lal ওসি এ ০৩০ ০০০ 0 তি 40০58 US mally oy © ৭১০০০) hell 

৫৭০) এ এত ry ৮০০ dl... dal Us পান ৫ ০৮০১, ০৮ 0412 
৫০০ । হযরত আবু মালিক আল আশআরি রাযি. থেকে বর্ণিত তিনি একদিন বললেন, হে আশআরি 
লোকসকল! তোমরা সমবেত হও এবং তোমাদের নারী ও ছেলেদের সমবেত করো; আমি তোমাদেরকে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায দেখাব । তারা সমবেত হলেন এবং তাদের নারী ও 
ছেলেদের সমবেত করলেন । তখন তিনি উযু করলেন এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের উযুর পদ্ধতি দেখালেন। তারপর তিনি সামনে অগ্রসর হয়ে নিকটবর্তী কাতারে 
পুরুষদেরকে, তাদের পেছনে ছেলেদেরকে এবং ছেলেদের পেছনে নারীদেরকে কাতারবন্দি করলেন। 
(মুসনাদে আহমাদ) 


সাহাবি পরিচিতি : হযরত আবু মালিক আল আশআরি রাযি. । নাম কা'ব ইবনে আসিম । এই সাহাবি ১৮ 
হিজরির এর মহামারিতে ইন্তিকাল করেন। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৫৭ 


www.almodina.com 


এনা এ ডিও SG জা এল এ 0৬৭ ৩০৪৩৭ 

অধ্যায়-১৫২ : মসজিদে তাকরারে জামাআত মাকরূহ হওয়ার দলিল 
Lill 15 ০০ 021 ৮০3 ale di ৬০ & 559 0:০৪ এ dil ৪০) BA ০৪551 
এ গাও 93১1৮ ৩০০ এন 2 475 এ ILS নত ও ll ৯ dla beg 

EE 4৩১ itd ০৪১ cay GAY 
৫০১ । হযরত আবু বাকরাহ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের 
উদ্দেশ্যে মদিনা প্রান্তর থেকে ফিরে এসে দেখলেন লোকেরা নামায আদায় করে নিয়েছে। তখন তিনি 
ঘরে গিয়ে পরিবারের লোকদের একত্রিত করলেন এবং তাদেরকে নিয়ে নামায আদায় করলেন; 
(তোবারানি) হায়সামি বলেন, এর রাবিগণ সিকাহ। 
অনা এ elas ISS jr ৬০৪৮ bu Nor 

অধ্যায়-১৫৩ : মসজিদে তাকরারে জামাআত বৈধ হওয়ার ক্ষেত্র 

& ৩৮ di ০১১ এত এ) পান ৫০১ He) Of এ Jos & ৬৯১ ৬৭ fo ou 


226 > 


1 ৭০৮ এ 13 এড GLAS 5 ৯৮০১ এ খা এ এ 0৯০ ৬ ০4০০০৪০০৪৪৪ 
sf হৈল ১০৬) শখ, ৫০৩ ৬৭৪০) ১০১ ply ৮93) ০ ৪০০৪ 65 ০% 4৯3 
৫০২ । হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি মসজিদের প্রবেশ করলেন -ইতোমধ্যে 
বললেন, কে তার সঙ্গে নামায পড়ে তার ওপর সাদাকা করবে (সাদাকার সওয়াব হাসিল করবে)? তো 
লোকদের মধ্য থেকে একজন দাড়িয়ে তার সঙ্গে নামায পড়লেন । (মুসনাদে আহমাদ, সুনানে তিরমিফি, 
সুনানে আবু দাউদ) ইমাম তিরমিযি হাদিসটিকে হাসান আখ্যায়িত করেছেন এবং হাকিম বলেছেন, 
মুসলিম'র শর্তানুযায়ী সহিহ । 

a 3 এপ ঝা এ তা এ ও) sie 9৬১0 ২ dus dil ৪৪১ ol ৩৪৭ ০, 
ইটালি Jae এ lin le উস ০ 114) le dl ৬০০ dl 05) JES 4৩ 


৮৮ ৩১৪ 
৫০৩ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, একজন ব্যক্তি মসজিদে এলেন -তখন রাসূলুল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম নামায আদায় করে নিয়েছেন- তাই লোকটি একাকি নামায পড়ার জন্যে 
গেলেন । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে তার সঙ্গে নামায পড়ে পূণ্য 
করবে? (সুনানে দারাকুতনি) এর সনদ সহিহ। 


হানাফিয়্যাহ # ২৫৮ 


www.almodina.com 







প্রাসঙ্গিক আলোচনা: - 

ইসতি'নাস: শায়খ নাসিরুদ্দীন আলবানী রাহ. লিখেছেন, বর্ণিত আছে, একদা জনৈক সাহাবী মসজিদে 
নববীতে জামাত শেষ হওয়ার পর উপস্থিত হলেন । তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে ওই ব্যক্তির সাথে নামায পড়ে সাদাকাহ প্রধানের সওয়াব হাসিল 
করবে । হযরত আবু বকর রাযি. দাঁড়িয়ে ওই লোকটির সাথে দ্বিতীয়বার জামাতে নামায পড়লেন । 
আলবানী সাহেব বলেন, অনেককে দেখা যায় এ হাদীস দ্বারা দলীল পেশ করে একই মসজিদে 
একাধিকবার জামাত আদায় করা বৈধ মনে করেন । অথচ হাদীসটি এ বিষয়ের ওপর কোনো ধরনের 
প্রমান বহন করে না । (আলবানীর তাহকীককৃত মিশকাতুল মাসাবীহ ১/৩৬০ আল মাকতাবাতুল ইসলামী, 
১৪০৫ হি.) 

সালাফীভাই সব যে হাদীসের ভিত্তিতে জামাতে সানিয়াহ (বা একাধিক জামাত) এর বৈধতার ফতোয়া 
দিয়ে থাকেন আলবানী সাহেবের উক্তি থেকে স্পষ্ট হয়ে গেল যে, এ হাদীসটি বাস্তবে তাদের দলীল হয় 
না। এ জন্যই হানাফীদের দৃষ্টিতে বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া মসজিদে জামাআতে সানিয়াহ আদায় করা 
মাকরূহে তাহরীমী । কিন্তু সালাফীগণ! তারা তো আলবানী সাহেবের মাত্রাতিরিক্ত তাকলীদ করেন। 
হাদীস সহীহ যয়ীফ নির্ধারণ করার ক্ষেত্রে তাঁরই অনুসরণ করে থাকেন । তাহলে এক্ষেত্রে আলবানী 
সাহেবের অনুসরণ করা থেকে কোন জিনিস বাধ সাধলো? 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৫৯ 


www.almodina.com 


৬৪ ০৬ ৩১ ১০ SAY Lo 
নামাযে বৈধ-অবৈধ বিষয় সংশ্লিষ্ট অধ্যায়সমূহ 
4 SSI it ০৬1০৫ 
অধ্যায়-১৫৪ : সবধরনের কথা-বার্তা নামায বিনষ্টকারী 

1৯১ (৩০25 পেরে Blah GSS LS UG xe Jos dl ৬৯) ৪৪১০4১০৪৪১৪ 
ol NY ০ 935 ৩১5 ০০ [5AM (55 81558 এডি এপ Dal এ এ 
এ ug ৯০ %130885 এ 
৫০৪ । হযরত যায়দ ইবনে আরকাম রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা নামাযে কথা বলতাম, 
নামাযে তার পাশের সাথীর সঙ্গে কথা বলত । অবশেষে “আল্লাহর সামনে তোমরা বিনয়ের সঙ্গে 
দাড়াও ৷” এ আয়াত অবতীর্ণ হলে আমাদেরকে নিশ্চুপ থাকার আদেশ করা হলো । মুসলিম ও আৰু 


দাউদের বর্ণনায় অতিরিক্ত রয়েছে: এবং কথা বলা থেকে আমাদেরকে নিষেধ করা হলো । (সহিহ 
সহিহ মুসলিম) 

সাহাবি পরিচিতি : হযরত যায়দ ইবনে আরকাম রাযি. । উপনাম আবু আমর আল আনসারি 
খাযরাজি । তিনি একজন প্রসিদ্ধ সাহাবি । সর্বপ্রথম খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেন । আল্লাহ তাআলা 
আল মুনাফিকুন-এ তার সমর্থনে আয়াত নাযিল করেছেন । কুফায় ৬৬ হিজরিতে তিনি ইস্তিকাল করেন ॥ 


এ ১৯34১ tle di ৪.০ di 4১০১ এ পি LS UG ০৪ এ dil ৬৯) dl Ls ০৮ 00 
5181 054) 4:45 ble 55 oll ০৪ CALS (এ ০৬ ০০ berry ০৪ ble YB ও 
-০৯। 135 ১৬৬ Mal & & 0 ৭৩০৪১০৪১১০৩] ৬১ ০৬ 


৫০৫ । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম নামাযে থাকাবস্থায়ও সালাম করতাম এবং তিনি উত্তরও দিতেন । যখন 
নিকট থেকে ফিরলাম তখন তাকে (ওই অবস্থায়) সালাম করলাম কিন্তু তিনি উত্তর দিলেন না। 
বললাম, আল্লাহর রাসূল! আমরা আপনাকে নামাযে সালাম করলে আপনি তো উত্তর দিতেন (এ 
হলো)? তিনি বললেন, নামাযে (ধিকর-আযকারের) ব্যস্ততা রয়েছে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


হানাফিয়্যাহ # ২৬০ 


www.almodina.com 













৪০১ she dl এত জা ০১০ ৬৬ শত US UB x0 Js dil ৩০) das ০৪ 001 
1০ ১০৮৮৪ ০৩৮০ ১৯১ ০৪ Cal bam) lb ble $55 Ladi ০0 Gb OF এ ৪১৮৩ 
৬ :এ 54 2১০] sy 445 dl she dl 055) 25 ও৮ Edo টপস ০৮ ০১০৪ 
৬৫১ ০ ৬০৭ ও & 9৬ 29 ৯০ ৮১০ ৮ sles 575০ Cals এ 10৮) 
sly Pe ৩৭) ৬৯ এপ 0433০ ৬194৩ 3 0৬০1 ৩০:01) গে 


৮০৮ ০১৮ 03 FT 
৫০৬ । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা ইথিওপিয়ার ভূমিতে 
আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাযে সালাম করলে তিনি উত্তর দিতেন। 
সেখান থেকে যখন ফিরলাম তখন নামাযের অবস্থায় তাকে সালাম করলাম, কিন্তু তিনি উত্তর দেননি । 
ফলে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম । তিনি নামায শেষ করা পর্যন্ত বসে রইলাম । অতপর তাঁকে জিজ্ঞেস 
করলাম, আল্লাহর রাসূল! আপনি নামায পড়াবস্থায় সালাম করলাম কিন্তু আপনি সালামের উত্তর দিলেন 
না? তিনি বললেন, আল্লাহ তাআলা ইচ্ছানুযায়ী নতুন আদেশ দিয়ে থাকেন, আর এখনকার নতুন হুকম 
হচ্ছে তোমরা নামাযে কথা বলতে পারবে না। (মুসনাদে হুমায়দি, সুনানে আবু দাউদ, সুনানে নাসায়ি) 
এর সনদ সহিহ। 


প্রাসঙ্গিক আলোচনা: প্রথম দিকে নামাযে প্রয়োজনীয় কথা বলার সুযোগ ছিল । পণ আর সে অবকাশ 
থাকেনি । সাহু সিজদা বিষয়ক যে হাদিসগুলোতে কথাবার্তার উল্লেখ পাওয়া যায় সেগুলো প্রথম যুগের 
ঘটনা । এখন শুধু সুবহানাল্লাহ বলার অনুমতি আছে। মোটকথা এ বিষয়ে সবাই একমত যে, 
ইচ্ছাকৃতভাবে নামাযের ভুল-ত্রুটি সংশোধনের উদ্দেশ্য ছাড়া কথা বললে নামায ফাসিদ হয়ে যাবে । ইমাম 
আবু হানিফা রাহ.র মতে ইচ্ছা-অনিচ্ছায়, অজ্ঞতার কারণে কিংবা যেভাবেই হোক নামাযে কথা বললে 
নামায ফাসিদ হয়ে যাবে । ইমাম মালিক রাহ.'র এক বর্ণনা মতে নামাযের ভুল-ত্রুটি সংশোধনের জন্যে 
কথা বললে তা নামায বিনষ্টকারী হবে না । ইমাম শাফিয়ি রাহ.'র মতে ভুলবশত কিংবা অজ্ঞতার কারণে 
হলে তা নামায বিনষ্টকারী হবে না । ইমাম আহমদ রা. থেকে চারটি বর্ণনা রয়েছে। পূর্বোক্ত তিনটি এবং 
চতুর্থ বর্ণনা হচ্ছে, কেউ যদি এই ভেবে কথা বলে যে এখানো নামায শেষ হয়নি তাহলে তা নামায 
বিনষ্টকারী হবে না, অন্যথায় বিনষ্টকারী হবে । বস্তুত আইম্মায়ে সালাসা কোনো না কোনোভাবে নামাযে 
কথা বলা জায়িয হওয়ার পক্ষে । তারা যুলইয়াদাইনের হাদিস দিয়ে দলিল পেশ করেন । কিন্তু এটা ছিল ২ 
হিজরির পূর্বের ঘটনা । পরবর্তীতে সেই হুকম রহিত হয়ে গেছে। এখানে হানাফিদের কিছু দলিল 
উপস্থাপিত হয়েছে। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৬১ 


www.almodina.com 


2১০০ 3 SU ০৪ 8 এ ৮৪-)০5 
অধ্যায়-১৫৫ : নামাযে এদিক-সেদিক তাকানো নিষিদ্ধ 
SUNN ০৪৮০৩ ile dl এ di 057) UL 2০45 ge dw dil ৬৮১ ৪৫৬ ০০,৪১৬ 
bel 013) All ৪১০০ op TE LSS ০১০০ ৯:00 ৪১০৭] ও 
৫০৭। হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে নামাযে (অন্যদিকে) তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, এটা শয়তানের 
একপ্রকার ছিনতাই যা সে বান্দার নামায থেকে ছিনতাই করে । (সহিহ বুখারি) 
৬ ০) এএ ২০১ ale dil এ ঞ 05 JU UG এ Jos dl ৬৪) ৮০০০ 00h 
FLAN) আখ SY Eb এড এ ও ০5 ০৬ 4৩০৬ Dall ও ০এ। ০ lal 
৬৫০3 
৫০৮ | হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, নামাযে তুমি কখনো (অন্যদিকে) তাকাবে না; কেননা (ভিন্নঈদিকে) নামাযে তাকানো ধক্ষংসের 
কারণ । যদি একান্ত প্রয়োজন হয় তাহলে নফল নামাযে (তাকাতে পারবে), ফরযে নয়। (সুনানে 
তিরমিযি) ইমাম তিরমিযি হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন। 
Lal ৬১ ৬০৭৫ play ale ঞ ৬.০ এএ। IN UG ge ৫০ di ৬৮১ ৮৬৮ onl ০০ ০5৭ 
৬ ৯০1) FeAl 92১ cob ০০০ LEG EN 4০৪০ দি 
৫০৯ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
নামাযে ডানে-বামে দৃষ্টিপাত করতেন, তবে গর্দান পেছন দিকে ফিরাতেন না। (সুনানে তিরমিযি) এর 
সনদ সহিহ। 
Mall ৪১ 55544 9$ এ ০৪71০ 
অধ্যায়-১৫৬ : নামাযে দুই কালো (প্রাণী) কে মেরে ফেলা 
০৪৯1152 ৯১5০ di ৩০ di 439 ০5 UG ০৪ এ dil ৩৮১ ৪৪৯৯ এ ০০০৪৪ 
45৮09 544০ (০০১ Lisl 3১ Oxy od Daly 
৫১০ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, তোমরা নামাযে দু'টি কালো (প্রাণী)কে মেরে ফেলতে পারবে: সাপ ও বিচ্ছু । 
তিরমিযি, আবু দাউদ, নাসায়ি, ইবনে মাজাহ) ইমাম তিরমিযি ও হাকিম হাদিসটি সহিহ বলে 
করেছেন। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৬২ 


www.almodina.com 


Dall 3 ০১৭ ০ পয ও 57024 
অধ্যায়-১৫৭ : নামাযে কাপড় ঝুলিয়ে রাখা নিষিদ্ধ 
৩৪ JUL ০৪ ৩৫ ৮৮০ ৬ ঞ ৬০ ঞ ৯) ঢা ৪ এ dl ৩৬১ ৪৯০৯ এ ৩৪ ১9১9 
পি ৪১৮১ ০০৬৮ 05505 poly) bu 455 ৫2803 all 
৫১১ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে কাপড় 


ঝুলিয়ে রাখতে এবং মানুষ তার মুখ ঢেকে রাখতে নিষেধ করেছেন । (সুনানে আবু দাউদ, সহিহ ইবনে 
হিবক্ষান) এর সনদ হাসান । 


০১৯০ 2) এ (৮ ৮৪705 
অধ্যায়-১৫৮ : মাথায় খোঁপা বাধা অবস্থায় নামায পড়ার হুকম 
এ Of ০শ :0৬ ৮৮০১ ০৪ ঞ এক এ ০৪৮৫ Gos dil ৬১ nls nl GF NY 
Ot 13১0 3১ সি GFT ২১ ০৪ আত ৬৮ 
৫১২। হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, (নামাযে) সাতটি অঙ্গের উপর সিজদা করতে এবং চুল ও কাপড় না ধরতে আমাকে আদেশ করা 
হয়েছে। (সহিহ বুখারি, সাহিহ মুসলিম) 
এ ৬১৬ 0 di ০৪ এ না age এ & ৪) Als 0 dl Ls ৩৪ LS ০৪ ০৪1 
৬ Jos di 2) ৮০৬ onl এ! ঠা Opa ০০৬ এ এপ 0৩ 095 ০১ ০০১৮০ 470) 
4৯4৯5 ০০435 ply ale di ৩৮ & ০১০ ০৬০ এ! ২0. (9) ৫ 5:০৬ 
তি 03১১ ৬১১ এপ gD 
৫১৩ । কুরাইব'র সূত্রে হযরত আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনে 
হারিসকে মাথার পেছন দিকে খোপা বাধা অবস্থায় নামায পড়তে দেখে নিজে দাড়িয়ে তা খুলতে শুরু 
করলেন । ইবনে হারিস নামায শেষ করে তার দিকে ফিরে বলতে লাগলেন, তুমি আমার মাথায় এমন 
করলে কেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, 
এমন ব্যক্তির দৃষ্টান্ত ওই ব্যক্তির সঙ্গে যে (পিঁছমোড়া দিয়ে) হাত-পা বাধা অবস্থায় নামায পড়ে । (সহিহ 
মুসলিম) 
Pall 5০০০ ৪১০৭] ৪০৩ 2b — 08 
অধ্যায়-১৫৯ : খানার উপস্থিতিতে (ক্ষুধা থাকাবস্থায়) নামায আদায় করা মাকরূহ 
৮৪ ৮০১১1৮০3০৪৬ dil Gh dU ৪ UG ge dis di ৩১ ০ ০1০ 91 
Syd ১05 ool 93১ te 6১৫৩৮ এছ 3 ৬349 Lal গা) এপ 
4) ০০ EA ও ৬৮৮১ Bla 05) full এ ৬০ ক এত dl ৩০১ ০৮ inl ON, 


এ) bly মি] 
আদিল্লাতুল হানাফিয়্যাহ & ২৬৩ 


www.almodina.com 


৫১৪ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, যখন তোমাদের কারো (সামনে) রাতের খাবার রাখা হয়, অন্যদিকে নামাযের ইকামাত 
হয়ে যায় তাহলে তোমরা খাবার দিয়ে শুরু করবে এবং তাড়াহুড়া না করে তা থেকে ফারিগ হবে । (সহিহ 
বুখারি, সহিহ মুসলিম) 
বুখারির বর্ণনায় অতিরিক্ত রয়েছে: হযরত ইবনে উমর রাযি.'র সামনে খানা রাখা হলে এবং নামাযের 
ইকামাত হয়ে গেলে তিনি খানা থেকে ফারিগ না হয়ে নামাযে যেতেন না, অথচ তিনি (খানার স্থান থেকে) 
ইমামের কিরাআত শুনতে পেতেন । 
SUA 7৮19 (৮১ ৪ ঝা এ &1 05১09 dE ০৪ এ dil ৬৮১ or .০৭০ 

০৬০৯ 219) sail 19554 Sha aly 
৫১৫ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, রাতের খাবার উপস্থিত হয়ে গেলে আবার নামাযের ইকামাত হয়ে গেলে তোমরা খাবার দিয়ে শুরু 
করো । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) tp 

০৬৯৭ 2985 13) 2১০০ ৩৮৩ Sb -\ 1 
অধ্যায়-১৬০ : পেশাব-পায়খানার প্রয়োজন থাকাবস্থায় নামায পড়া মাকরূহ 

১1011912155 ৮০9 le dl এত ভে ০৬৮ ৪ Jos dl ৬৮১০৪) on das ০০৪১৭ 
UG day cpl Dol শশী sd (756 Sah ০) sol dab 01 i 


tee tlle shal 
৫১৬ । হযরত আবদুল্লাহ ইবনে আরকাম রাযি. থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, নামাযের ইকামাত হয়ে যাওয়ার পর তোমাদের কেউ যদি 
শৌচাগারে যাওয়ার প্রয়োজন অনুভব করে তাহলে সে যেন প্রথমে প্রয়োজন সেরে নেয় । (সুনানে 
আরবাআ) ইমাম তিরমিযি বলেন, এটি হাসান সহিহ হাদিস । 
সাহাবি পরিচিতি : হযরত আবদুল্লাহ ইবনে আরকাম রাযি. । মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণ করেন; 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে আবু বকর রাযি.'র চিঠিপত্র লিখে দিতেন । উমার 
রাযি. তাকে বাইতুল মালের দায়িত্ব দেন, উসমান রাযি.'র সময়েও তিনি এ দায়িত্ব পালন করেন । এক 
উলমি রাযি, রর সময় তিনি তি চাই উল বল বং তার িলাফাতকালে বু 
করেন। 


১:০১ ৮০০১ এ ও এ di ০১৯১ Chan 2545 ৬৪ Joo dl ৪০১ ৮৪৬ of ০১. 
49 23 OEE এন ৬৯১ 33 lll 20০ Ds 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৬৪ 


www.almodina.com 


৫১৭ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
ইরশাদ করতে শুনেছি, খানার উপস্থিতিতে এবং পেশাব-পায়খানার বেগ চেপে রেখে নামায না পড়া 
চাই। (সহিহ মুসলিম) । | 
Ody 45 ও১ 015৮ 5১৮ 5৬19 2১০ 5১ SL) 
অধ্যায়-১৬১ : কাপড়ে কিংবা নামাযের স্থানে কোনো প্রাণীর ফটো (ছবি) থাকাবস্থায় নামায পড়া মাকরূহ 
tle di ৬৮০ এএ। 0:09 ১ 059 dow dil 2) ELS 84৬ of ০৪ OVA 
PE এ El ৪৭ a pt 8১১০ 33 US এ ৬ ৪94] fr ২:০৩ ০৮9 

৫১৮ । হযরত আবু তালহা (তার নাম: যায়দ ইবনে সাহল) রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিরিশতাগণ যে ঘরে কুকুর কিংবা ছবি থাকে সে ঘরে প্রবেশ করেন 
না। (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
CE a ৬ HIN এও UG plang ale di এ এ of এ dF 96 ০৪:০৭ 
Ley (bd ক rb 01555 85 axle 913 ৬০১ ১১5 pl লি Ce Wy ype 3 
৫১৯ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
ফিরিশতাগণ যে ঘরে কুকুর, ছবি কিংবা জুনুবি থাকে সে ঘরে প্রবেশ করেন না । ইবনে মাজাহ এ বর্ণনায় 
> শব্দটি উল্লেখ করেননি । (সুনানে আবু দাউদ, নাসায়ি, ইবনে মাজাহ) আবদুল্লাহ ইবনে ইয়াহইয়া 
রাবির ব্যাপারে কথা রয়েছে। 
“le di ০৮০ এ ৬৬ PA ale /০ DEEL :0৩ ০৪ Jos dl 2) BA এ ০৪:০1, 
348 / 4০53) ed bf এ 149০5 ৪ ৮ এ এ১১ ০০০ AS UW 5১:4৬ ০৮৪ 
৬ ০৬৮ 0 55১3 sll a 5০ ৯১ 0 ৯ SY ASSL 25৬ 9 45৮ by 

nd 5 9৮5 ৬58 31755595৬৪৩ 9০5 4১ ০৪ OY 454) ৫০০০৮) 
৫২০ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশের অনুমতি চাইলে তিনি বললেন, প্রবেশ করুন। তখন 
জিবরিল বললেন, কীভাবে প্রবেশ করব? আপনার ঘরে তো ছবিবিশিষ্ট একটি পর্দা রয়েছে! হয়তো 
আপনি এগুলোর অগ্রভাগ কেটে দিবেন নতুবা এগুলো পদদলিত চাটাই বানিয়ে দেয়া হোক; আমরা 
ফিরিশতার দল এমন ঘরে প্রবেশ করি না যেখানে ছবি থাকে । (সুনানে নাসায়ি) সহিহ ইবনে হিবক্ষানে 


শব্দ হচ্ছে: আপনি যদি তা করতেই হয় তাহলে এগুলোর মাথা কেটে ফেলুন অথবা এগুলো কেটে বালিশ 
এবং বিছানা বানিয়ে ফেলুন। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৬৫ 


www.almodina.com 


৪১০০ & 2৬53০১৫১1৯৭ 
অধ্যায়-১৬২ : নামাযে ‘ইকআ’ মাকরূহ 

LAS ৪78 ০৪০4১ ale dil ৬০ di 0৯১ GW U5 we Jos di ৩৯১ ৪৮৯ পা ৩৪ শা 
দি ঞ লা ০19) | SUNS ০) AS edt 1 এ 
৫২১। হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাকে (নামাযে) মোরগের ঠোকরের মতো ঠোকর মারতে, কুকুরের মতো দু'পা খাড়া করে নিতম্বের 

উপর বসতে এবং শিয়ালের দৃষ্টিপাতের মতো দৃষ্টিপাত করতে নিষেধ করেছেন । (মুসনাদে আহমাদ) 
Lie ০৪ SE পদ ols dil Ge লে এটি ON ২৬ Jos ও ৬০১ এত or ভা 
৪০] 93) এনা LSI ০935 ০৭০ 258 09 ১৬৮ 
৫২২ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ------ ৮০ 
ESE থেকে এবং মানুষ তার বাহুদ্ধয় হিংশ্রের মতো বিছিয়ে দিতে নিষেধ করেছেন । (সহিহ বুখারি) 
০০ Dl ০০ | 1০০3 ০৬ & এ. জে এ J JU UG ws এ dl ৬৯১ 9৪০৪ ০ 
০৮ 019১ -95১৭৬ ৩৬০৭৩ pb GU 4৬৮ তে এর! ৬০ CASI এ ও CH ১৩ ১১০ 
৬ 
৫২৩ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 
বলেছেন, যখন তুমি সিজদা থেকে মাথা তুলবে তখন কুকুর যেভাবে দু'পা খাড়া করে নিতম্বের উপর বঙ্গে 
সেভাবে বসবে না । তোমার পাছা উভয় পায়ের মাঝখানে রাখ এবং পায়ের পিঠ জমিনে সঙ্গে মিলিয়ে 

রাখ । (সুনানে ইবনে মাজাহ) 
all এ১ 9০০০ ৪18 
অধ্যায়-১৬৩ : কোমরে হাত রেখে নামায পড়া মাকরূহ 

1501 -৬ 01149 ale ঞ ৬.৫ di do) ও 24৩ xe এন dil ৩৮১ 85০৯ এ ০৪ OTE 
Cl ৬ ১0১৬ ০% এ! 2০৬ 919) DLL ১৮১ ০৪ উঠ এ ১) I 


০০৬ ৬৮ HU 0 ৪0৯ 2৮5) লন 90৪ 1০4০০) ওহ 
৫২৪ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় 
মানুষ কোমরে হাত রেখে নামায পড়া থেকে নিষেধ করেছেন । অন্য শব্দে: তিনি নামাযে কমরে হাত 
থেকে নিষেধ করেছেন । (সুনানে ইবনে মাজাহ) মুসারাফে ইবনে আবি শায়বায় অতিরিক্ত রয়েছে: 
সিরিন রাহ. বলেন, ব্যক্তি নিজ হাত কমরে রাখাকে ইখতিসার বলা হয় । 






হানাফিয়্যাহ # ২৬৬ 


www.almodina.com 


৮৮ OSs BUY amas bf ঘা 
রা বিশেষভাবে ইমাম একাকি উঁচু স্থানে দীড়ানো মাকরূহ 
৩৩০ ৫০ ১৯১ ofall ll fl we Jus ঞ ৪৯১ ০5 on has 01535 এ ৬১১ ove 
৯০4৪ die এটা ৬৮ 0৬৮ এ ody ily এ] 2৬৭৮ (ও an এন ০১০৪০ 
BA 0৮910151506 ০5০০৬ dit lo &॥ 055 ALS ২৪ এ ৫০ ০৯ ০১৬৪ 
৪ এপ CU তে এজ WY las JE ৪৩৩০ ৪) ০4০ ৪১৪ 
৫২৫ । হযরত আম্মার বিন ইয়াসির রাযি. মাদায়েনে লোকদের ইমামতি করলেন, তখন তিনি ছিলেন উঁচু 
স্থানে আর লোকেরা তার নিচে ছিল, তাই হযরত হুযায়ফা রাযি, সামনে অগ্রসর হয়ে তার হাত ধরলেন । 
আম্মার তার (হাতের) অনুসরণ করলে হুযায়ফা তাকে নিচে নিয়ে আসেন | আম্মার যখন নামায থেকে ' 
ফারিগ হলেন হুযায়ফা তাকে বললেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা 
বলতে শুনেনি যে, যখন ব্যক্তি কোনো জামাতের ইমামতি কররে তখন সে যেন তাদের স্থান থেকে উঁচু 
স্থানে না দাড়ায়? আম্মার বললেন, এজন্যেই তো আপনি যখন আমার হাতে ধরেছেন আমি আপনার 
অনুসরণ করলাম । (সুনানে আবু দাউদ) 
সাহাবি পরিচিতি : হযরত আম্মার বিন ইয়াসির রাযি. | প্রথমদিকেই ইসলাম গ্রহণ করেন । তিনি ওই 
সকল সাহাবিদের অন্তর্ভুক্ত যাদের ওপর কাফিররা বিভিন্নভাবে নির্যাতন করেছে। বদরসহ সবক'টি যুদ্ধে 
অংশগ্রহণ করেছেন । আলি রাযি.'র পক্ষে সিফফিন যুদ্ধে ৩৭ হিজরিতে ৯৩ বছর বয়সে তিনি শাহাদাত 
বরণ করেন। 
4৮ all Us 4০) 8১6 :৮155 
অধ্যায়-১৬৫ : কাতারের পেছনে একাকি দীড়ানো মাকরূহ 
ED EU 3৯3 eg he de ও এ এতো ঢা ০৪ এন ও ৩০১ 2১ পা ০৪ ০ 
95).3 3১০৮ dl 45): ০:০১ ale ঞ le a0 OS 9 Lali 104 OF 
৬১৬ 
৫২৬ । হযরত আবু বাকরাহ রাযি. থেকে বর্ণিত, তিনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
রুকুর অবস্থায় পেলেন, তাই কাতারে পৌছার আগেই রুকু করে নিলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট তা উল্লেখ করলে তিনি বলেন, আল্লাহ তাআলা (ইবাদাতের প্রতি) তোমার 
আগ্রহ আরো বাড়িয়ে দিন, তবে এরকম পুনর্বার করবে না । (সহিহ বুখারি) 
dl ৪৮০ Lad UE 2 ও my Ul ৩৪০৩ 5 ক Jos dil ৬৪১ ৩৬ ৩ ০০ ৩ NV 
OL 95১ LAE জল মী ৬515৪ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৬৭ 


www.almodina.com 


৫২৭ । হযরত আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি ও ছোট ছেলেটি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামায আদায় করলাম, আর আমার আম্মা উম্মে সুলায়ম ছিলেন 
আমাদের পেছনে । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
এজন চিন ১১৮ 9৭] ৮১৮-15৭ 
অধ্যায়-১৬৬ : নামাধির সামন দিয়ে অতিক্রমকারী ব্যক্তি অতিক্রম করার কারণে গোনাহগার হবে 

dl ০) শে এ এ! ঘা ওরশ এ ০৫০ 0 এ ৮০4 ০৪ ৪৯০ পরা ০৪০18 
ঠা 0৩ lasix GIO এ ৮০১ ৮৪ dil এ di ০59 ৮৬৮০ 95 ০০ dis 
BU OGY 4০০3৬ এ ৪৬ 2 ION পথ 9০০ ale di lo di 055) JG te 
dm 3g 3h Gy cml UG ৪০3 ৯০ 50645 2 55 0৮৫4 LF wl OE 

44৪০ PL Op এ VF ৬০৮ 20168 OF ১৫৫ GL) & YY by 
৫২৮ । আবুন নাযরের সূত্রে বিশর ইবনে সাঈদ থেকে বর্ণিত যে, যায়দ ইবনে খালিদ আল জুহানি তাকে 
হযরত আবু জুহাইম রাযি.'র নিকট পাঠালেন; নামাযরত ব্যক্তির সামন দিয়ে অতিক্রমকারী সম্পকে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কী শুনেছেন- সে ব্যাপারে জিজ্ঞেস করার জন্যে 
তো আবু জুহাইম রাযি. বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাযরত 
ব্যক্তির সামন দিয়ে অতিক্রমকারী যদি জানত যে (এর কারণে) তার কী পরিমাণ গুনাহ হচ্ছে; তাহলে 
মুসল্লির সামন দিয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ (দিন বা মাস কিংবা বছর) দাঁড়িয়ে থাকা তার জন্যে 
ভালো হত । আবু নার বলেন, তিনি চল্লিশ দিন, না মাস, না বছর বলেছেন- আমি জানি না। (সহিহ 
বুখারি, সহিহ মুসলিম) বাধ্যারের বর্ণনায় রয়েছে: তার (মুসল্লির) সামন দিয়ে অতিক্রম করার চেয়ে 
চল্লিশ 'খারিফ' (বৎসর) দীড়িয়ে থাকা তার জন্যে ভালো হত । 

এ] ৪৯৮ ০৪ pL ৮ তত SU NV 
অধ্যায়-১৬৭ : ইমামের সুতরাহ (ডাল) মুকতাদির জন্যে যথেষ্ট 
05) এস্এুত og ৩০০০১ ৪৬ dil এ০ a Of ২৪ খু dil ৬০১ dime এ ০ OTA 
oly) 9০ Sed এল এ ১ 95 ly কা১১ ১০০১5 চা) ৪) ES এন 
০৮ 

৫২৯ হযরত আবু জুহায়ফা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতহন্জ, 
তাদেরকে নিয়ে নামায আদায় করলেন, তখন তার সামনে একটি বল্লম (রাখা) ছিল, আর মহিলা ও গন 
এটার পেছন দিয়ে অতিক্রম করছিল এবং তিনি তীর পেছনের মুসল্লিদেরকে সুতরা রাখার আদ্র 
করেননি । (সহিহ বুখারি, সঁইহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৬৮ 


www.almodina.com 


1৬) এড Lb i —) AA 
অধ্যায়-১৬৮ : ইমামের দায়িত্ব 
০19 7153 ৪ & ৬৬ di 0১7১ 05 dG xe Jos dl ৩০১ 55০৯ sf ০৪০৮ 
৬0০ চা ৮৬ এ 3 lly ily ০৮০০] ৮৫5 ১ 4৬৪ ০এএ ৫ 
লি) ৬১৩] 013) ss 
৫৩০ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, তোমাদের কেউ যখন লোকদের নিয়ে নামায আদায় করবে তখন সে যেন লাঘব 
(কমসময় ব্যয়) করে; কেননা তাদের মধ্যে দুর্বল, অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তি থাকতে পারে। আর যখন 
তোমাদের কেউ নিজে নিজে নামায পড়ে তখন সে যেন ইচ্ছানুযায়ী লম্বা করে । (সহিহ বুখারি, সহিহ 
মুসলিম) 
৪১০০ ০৪ FY 1d 0555 dy dG 9৩) Of x0 এএ dl ৬০১ ১০৮ জা of 0) 
০৬ 0125৮ ১ ৮৮১ ৪৪ dil ৪৮০ di 0১ ৩) ৬৪ cl 44 ৩০ 9৯৩ jal ০ BN 
০) এরি odd ০৯ LG ০৭৬ sho Sb 908 পলি 01 45 8০৬০ এ 
০৬৪ ০5) 00১) 
৫৩১ । হযরত আবু মাসউদ রাযি. থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি বললেন, আল্লাহর শপথ হে আল্লাহর 
রাসূল! অমুক ব্যক্তি নামাযকে দীর্ঘ করার কারণে আমি ফজরের নামাযে যাই না । তো আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিনকার নসিহতের ক্ষেত্রে রাগাস্থিত হওয়ার মতো আর কখনো 
দেখিনি । তিনি বললেন, তোমাদের মধ্যে কিছু লোক মানুষকে আতঙ্কিত করে তুলে, যখন কেউ লোকদের 
নিয়ে নামায পড়বে সে যেন লাঘব করে; কেননা তাদের মধ্যে বৃদ্ধ, অসুস্থ এবং জরুরতমন্দ লোক থাকতে 
পারে । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
৮০৬ 150১ ৮০১ ০৬ dil এ০ ঞ 0১০) এ ৬০:0৩ এ Yow dl ৪৮১ ০৭ ০৪ ০০ 
১১৬ ২3 EF I এহন ১৪ 24৭ এ] AN ভা US বড Cale 02 Ball এস 
4 3) ৬৪৮ ০১ ৬০৮) এ ০৮৮০৬ Ny $৮ 3) 
৫৩২ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি *য়াসাল্লাম 
আমাদের নিয়ে নামায আদায় করলেন । নামায শেষ করে তিনি আমাদের দিকে ফিরে ইরশাদ করলেন, 
হে লোকসকল! আমি তোমাদের ইমাম; অতএব তোমরা রুকু, সিজদা, কিয়াম ও সালামের ক্ষেত্রে আমার 


চেয়ে অগ্রগামী হবে না। আমি তো তোমাদেরকে আমার সামনে ও পেছনে (ভয় হালতে) দেখতে 
পারি । (সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৬৯ 


www.almodina.com 


Hg ৪১৩০ ৮1% 


সালাতুল বিতরের অধ্যায় সমূহ 
9 ১৪ ৪705৭ 
অধ্যায়-১৬৯ : বিতরের নামায ওয়াজিব 
পা 1951 dG oly ale & ৪৮৪ al ০৪ ge এ dil ৩১ ০০৪ 08০ ০০ 


OL 93১40১518৮৯ 
৫৩৩ । হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, বিতরকে তোমরা রাতের শেষ নামায বানাও । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
৮৮ 99) 30 Era 19320 0 play ale & এ ভে 01: ort 
৫৩৪ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহ হওয়ার পূর্বেই তোমরা বিতর 
আদায় করো । (সহিহ মুসলিম) 
1৮:0৩ ৮79 ale dl ৬০০ &1 055 01২০৪ dis &| ৩৯১ ৪১৬৭ ০৪255 
LEI) এ রখ 4১১15০৫0105 
৫৩৫ । হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, সুবহ হওয়ার পূর্বেই তোমরা বিতর আদায় করো । (সহিহ মুসলিম) 
653 0০৬ 0505১ ০৪ dl slo di 0৯5 JE UG ০৪ Jus dil ৬০) এক ০০ OTN 
JUL ৯০9৬ এআ তো ০৬১ ঠা 8 01৬০৪ ০ বগি 28১ 9৯0 pT ৬ 
০ 55) a এ/১) ১৪১৮ 
৫৩৬ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, যে শেষরাতে না উঠার আশংকা করে সে যেন রাতের প্রথমদিকেই বিতর আদায় করে নেয় | আর 
যে শেষরাতে উঠার আশা রাখে সে যেন শেষরাতে বিতর আদায় করে; কেননা শেষরাতের নামান 
“মাশহুদাহ' (তথা মাকবুল, কিংবা এ সময় ফিরিশতা উপস্থিত থাকেন, কিংবা তখন আল্লাহ তাআলা 
পৃথিবীর আকাশে (তার শান মুতাবিক) অবতরণ করেন) । আর এটাই উত্তম ৷ (সহিহ মুসলিম) রর 
GF 2:45 ৮৮9 ade dit এ. ঞ& ০১০ ০৬০০ UB wo এ di ৪৪) 45 ০০ TV 
৮১১-৫ rb সত ০০ বটি ৯ 4৩০৯৪ Ty od dF FN ৭৫ ০৮১ pt i 
টপ 8১৭] 399 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৭০ 


www.almodina.com 


৫৩৭ । হযরত বুরাইদা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন , আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, বিতর বাধ্যতামূলক, সুতরাং যে বিতর আদায় করবে না সে 
আমাদের দলভুক্ত নয় । বিতর বাধ্যতামূলক, সুতরাং যে বিতর আদায় করবে না সে আমাদের দলভুক্ত 
নয় । বিতর বাধ্যতামূলক, সুতরাং যে বিতর আদায় করবে না সে আমাদের দলভুক্ত নয় । (সুনানে আবু 
দাউদ) এর সনদ হাসান । 
90579 le dil ৬৮০ dil 05) JE 245 cs Gis 1৪৪১ El Lx ঞো FOTN 
Se বাজ] ৮৫৯ 0১1১ 55500 oly) 0535 3 eel 9] da ভিড 285 ০ 
al ৮০৯ ৬৮ er UB) ৩১) 

৫৩৮ । হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিতর নামায না পড়ে ঘুমিয়ে গেল কিংবা তা ভুলে গেল সে যেন ঘুম 
থেকে জেগে কিংবা স্মরণ হওয়ার পর তা পড়ে নেয়। (সুনানে দারাকৃতনি) হাকিম 'মুসতাদরাক'এ 
হাদিসটি উল্লেখ করে বলেন, এটা বুখারি-মুসলিম"র শর্তানুযায়ী সহিহ । 
প্রাসঙ্গিক আলোচনা: সালাতুল বিতর ইমাম আবু হানিফা রাহ.'র মতে ওয়াজিব এবং আইম্মায়ে সালাসা'র 
মতে সুন্নাত । কিন্তু বাস্তবতা হচ্ছে, এটা শুধু শব্দগত ইখতিলাফ । কারণ ইমাম আবু হানিফা রাহ.'র মতে 
ফরয ও সুন্নাতের মধ্যবর্তী একটি স্তর হচ্ছে ওয়াজিব । আর আইম্মায়ে সালাসার মতে এদুয়ের মধ্যবর্তী 
কোনো স্তর নেই। বস্তুত তাদের দৃষ্টিতেও বিতর সর্বাধিক গুরুত্বপূর্ণ সুন্নাত এবং হানাফিদের মতে বিতর 
ফরযের সমান নয় । সুতরাং একথায় উভয় দলই একমত যে, বিতর ফরয নয় আবার অন্যান্য সাধারণ 
সুন্নাতের মতোও নয় । এখন যেহেতু হানাফিদের মতে ফরয ও সুন্নাতের মধ্যে আরেকটি স্তর আছে তাই 
এটাকে ওয়াজিব বলেছেন আর আইম্মায়ে সালাসার মতে যেহেতু মধ্যখানে কোনো স্তর নেই তাই তারা 
‘সুন্নাত’ শব্দ ব্যবহার করেছেন । সুতরাং এটা উল্লেখযোগ্য তেমন কোনো ইখতিলাফ নয় । 

৬5) SN 285 :5-0৬, 

অধ্যায়-১৭০ : বিতরের নামায তিন রাকআত 

০১১ Do EN US 2৬ dw & ৬০) ৪০৬ 0 না 2০51 ৪ 0145 ০৪ ০৭ 
০৩০১ ৬১৪১৮৮১১০০৬ dil ৬৮০ di 0579 0৬৮ 24 ৫0০০১ ও ৭43 the & এ di 
1) ৩০৪ 48৮) ০৬ ০৪ Js Wy ০৬ ভি) ৪৮১০ ৬১৬1 le 26 এ 33 
35 চর 191 0৯) ৬:০৪ 254৬ JU ১৩ ৪০০ 085) ০৫ of ds ১৬ 

Eel 03) 9 653১ ০৬৪ (৪ 0115555:4৩ ৫ ys 
৫৩৯ । আবু সালামা ইবনে আবদুর রাহমান থেকে বর্ণিত, তিনি হযরত আয়িশা রাযি.কে জিজ্ঞেস 
করলেন, রামাযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামা কেমন ছিল? তিনি বললেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাযান কিংবা অন্য সময়ে এগার রাকআতের চেয়ে বৃদ্ধি 

আদিল্রাতুল হানাফিয়্যাহ # ২৭১ 


www.almodina.com 


করতেন না। তিনি চার রাকআত আদায় করতেন, এগুলোর সৌন্দর্য ও দৈর্ঘ সম্পর্কে তুমি প্রশ্ন কর না; 
অতপর চার রাকআত আদায় করতেন, এগুলোর সৌন্দর্য ও দৈর্ঘ সম্পর্কে তুমি প্রশ্ন কর না। অতপর 
তিনি (বিতরের) তিন রাকআত আদায় করতেন । আয়িশা বলেন, আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর রাসূল! 
আপনি কি বিতর আদায়ের আগেও ঘুমান? তিনি বললেন, আয়িশা! আমার চোখ দু'টো ঘুমায়, কিন্ত 
আমার অন্তর ঘুমায় না । (সহিহ বুখারি) 
এ 25) এ 2 এুশ dil ৬৬১ ০৬০ 0 MAS ৩৪ Pls cn এল ০? ৬৬ ০৪০৪৫, 
SUL ০৮ ৬ OY dh ১১ boyy BFS ৬৬০০ ৮49 ale &া এ ঝা J 
> ৩৮ ৩৮১ ১৫৯05 1০1০০ এা] ভ্রেএখ। ১4 ০৬৭ ১৬21১ 090 ০১১০1 ১৮১%১ 
HES ৩৮ 93 Opal 8০৮৮365190৪ 0৬০ এক 4০০ 75 of dg) 
HS OU ৮১3৯0) 0৮583 Bey DS 05 ০৬৬) Cs ০০৭৮ ৬৯৩ ৬৫১ 0৯ 
বশ 04১ ০১এ 
৫৪০ । আলি ইবনে আবদুল্লাহ ইবনে আবক্ষাস'র সূত্রে হযরত আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযি, থেকে 
বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘুমালেন । তো তিনি (রাসূল) ঘুম থেকে 
জেগে মিসওয়াক করলেন, উযু করলেন । তখন তিনি তিলাওয়াত করছিলেন: ১: ৩৫ এদ 5 
lili ৪১6 ৫ ১৫০০ jh ০১৫5? এই আয়াতগুলো সূরার শেষ পর্যন্ত তিনি পাঠ করলেন । অতপর 
দীড়িয়ে দু'রাকআত আদায় করলেন এবং এতে কিয়াম, রুক ও সিজদা দীর্ঘায়িত করলেন । তারপর ফিরে 
এসে ঘুমিয়ে পড়লেন, এমনকি আওয়াজ দিতে লাগলেন । এভাবে তিনবার করে ছয় রাকআত' আদায় 
করলেন। প্রতিবারই মিসওয়াক ও উযু করেন এবং ওই আয়াতগুলো তিলাওয়াত করেন । অতপর তিন 
রাকআত বিতর আদায় করেন । (সহিহ মুসলিম) 
এ ০৮১ 5০০৩ dle & এ ঝ| 459 ON 0৩ এ এআ di ৬৪১ জর ০ ০০০5৭ 
৮ Bly ৪৯০০ 3 2 oly ol di ১৯0১ 0১0 5 99১ ০ ৪০ 
৫৪১ । হযরত উবাই ইবনে কা'ব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বিতরের নামাযে সূরা আ'লা, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস তিলাওয়াত করতেন । (সুনানে 
আবু দাউদ, নাসায়ি, ইবনে মাজাহ) এর সনদ সহিহ। 
FH 4১ ৬ dl ৬৮ এল ৬ ৬ আআ Jw ঞ ৬৮১ জা ৩০ ৬৪০ ৩৯4৮৮ ৩৪ OEY 
dl ১৯0) BEL ১ 5035৩ gl ও 49) | Gy ৪৭ hy পন ভোট 4১৭1 এ ০ 
০১৬৪১ লী) 5১৮০৪ 23১ SUL Bye LT LON IN এ ০৬৮ 205 ৯ ৬৪ এ 
4১0৭ 3২১৯ ০১১৮ এ (AA) এ Bodh ০৩১ ৮৮ ০১৬৭ Sy এ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৭২ 


www.almodina.com 


৫৪২। আবদুর রাহমান ইবনে আবযা'র সূত্রে তার পিতা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিতর আদায় করেছেন । তিনি প্রথম রাকআতে সূরা আ'লা, দ্বিতীয় 
রাকআতে সুরা কাফিরুন এবং তৃতীয় রাকআতে সূরা ইখলাস তিলাওয়াত করলেন । নামায শেষে তিনি 
933 এ ০৮৮৮ তিনবার বললেন, তৃতীয়বার উচ্চস্বরে বললেন । (মুসনাদে আহমাদ, শারহু মাআনিল 
আসার; তাহাবি, সুনানে নাসায়ি) এর সনদ সহিহ । হাফিয ইবনে হাজার ‘আত তালখিস'এ হাদিসটি 
সম্পর্কে উপরিউক্ত উৎসগ্রস্থের উদ্ধৃতি দেয়ার পর বলেন, এর সনদ হাসান । 

প্রাসঙ্গিক আলোচনা: বিতর নামাযের রাকআত সংখ্যা নিয়ে মতবিরোধ রয়েছে । ইমাম আবু হানিফা 
রাহ.'র মতে এক সালামে তিন রাকআত, দুই সালামে তিন রাকআত আদায় করা জায়িয নয়। আর 
আইম্মায়ে সালাসার মতে এক থেকে সাত রাকআত পর্যন্ত বিতর আদায় করতে পারবে | তবে তীদের 
স্বাভাবিক আমল হলো, দুই সালামে তিন রাকআত আদায় করেন, এক সালামে দু'রাব মাত এবং পরবর্তী 
আরেক সালামে এক রাকআত । এ অধ্যায়ে লেখক বিতরের নামায তিন রাকআত এবং পরবর্তী অধ্যায়ে 
তিন রাকআত একই সালামে-এর পক্ষে কয়েকটি দলিল উপস্থাপন করেছেন । অন্যরা হযরত ইবনে উমার 
রাযি.'র সূত্রে বর্ণিত হাদিস দ্বারা দলিল পেশ করে থাকেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেছেন, .40 >| ৮ ৮) ১ পক্ষাস্তওে হানাফিরা এ বর্ণনার এই ব্যাখ্যা দিয়ে থাকেন যে, 
কেউ যদি তাহাজ্জুদ পড়তে পড়তে সুবহে সাদিক হওয়ার আশংকা করে তাহলে সে যেন তাহাজ্জুদের 
দু'রাকআতের সঙ্গে এক রাকআত মিলিয়ে বিতরের তিন রাকআত বানিয়ে দেয় । আর হানাফিদেও এই 
ব্যাখ্যটি বিভিন্নভাবে অগ্রগণ্য প্রমাণিত হয়: 

১. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি.ও ইবনে উমার রাযি.'র ওই হাদিস বর্ণনা করেছেন, কিন্তু 
তিনি নিজে বিতরের তিন রাকআতই এক সালামে পড়তেন । যা থেকে প্রতিভাত হয়, তিনি এই 
হাদিস দ্বারা তা-ই বুঝেছেন যা হানাফিরা এ হাদিসের ব্যাখ্যায় বলে থাকে । 

২. হযরত আয়িশা রাযি. যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল প্রত্যক্ষ 
করতেন তিনিও বিতরের তিন রাকআত এক সালামে হওয়া সংক্রান্ত হাদিসগুলো বর্ণনা 
করেছেন । কোথাও দুই সালামের কথা উল্লেখ করেননি । 

৩. হযরত ইবনে উমার রাযি. সম্পর্কে এ কথা প্রমাণিত যে, তিনি স্বচক্ষে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের বিতর পড়া দেখেছেন । পক্ষান্তরে আয়িশা ও ইবনে আবক্ষাস রাযি. 
উভয়ে স্বচক্ষে তার রাতের নামায পড়া প্রত্যক্ষ করেছেন । সুতরাং ইবনে উমারের বর্ণনার তুলনায় 
এ ক্ষেত্রে আয়িশা ও ইবনে আবক্ষাস রাযি.’র বর্ণনা অগ্রাধিকার পাওয়ার দাবি রাখে । 

8. ইবনে উমার রাযি.’র বর্ণনার ওই ব্যাখ্যা করা না গেলে যা হানাফিরা করেছেন- হাদিসটি ভিন্ন 
আরেকটি হাদিসের বিপরীত হয়ে যাবে । ৷ ৬৮ ৮ / 44৮ এ৷ ৪ 5 4১১ ০% রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 'বৃতাইরা' তথা এক রাকআত নামায পড়া থেকে নিষেধ 
করেছেন । সনদেও বিচাণও এটি হাসান পর্যায়ের একটি হাদিস। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ২৭৩ 


www.almodina.com 


৫. হানাফিদের মতটি আসারে সাহাবা দ্বারাও সমর্থিত ৷ বস্তুত হযরত আবু বকর, উমার, আলি, 
ইবনে মাসউদ, ইবনে আবক্ষাস, হুযাইফা ইবনুল ইয়ামান, আনাস, উবাই ইবনে কা'ব রাযিয়াল্লাহু 
আনহুম প্রমুখ বিরাট সংখ্যক সাহাবি থেকে বিতর এক সালামে তিন রাকআত বলে বর্ণিত আছে; 

৬. হাদিসে মাগরিবের নামাকে দিনের বিতর আর বিতর নামাযকে রাতের বিতর আখ্যা দেওয়া 
হয়েছে । সুতরাং মাগরিবের মতো বিতরও তিন রাকআতবিশিষ্ট হবে । 

৭. সর্বোপরি হানাফিদের ব্যাখ্যা অনুযায়ী সকল হাদিসের মাঝে সামঞ্জস্যতা বিধান করে সবক'টির 
আমল করা সম্ভব ৷ কিন্তু এ ব্যাখ্যা না করা হলে কিছু হাদিসের ওপর আমল হবে বটে, তবে 
অধিকাংশ বর্ণনা বর্জন করা আবশ্যকীয় হয়ে পড়বে । 

ইসতি'নাস: শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহ. লিখেছেন, এক সালামে তিন রাকআত বিতর পড়, 
জায়িয এবং এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত । (মাজমুউল ফাতাওয়া, ২৩/৯২) 
শাওকানী রাহ, লিখেন- “সাহাবী উবাই ইবনে কা'ব রাযি. বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বিতরের প্রথম রাকআতে সূরায়ে আ'লা, দ্বিতীয় রাকআতে সূরায়ে কাফিরুন এবং 
তৃতীয় রাকআতে সূরায়ে ইখলাস পড়তেন । আর শেষ রাকআত সম্পন্ন করার পর সালাম ফিরাতেন” 
(সুনানে নাসায়ী) শাওকানী বলেন, উল্লিখিত হাদিসের সনদের সকল রাবী সিকাহ তথা নির্ভরযোগ্য আব্দুল 
আযীয বিন খালিদ ব্যতিত । তবে তিনিও মাকবুল তথা গ্রহণযোগ্য রাবী । আর এ হাদিসটি এক সালামে 
তিন রাকাআত বিতর পড়া যে শরীয়তসিদ্ধ ও সুন্নাতসম্মত তারই প্রমাণ বহন করছে” । (নায়লুল 
আওতার, পৃ: ৪৫৫-৪৫৬, হাদিস নং-৯২১) 
প্রিয় পাঠক! ত-ই যদি হয় তবে হানাফীদের এক রাকাআত না পড়ে তিন রাকআত বিতর পড়ায় কীভাবে 
সুন্নাহ তরককারী বলা হয়? এটা তাদের ওপর জুলুম নয় কি? যেখানে সালাফীদের বরণীয় ইবনে 
তাইমিয়া রাহ. হানাফীদের আমলকে সুন্নাহ দ্বারা প্রমাণিত বলে স্বীকৃতি দিয়েছেন । 
Fil ৮৪১৬ ০43 ৮৪717] 

অধ্যায়-১৭১ : বিতরের দ্বিতীয় রাকআতে সালাম ফিরাবে না 
ঠা ৮ উট ge dos ঞ ৪৬) LES ০৪ 6০ on ৬৬১ ০৪ ৬0 ঞ 52 505 of ঠা 
Bly ১০9 SE 93) BI ভরি) BLY ON oly ale খা এ ঞ 4৮5 
৫৪৩ । যুরারা ইবনে আবি আওফা'র সূত্রে সা'দ ইবনে হিশামের মধ্যস্থতায় হযরত আয়িশা রাযি. থেকে 
বর্ণিত, তিনি (আয়িশা) তার নিকট বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের 
দ্বিতীয় রাকআতে সালাম ফিরাতেন না । (সুনানে নাসায়ি) এর সনদ সহিহ। 


44৮ & ৩০ & 0১১ Of gs এ dl ৬৪১ ৮৪৬ ৩৯0১১ ০ ০৮ ০৮ ০০ ০৪ হই 
cages ০৮ এ) bins ৬ তি অক) এপ তি ON ০১ এ এক BLO 3 
এ 92 ১১০৬ এন 03) 065 ০৭ ০১৬ 295 

অনিল্তাতুল হানাফিয়্যাহ % ২৭৪ 


www.almodina.com 


৫৪৪ । হাসান'র সূত্রে সা'দ ইবনে হিশামের মধ্যস্ততায় হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামায আদায় করে ঘরে প্রবেশ করতেন এবং দু'রাকআত নামায 
পড়তেন । তারপর উক্ত রাকআতদ্বয়ের চেয়ে দীর্ঘ আরো দু'রাকআত পড়তেন । অতপর তিন রাকআত 
বিতর আদায় করতেন, এগুলোর মধ্যে (সালাম দ্বারা) পৃথক করতেন না । ইমাম আহমদ “আল মুসানাদ'এ 
এটাকে গ্রহণযোগ্য সনদে বর্ণনা করেছেন । 


GN এ 98 04355 & এ di 055) 9৩ 506 ০৪ Js dl ৬০) জা চে or oto 
dl ৮007 এএা ৪১ OBS Gl ৬49 BUNS HN Gy le এ) তান জেটি 
9১১১৩ ৮১৭ এএএ। ০৬ বা এ জি ০55১ PT এ ২] 23 33 
০ 5১৬৯) gi 
৫৪৫ । হযরত উবাই ইবনে কা'ব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বিতরের প্রথম রাকআতে সূরা আ'লা, দ্বিতীয় রাকআতে সুরা কাফিরুন এবং তৃতীয় রাকআতে 
সূরা ইখলাস তিলাওয়াত করতেন । এবং তিনি শেষ রাকআতেই সালাম ফিরাতেন । সালামের পর তিনি 
53450 | ০০৮ তিনবার বলতেন । (সুনানে নাসায়ি) এর সনদ হাসান । 
SUED 0১ ০8448 781০৮ এ dl ৬০১ AA এ ৮ ০০৪ CHT এড ১০) এ ৩০৫৭ 
৮০৮ 6১৮১ ০৫১০) 43১ ৩৯০ ৬ ৯! ৭৮০৪3 ০১৩ 
৫৪৬ । আবু যিনাদ রাহ. থেকে বর্ণিত তিনি বলেন, হযরত উমর বিন আবদুল আযিয রাহ. ফকিহদের 


মতানুযায়ী মদিনায় বিতরের নামায তিন রাকআত সাব্যস্ত করলেন, যার শেষ রাকআতেই শুধু সালাম 
ফিরানো হবে । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ । 

পিঠ 8৩:০০ ০৬ ৩ কি US UG এ Jus dil ৩০) HFG 9১) ০৪2৫৬ 
55০1) 3৩ পা PT ৬ ২] পুলি তি ৩৩১ ৩১০ ও ৬০০ ০১১ ৪০০ 2 
৫৪৭ । হযরত মিসওয়ার ইবনে মাখরামা রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, আবু বকর রাযি.কে আমরা 
রাত্রে দাফন করলাম । তখন উমর রাযি. বললেন, আমি তো বিতর.আদায় করিনি । তাই তিনি দাড়িয়ে 
গেলে আমরাও তার পেছনে কাতারবন্দি হয়ে গেলাম । তিনি আমাদেরকে নিয়ে তিন রাকআত বিতর 
আদায় করলেন এবং শেষ রাকআতেই সালাম ফিরালেন। (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ 
সহিহ। 

সাহাবি পরিচিতি : হযরত মিসওয়ার ইবনে মাখরামা রাযি. । উপনাম আবু মুহাম্মাদ আয যুহরি । আবদুর 
রাহমান ইবনে আওফ রাি.র ভাগিনা । হিজরতের দু'বছর পরম মক্কায় জন্মগৃহণ করেন । অষ্টম হিজরির 
যুলহিজ্জায় তাকে মদিনায় নিয়ে আসা হয় । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিকালের সময় 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৭৫ 


www.almodina.com 


তার বয়স ছিল ৮ বছর । তার কাছ থেকে হাদিস শ্রবণ করে মুখস্ত রেখেছেন । উসমান রাযি.’র শাহাদাত 
পর্যন্ত মদিনায় অবস্থান করেন । তারপর মুআবিয়া রাযি.’র মৃত্যু পর্যন্ত মক্কায় অবস্থান করেন । মুআবিয়া 
রাযি.'র মৃত্যুর পর ইয়াযিদের হাতে বাইআত করতে তিনি অস্বীকৃতি জানান । ফলে ইয়ািদের বাহিনী 
যখন মক্কা ঘেরাও করলো তখন মিনজানিকের পাথর নামাযরত অবস্থায় তার গায়ে লাগলে তিনি শাহাদাত 
বরণ করেন । এটা ৬৪ হিজরির রবিউল আউয়ালের শুরুর দিকের ঘটনা । 
১:৬১ FH eg ৪৪ & ০০ di 05৮) ON EG ৩৪ এ dl ৩১ ৮৪৬ ০৪১ ON 
al if as) ০০ এত di ৪৯১ Sli op ০০ Gia fall পন 2১৯১ OPT ও 31৮০৪ 
91:81 any Epa) SN (ml ১8) Cel ০৪4১০) ও চি 55) 44421 

BS ৪4 ৩ ৬০৬৪ 0 ms LS অল ও ০০১৮৭ ০০ ৫ 
৫৪৮ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন 
রাকআত বিতর আদায় করতেন এবং শেষ রাকআতেই সালাম ফিরাতেন । আর এটা আমিরুল মু*মিনিন 
হযরত উমর রাযি.'রও বিতর ছিল । তার কাছ থেকেই মদিনাবাসীগণ (তিন রাকআত বিতরের মাসআলা) 
গ্রহণ করেছেন । (মুসতাদরাকে হাকিম) 
'আসারুস সুনান'এর সংকলক আল্লামা নিমাওয়ি রাহ. বলেন, ইতোমধ্যে আমরা যে সকল হাদিস উল্লেখ 
করে এসেছি এগুলোর অধিকাংশই বাহ্যিকভাবে বিতর নামাযে দুই তাশাহহুদের কথা বুঝাচ্ছে। 
প্রাসঙ্গিক আলোচনা: এ অধ্যায়ে লেখক এক সালামে তিন রাকআত বিতর আদায় করা হবে- এর স্বপক্ষে 
দলিল পেশ করেছেন । 

(৮৮48 ৯৪ এ 5১৩ ০৫14৭ 
অধ্যায়-১৭২ : বিতর নামাযের কুনুত রুকুর পূর্বে 
০০১৬ 2 HAL এপ 20৬ ৯৮ এ ০৪৪ ৩৪ 0০ না il sf on ora ৩৪ ১2৫৭ 
০ Bly Er pl ২৬ 8৫5 2৫5 এ Js di ৬০) 

৫৪৯ | আবদুর রাহমান ইবনে আবি লায়লা রাহ. থেকে বর্ণিত, তাকে বিতর নামাযের কুনুত সম্পকে 
জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমাদের নিকট হযরত বারা ইবনুল আিব রাযি. বর্ণনা করেছেন যে, 
এটা চলমান সুন্নাত । (সহিহ ইবনে খুযায়মা) এর সনদ হাসান । 
5১ ০৬ GIB Spl ০৪ ০৪ এ dl ৬৮১ DL 2 Sf 80 UE ৮৮৬ ০৪ ০৪৪১ 
UG ৭৮5 ns CL এএ ৬০৬ এপস 95 ১৯:45 এডি এড ¢ bow 36551 48 ই 
(0৬ ৬৬ Cn ON এটা LE ES IN ৮০০ ale dG di 09০) ০৩ এ ods 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৭৬ 


www.almodina.com 


ale & এ পেটা ০ ল) লি DS Of ০১১ ০৯ 415৩১ ০ লি 2৯ ও 

Oot 1১) EE ১541785৮9০৬ ঝা এ ঝা ০১০০ CB ০৬০৮১ 
৫৫০ । আসিম থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আনাস বিন মালিক রাযি.কে কুনুত সম্পর্কে 
জিজ্ঞেস করলে তিনি বলেন, কুনুত তো (সবসময়) ছিল । বললাম, রুকুর পূর্বে না পরে? তিনি বলেন, 
রুকুর পূর্বে । আসিম বলেন, আমাকে অমুক ব্যক্তি আপনার কাছ থেকে সংবাদ দিল যে, আপনি নাকি 
বলেছেন, কুনুত রুকুর পরে হবে?! তিনি বললেন, সে মিথ্যা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তো মাত্র একমাস রুকুর পরে কুনুত পড়েছেন, আমার ধারণা (এর কারণ ছিল) যে, তিনি 
একদল সাহাবা -যারা “কারী” হিসেবে প্রসিদ্ধ প্রায় সত্তর জনের মতো- তাদরেকে ওদের ভিন্ন মুশরিকদের 
একটি গোত্রের নিকট প্রেরণ করেছিলেন, তাদের এবং রাসূলের মধ্যে একটি চুক্তি ছিল । (কিন্তু মুশরিকরা 
চুক্তি ভঙ্গ করে তাদেরকে হত্যা করল) তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাস কুনুতে 
তাদের উপর বদদুআ করলেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


২৬ 6551 এ SpA ০৪ মদ এআ এ ৬৯১ এ 4৯) ০০ 5৩ plus ৩১৪৭ 
EIU ও ১০৪] 033 921০ (1৯ ০৪ 44299 € জরা on Ep 
৫৫১ । আবদুল আযিয থেকে বর্ণিত তিনি বলেন, একব্যক্তি হযরত আনাস রাযি.কে কুনুত সম্পর্কে 
জিজ্ঞেস করল যে, তা রুকুর পরে হবে না কিরাআত থেকে ফারিগ হওয়ার পর? তিনি বললেন, বরং 
কিরাআত থেকে ফারিগ হওয়ার পর । (সহিহ বুখারি) 
4০১ ১০০০১ এ ৯৮1 & (9 ০৯ 0! dis di এ) এস pl of ১৩৬ ০৪-৪০৭ 
এ od ০৫ এ 93১০৭ FG ৮ চা ০০) সও পরও ক ঢা 5১019059108 
দেশ ১৮১ ০055 ৰে) পয 
৫৫২ । হাম্মাদ'র সূত্রে ইবরাহিম নাখায়ি রাহ. থেকে বর্ণিত, রামাযান এবং অন্যসময়ে বিতরের নামাযে 
রুকুর পূর্বে কুনুত পড়া ওয়াজিব । যখন তুমি কুনুত পড়তে চাইবে তখন তাকবির বলবে, আবার যখন 
রুকু করতে যাবে তখনও তাকবির বলবে । (কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদিনাহ; ইমাম মুহাম্মাদ 
ইবনুল হাসান) এর সনদ সহিহ । 
৩১ Fy ০৬৮০১ ale dl slo ঞ 05) 0০০5 dis dl ৬০) ES 0 তর or ৪০৮ 
১৮ Bly ০৬০) rl ৩৮ 23১ ৮5 
৫৫৩ । হযরত উবাই ইবনে কা’ব রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের 


নামায আদায় করতেন এবং তিনি রুকুর পূর্বে কুনুত পড়তেন । (সুনানে নাসায়ি, ইবনে মাজাহ) এর সনদ 
সহিহ। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৭৭ 


www.almodina.com 


1258 Xe চা dy ৮৭1 
অধ্যায়-১৭৩ : বিতরের কুনুতের সময় হাত উঠানো 
&। ১৯05) 21 ০০ ৮৪) pT SON না এ Jus ঞ ৪৪১ dl এ of ১5 ০ .59£ 
ee 85০১ 0৮০ 39১ ০৯ এ EIEN 93১ DS 0$ ০৫৫ এছ SS 
৫৫৪ । আসওয়াদ'র সূত্রে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, তিনি বিতরের শেষ 
রাকআতে সূরা ইখলাস তিলাওয়াত করতেন । অতপর হাত তুলে (তাকবির বলে) রুকুর পূর্বে কুনুত 
পড়তেন । (জুযউ রাফয়িল ইয়াদাইন; ইমাম বুখারি) এর সনদ সহিহ । 
১) 8৯০৩ CE ৩১:05 পেন ও ভা &% IU Jos & ১ এ poll of ৪০০ 
বিঃ 17419 Mall ৬০১ এস El ০৪১ LAL এ) FIG ০৬৪ Sd 
ee 855 ৪১০81 523 oni peal Le AUS ০৪) 
৫৫৫ । ইবরাহিম নাখায়ি রাহ. থেকে বর্ণিত তিনি বলেন, সাত জায়গায় হাত উঠানো হবে: নামাযের 
শুরুতে, বিতরের কুনুতের তাকবিরে, উভয় ঈদেও নামাযে, হাজারে আসওয়াদে চুমা দেওয়ার সময়ে, 
সাফা-মারওয়ায়, মুযদালিফায় এবং দুই জামরায় (শয়তানের উপর পাথর নিক্ষেপ) দীড়ানোর সময় । 
(শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ । 
০৪ dl se ভেঠা bf ings dos &। ১০ ৬ ০ :055১9) ১ 551 2105 .০০% 
55105 Spa এ ০০৬১ ০৯৬ 25০৬ ply 
৫৫৬ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকআত 
বিতর আদায় করতেন এবং কুনুত রুকুর পূর্বে রাখতেন (পড়তেন) । (তাবারানি) 
by bul) 91 ০ 2S) JS BT ৮৪-)%৫ 
অধ্যায়-১৭৪ : বিতরের প্রত্যেক রাকআতে সূরা ফাতিহা এবং অন্য সূরা (মিলিয়ে) পড়বে 
OES ly 5%। ০০ 03৭1 LSD db fi এ ON 14৪ dos dl ৪০) ৫৬ ০৪ .00V 
Cold A এএা এ) 48340 Yu 7 হত ১ ESN এ লিন ০১, 
ol ৮১৯ ৬৮ dy oly 38) dl ৬৮ 29) Ply 
৫৫৭ ৷ হযরত আয়িশা রাযি, থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের প্রথম 
রাকআতে সূরা ফাতিহা ও সূরা আ'লা, দ্বিতীয় রাকআতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকআতে সূরা 
ইখলাস, সূরা ফুলাক ও সূরা নাস তিলাওয়াত করতেন । (সুনানে আরবাআ) হাকিম বলেন, এটা বুখারি- 
মুসলিম'র শর্তে উন্নীত । 


হানাফিয়্যাহ & ২৭৮ 


www.almodina.com 


Hh ও ৬ 6467 08 83564 ৮ ৭০ 
অধ্যায়-১৭৫ : বিতরের তৃতীয় রাকআতের রুকুর পূর্বে তাকবির বলে কুনুত পড়বে 
৮৫৮ এ di ৪৪১ 4৪১ ৮১১৪ ৬ ০৬ IU 4৪ do dl ৬০১ ৪৬১ ০১৪৬০ ০৪ ০৪০% 
0451 ৬০০) 0১ Sb py YN pT ৬১৮০১ ale di এ. & 059 ES :03 
৫৫৮ । হযরত সুওয়াইদ ইবনে গাফালা রাহ. থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আবু বকর, উমর ও 
আলি রাযি.কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের শেষদিকে কুনুত 
পড়তেন এবং তারাও এরকম করতেন । (সুনানে দারাকুতনি) 
সনদ পর্যালোচনা : হযরত সুওয়াইদ ইবনে গাফালা রাহ. । উপনাম আবু বুহসাহ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের দাফন সম্পন্ন হওয়ার পর তিনি মদিনায় আসেন । ফলে তিনি সাহাবি হতে 
পারেননি । হযরত আবু বকর, উমার, উসমান, আলি, ইবনে মাসউদ রাযি. প্রমুখ সাহাবি থেকে হাদিস 
বর্ণনা করেছেন। বিনয়-নম্রতা ও দুনিয়া বিমুখতায় তিনি প্রসিদ্ধ ছিলেন । ইয়ারমুক যুদ্ধে অংশগ্রহণ 
করেছেন । ১২০ বছর বয়সেও তিনি নিজ এলাকার মসজিদে দাড়িয়ে ইমামতি করতে পারতেন । ৮০/৮১ 
হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। 
শো ৩১ ০৬) এ৮ ৪71৬৭ 
অধ্যায়-১৭৬ : ফজরের নামাযে কুনুত নেই 
১০১ ৮৮ ঝা ৩০ ঝ| 05১ ES ৯ ০৪ Jus & ৬৯১ ৮5১: ০:০৩ এ ০ ০৪৪৭ 
Oot 153 nS Nn কা UG ₹৮ ৮১৩ 
৫৫৯। মুহাম্মাদ ইবনে সিরিন থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আনাস রাযি.কে জিজ্ঞেস করলাম, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফজরের নামাযে কুনুত পড়েছেন? তিনি বললেন, হ্যা, রুকুর 
পরে মাত্র কয়েকদিন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
ale || slo dl ০379 0০৪ Jr di ৪৯১ ৫৬ ০৫ ০ ০৪ 590৯ on ০9০৪ ০ 
বি 15) Anas ও ৬৬ ৯ dll Dlr SE JN এ 04৯ CS ৮০১ 
৫৬০ । আনাস ইবনে সিরিন'র সূত্রে হযরত আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বনি উসাইয়ার ওপর বদদুআ করতে গিয়ে একমাস ফজরের নামাযে রুকুর পরে 
কুনুত পড়েছেন । (সহিহ মুসলিম) , 
০9৪ 3:৮১ ale di ৪৮০ & ০5) 0৬:৩৩ ০৪ Jos dl ৬৯১ ৮9 ০৪ DE ৬৪ ০০৯ 


eee 6১০১ ০০) ৬ ০৬ 2% 63345 ৩৮ 3055 Fru 01 31 ৭ ৪১০০ ৬ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৭৯ 


www.almodina.com 


৫৬১ । কাতাদা'র সূত্রে হযরত আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাযে কুনুত পড়তেন না, তবে কোনো সম্প্রদায়ের জন্যে দুআ কিং: 
বদদুআ করার লক্ষ্যে (কখনও পড়তেন) । (সহিহ ইবনে হিবক্ষান) এর সনদ সহিহ । 

৮৮১১ ee &| এ & ০১০১ UL Co ও এ০ 1০5 249 EB UE DL এ ০৪৭ 
1551 ৭০০৮৮ ৮৯ ০০1০০ od 954৮ টড, dw ঝা ৬) ৪৪ ০৬৬১ ০০১ ১ এও 


Pr) 


এ) adel 03 5912 UN টিউন ০19) ০০৩ 1 ভা :এ৪ xd ৬১ 959 
Ls BL) ৫9০৮৪) &৪ bid 
৫৬২ । আবু মালিক থেকে বর্ণিত তিনি বলেন, আমার পিতাকে জিজ্ঞেস করলাম, আবক্ষা! আপনি তো 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, উসমান এবং এখানে এই কুফায় প্রায় পাচ 
বছর আলি রাযি.'র পেছনে নামায পড়েছেন, তো ফজরের নামাযে কি তারা কুনুত পড়তেন? তিনি 
বললেন, প্রিয় ছেলে! এটা তো নব আবিষ্কৃত । (সুনানে তিরমিযি, ইবনে মাজাহ) ইমাম তিরমিযি হাদিসটি 
সহিহ বলে মন্তব্য করেছেন । হাফিয ইবনে হাজার ‘আত তালখিস'এ বলেন, এর সনদ হাসান । 
২1০৬৭] ০০ পে ও ৩৬ এ Js dl ৬৪১ ১১ ৩৮ ও 2৩৩ ১৪০৭ ০৪ ১৭ 
১৮৮ 5১০৭9 sly ১৩] 13১ 2 ৩ ০০৬ ON 4০ ৪ 
1১58 of (তল ৮০১ ০৪ ঞ এ এ 0 SE IHN Jas (md ১৪) এ Eyl UG 
IAL & 3! dl ৬ 
৫৬৩ । আসওয়াদ থেকে বর্ণিত তিনি বলেন, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. বিতর ছাড়া অন্য 
কোনো নামাযে কুনুত পড়তেন না । আর (বিতরে) রুকুর পূর্বে কুনুত পড়তেন । (শারহু মাআনিল আসার; 
তাহাবি, তাবারানি) এর সনদ সহিহ। 
আল্লামা নিমাওয়ি রাহ. 'আসারুস সুনান'এ বলেন, এ সকল বর্ণনা প্রমাণ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এবং তীর সাহাবিগণ বিশেষ কোনো প্রেক্ষাপট ছাড়া ফজরের নামাযে কুনুত পড়তেন 
না। 
এ 0993 ৮৪ MAY 
অধ্যায়-১৭৭ : একরাতে দুই বিতর নেই 
৮০০১০ dil ৩৮০ di ০১১ ০৯৯০ 4৪ xe এ৩ dil এপ) এ ০৪ 9৮ & ০ of on 
ee Bly এত ০৮ সু হাসনা স2১ এ ও৪ 093 3:05 
৫৬৪ কায়স ইবনে তালক'র সূত্রে তীর পিতা থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, একরাত্রে দুই বিতর হতে পারে না। (সুনানে তিরমিযি, 
আৰু দাউদ, নাসায়ি) এর সনদ সহিহ । 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৮০ 


www.almodina.com 


সাহাবি পরিচিতি : হযরত তালক ইবনে আলি রাযি. । উপনাম আবু আলি । তাকে তালক ইবনে সুমামাও 
বলা হয়। 

সনদ পর্যালোচনা: এটি সনদের বিচারে একটি শক্তিশালী হাদিস । (মাআরিফুস সুনান, ১/২৯৮) 
শব্দবিশ্লেষণঃ ৩১:১ আল্লামা সুয়ুতি রাহ. বলেন, এটা মূলত আরবের ৬১৮. গোত্রের নিয়ম অনুযায়ী 
এখানে এসেছে; তারা তাসনিয়ার শব্দগুলোকে সর্বাবস্থায় “আলিফ-নৃন' দিয়ে ব্যবহার করে । অন্যদের 
নিয়ম অনুযায়ী এখানে ৬০১ ১ হবে। 


এ% ০৮29 251 ০৮ age এ dil ৬৯১ ৮৮৪ 08 040 UE $ ভা ০৪ %৪ 
9১১-4১০ ৩ 9০০৪ 02৪৬ 5405 ৩5 এ 58 ১৩ TT ON By BT স% ১৬ Jal 


০০৮ ০১৬১ ৬) 
৫৬৫ । আবু জামরা থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত ইবনে আবক্ষাস রাযি.কে বিতর সম্পর্কে 
জিজ্ঞেস করলে তিনি বলেন, যদি রাত্রের প্রথমদিকে বিতর আদায় করে নাও তাহলে শেষরাত্রে আদায় 
করতে যাবে না । আর যদি শেষরাব্রে বিতর আদায় করতে চাও তাহলে রাত্রের শুরুতে আদায় করবে না । 
তিনি বলেন, আমি আয়িয ইবনে আমরকে প্রশ্ন করলে তিনিও একই উত্তর দেন। (শোরহু মাআনিল 
আসার; তাহাবি) এর সনদ সহিহ । 
প্রাসঙ্গিক আলোচনা: এ অধ্যায় থেকে বুঝা গেল যে, একই রাতে দু'বার বিতর আদায় করা যাবে না। 
এটা আইম্মায়ে আরবাআ তথা জুমহুর উম্মতের দলিল । বিষয় হলো, ইমাম ইসহাক ইবনে রাহুয়াহ 
রাহ.সহ কিছু আলিমের মতে, কোনো ব্যক্তি যদি রাতের প্রথমাংশে বিতর আদায় করে নেয় এবং 
শেষরাতে জাগতে পারে তাহলে সে ঘুম থেকে উঠে প্রথমে এক রাকআত নফল পড়ে নিবে, যা মিলে পূর্বে 
আদায়কৃত বিতর জোড়সংখ্যক হয়ে যাবে এবং তাহাজ্জুদের পর পুনর্বার বিতর আদায় করবে। কিন্তু এ 
হাদিসগুলো থেকে জানা গেল যে, একই রাতে দু'বার বিতর আদায় করার কোনো সুযোগ নেই । জুমহুর 
এটাই বলে থাকেন। 


BINA লঙ্কা JN OU NVA 
অধ্যায়-১৭৮ : বিতরের পর দু'রাকআত 
© duly FS play ale &। ৬০ di Uy I LU ৬৪ 4৮ & ৬৯) ২০৬ ০০,৪৭৭ 
Bly del 01 02) 85 65 Sy 0 5315 Le ১১১ gd i এ) EY 
৫৬৬ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (পূর্বের 
রাকআতগুলোর সাথে মিলিয়ে) এক রাকআত বিতন আদায় করতেন । তারপর আরো দু'রাকআত আদায় 


করতেন এবং তাতে বসে বসে তিলাওয়াত করতেন । যখন রকু করতে চাইতেন তখন দাঁড়িয়ে রুকুতে 
যেতেন । (সুনানে ইবনে মাজাহ) এর সনদ সহিহ। 


হানাফিয়্যাহ ₹# ২৮১ 


www.almodina.com 


5৯১ 50 9৯০৫০: 0৩ ৮০০ ale ঞ এ এ Of ৪ Jos dil ৬৯) ভান গো ৩৪০৬ 
১৮১০৭) এটা ol) COIS জা b Bs (3) ৮১৭43) By 28515 ide 
১০ Bly 
৫৬৭ । হযরত আৰু উমামার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের পরে 
বসে বসে আরো দু'রাকআত আদায় করতেন, তাতে সূরা যিলযাল ও সূরা কাফিরুন তিলাওয়াত 
করতেন । (মুসনাদে আহমাদ) এর সনদ হাসান । 
48) 0 Hl ৯ 91205 053 ale ঞ এ এ ০৪ ০৪ এ৮ dil ৪০১ 0৬ ০৪ OA 
৬১০) ০৭] 03) এ ES Jy Jal on BE OW আস) উপ লিলা 20 9 
১0 ০১০1) ub 
৫৬৮ । হযরত সাওবান রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 
রাত্রিজাগরণ পরিশ্রম ও কষ্টকর | তোমাদের কেউ যখন বিতর আদায় করে নেয় সে যেন আরো 


দু'রাকআত পড়ে । শেষরাত্রে জাগলে তো ভালোকথা, নতুবা এ দু'রাকআত তার জন্যে যথেষ্ট হবে! 
(সুনানে দারিমি, তাহাবি, দারাকুতনি) 


dl 15550 (৪ ৮৬75৭ 
অধ্যায়-১৭৯ : পাঁচ ওয়াক্ত নামাযের সঙ্গে সুন্নাত ও নফল নামায 
০ পেট এ 3 এও dil এ এ ০৩ TOG ভি Jos di এ) Le ০৪ ০৭৭ 
Oot 023 শা জর) এ৬ ৩৪৩ aa Lf এ? 
৫৬৯ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো 
নফল নামাযের প্রতি এতটুকু যত্বান ও গুরুত্বারোপকারী ছিলেন না যতটুকু ছিলেন ফজরের দু'রাকআত 
সুন্নাতের ব্যাপারে । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
ABS এ) EUS ০৬১১ 4৪ dl Gr al 01 2 dow dl ৬৯১ ৮৪৬ ০০৪ ০০৮১ 
.৬)৬এ]। 03) SA এ ০১ 
৫৭০ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের পূর্বে চার 
রাকআত এবং সুবহে সাদিকের (ফজরের ওয়াক্ত প্রবেশ করার)পরে দু'রাকআত নামায কখনো ছাড়ভেন 
না । (সহিহ বুখারি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৮২ 


www.almodina.com 


৩৮ চল PAN ES) 2৫৩ ৮০০১ ale die এ ০৪ উপ ds | ৬৬৪১ ৪০৬ ০৮ 2৬ 
কি 0330৯ by এ] 
৫৭১। হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
ফজরের দু'রাকআত সুন্নাত দুনিয়া ও তার ভিতরে যা কিছু আছে সব থেকে উত্তম । (সহিহ মুসলিম) 
৪১০ ০৮ ৬ dis dl ৩৮১ ৪০৬ EL UG ০ dis & ৪১ ও on Bae ০৪ -০৬+ 
৫১৯ AB 05 om এ এ-৬ ০৬ 4 4০/০ ৩৮০০ এত & এক & ০৮০ 
OES) shad 0৮ ৫ OA pb ৪০ 95) এ) Shad এ তি 94৬ ৩০৯ 
৮৮9১ ০১ ৩০০১ এ 455 sel pl Shay 
৫৭২। আবদুল্লাহ ইবনে শাকিক থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আয়িশা রাযি.কে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল নামায সম্পর্কে জিজ্ঞেস করলাম । আয়িশা বলেন, তিনি যুহরের 
পূর্বে আমার ঘরে চার রাকআত পড়তেন । অতপর বের হয়ে লোকদের নিয়ে নামায আদায় করতেন। 
তারপর ঘরে প্রবেশ করে দু'রাকআত পড়তেন । তিনি লোকদের নিয়ে মাগরিবের নামায আদায় করতেন । 
তারপর ঘরে প্রবেশ করে দু'রাকআত পড়তেন । লোকদের নিয়ে তিনি ইশার নামায আদায় করতেন। 
এবং আমার ঘরে প্রবেশ করে দু'রাকআত পড়তেন । (সহিহ মুসলিম) 
& ০১১ ০৯৮ ভা ২৮5 le dl ০০ এ 233 ৬৪ ds ঞ ১ হল ঢা ০৮ ovr 
Lap 9 ৬35 bins Boy Fd lapis তে ৬ U8 play ৮ di Ge 
03 ln 99) Ee ELT ঝা জে 
৫৭৩। নবিপত্রি হযরত উম্মে হাবিবা রাযি. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছেন, যে মুসলমান বান্দা আল্লাহর ওয়াস্তে প্রতিদিন বার রাকআত নফল 
নামায পড়ে আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে একটি ঘর তৈরি করে রাখেন ৷ (সহিহ মুসলিম, 
১/২৫১, হাদিস: ৭২৮) 
সাহাবি পরিচিতি : হযরত উম্মে হাবিবা রাযি. । নাম রামলা বিনতে আবু সুফয়ান । মাতা উসমান রাযি.'র 
ফুফু সাফিয়্যা বিনতে আবুল আস । নবিপত্রি উম্মুল মু*মিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সঙ্গে তার বিবাহ কীভাবে, কখন, কোথায় হয় ?- এব্যাপারে অনেক কথা রয়েছে। সিয়ার ও 
তারাজিমের গ্রস্থাদিতে তা দেখা যেতে পারে। ৪8 হিজরিতে মদিনায় ইন্তিকাল করেন। 
09 &। ০9:০3 45 & এ & 159 45 20 Logs Jos di ০১ ০ on ০৪:৪4 
AIF 0 2৮3 ৬৭০০৭ 4০৮১ 0371) ১05 এ 4237801০৯43 এ 
৫৭৪ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, ওই ব্যক্তির ওপর আল্লাহ তাআলা রহম করবেন যে আসরের পূর্বে চার রাকআত পড়বে । 
(সুনানে আবু দাউদ) ইমাম তিরমিযি হাদিসটিকে হাসান এবং ইমাম ইবনে খুযায়মা সহিহ আখ্যায়িত 
করেছেন। 
হানাফিয়্যাহ # ২৮৩ 


www.almodina.com 


JF ৬5 ৮৮৮০। ০০৩ ale dil Go ad এ ৮:29 gs এ dil 2) ০০৬ ০৪,০৬৩ 
Cee 658515 ১3 85 এত 82১০৬) ০53 OWS) পট এত যুগ 
৫৭৫। হযরত আয়িশা রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, কখনো এমন হয়নি যে, রাসূলুল্লাহ সাল্লল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ইশার নামায আদায় করে আমার ঘরে প্রবেশ করেছেন আর চার কিংবা ছয় 
রাকআত পড়েননি (বরং সবসময় পড়তেন) । (মুসনাদে আহমাদ, সুনানে আরু দাউদ) এর সনদ সহিহ। 
৪১০০০ ০] ৬৬ ০০ 4১ le dil ৪০০ ঞ1 ০5) ON UG ag) &1 606 ৬৮ ০৪5৬৭ 
দে ০১৮০১ (কি) SF 4৪৭১ on 0০৮৭ 03১ ০13 dl ও এড) 
৫৭৬ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ও 
আসর ব্যতীত প্রত্যেক নামাযের পরে (কিছু) নামায পড়তেন । (মুসনাদে ইসহাক ইবনে রাহুয়াহ, সুনানে 
আবু দাউদ) এর সনদ সহিহ । 
4১1০৫৮10105 ply ale di এ. পি 01505 ge Jos dil ৮৪১ 2৬ ০০ ৩৬৬ 
ee 6১০1১ Gel 55১4 SANS sell Js 
৫৭৭ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 
যুহরের পূর্বের চার রাকআত পড়তে না পারতেন তাহলে পরে তা পড়ে নিতেন । (সুনানে তিরমিযি) এর 
সনদ সহিহ। 
৪১13 ৬১৪ 3] sl ৩৯ এ (01 02 9558 ২19৬ 20৩ ৬০৭] ০৮০ oF OVA 
এ ০১৮]১ কস্ঘ) ৬ ০০০৭ on এট 19554 80133 ৮৪ 03 
এল 2১০৭) এ] 42১80 ০$ (১৭1 এ 958155৬2০৬৪ 
৫৭৮ । ইবরাহিম নাখায়ি রাহ. থেকে বর্ণিত তিনি বলেন, তাঁরা যুহরের পূর্বের চার রাকআত, জুমুআর 
পূর্বের চার রাকআত এবং পরের চার রাকআতের মধ্যে তাশাহহুদ ব্যতীত সালাম দ্বারা পৃথক করতেন 
না। (কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদিনাহ; ইমাম মুহাম্মাদ) এর সনদ জায়্যিদ (ভালো তথা বিশুদ্ধ) ৷ 
আরো বর্ণিত আছে, তিনি বলেন, যুহরের পূর্বের চার রাকআতের মাঝখানে তারা সালাম 
ফিরাতেন না । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ জায়্যিদ (ভালো তথা বিশুদ্ধ) 
831১ 4৩4৪ ৮০৩ tle dil ৪৮০ &। ও UG ae Js &| ৬৮) ৬০ ৪১০৬৭ 
০19১ 4০20) ০০ ০০ AS hy 8 SX ৩৬ ০৮০৭৪ (2 4০ OU, 
rs ১০১ ০০১3 SA 
৫৭৯ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের 
পূর্বে চার রাকআতের মধ্যে পৃথক করতেন আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ফিরিশতাগণ এবং তাদের 
অনুসারী মু'মিন-মুসলমানদের ওপর সালামের ছারা । (সুনানে তিরমিযি) এর সনদ হাসান । 


হানাফিয়্যাহ # ২৮৪ 


www.almodina.com 


ঠা 12) ০৯৫9 pall 05০৯ Ny Dall ale ON ০০৪ Jus dil ০১ ule oF OAL 
০4) 35) Ay ৬৭০ S39 5395 
৫৮০ । হযরত আলি. রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পূর্বে 
দু'রাকআত পড়তেন । (মুসনাদে আহমাদ, সুনানে তিরমিযি) 
OS) ০ PUD ০০ এ. ভন DN সু sf lage Js dil ৪০১ 7০ ও of SAY 
৬ ০৭ 2০৮৪১ ৫০৬ এ এ! ৬১ nail ৩০৪ লহ ০৬ ১ 14) ৮০ pas 
2913 8192১41১০৯৪ ০১০৪৬ dil এ di 05) OS 2008 এ এ লা 
৫৮১ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, তিনি যখন মক্কায় জুমুআর নামায আদায় করে নিতেন 
তখন সামনে বেড়ে দু'রাকআত পড়তেন । তারপর আরো সামনে বেড়ে চার রাকআত পড়তেন । আর 
যখন তিনি মদিনায় জুমুআর নামায পড়তেন তখন ঘরে ফিরে দু'রাকআত পড়তেন এবং মসজিদে 
পড়তেন না। তাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এমনই করতেন । (সুনানে আবু দাউদ) 
৬০৮] ৪১০০ ০০৪70, 
অধ্যায়-১৮০ : সালাতুষ যুহা 
০443 le ও এ. dl এ) sf এ Gb UU ও on Fas ০০ 0AY 
2 ৬ 4৮১ ৮০৩ ৯৬ dil এ এ 0 তি উঠ lg dis dil ৩০) গজ ঢা YY all 
6৬৮ ON af Gk ৬০ ০৬ b5 ৪৩ এত এ) ৬ ৩৩১ এত ০৬ ৪০0৪ 
Ol 95১ ১১1) 
৫৮২ । আবদুর রাহমান ইবনে আবি লায়লা রাহ, থেকে বর্ণিত তিনি বলেন, উম্মে হানি ব্যতীত আর কেউ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুষ যুহা আদায় করেছেন বলে বর্ণনা করেনি; তিনি বর্ণনা 
করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তীর ঘরে প্রবেশ করে আট 
রাকআত নামায পড়েছেন, আমি তাকে এত সংক্ষিপ্ত নামায পড়তে আর দেখিনি, তবে তিনি (তখনও) 
রুকু ও সিজদা পূর্ণরূপে আদায় করেছেন? (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
6৮ :০১% ৬ ০853 ০১৬ এস ৪৮০ :0 ০৪ Jor dl ৪১ 5৮০৯ ঞো of AY 
Il 923 22 059 edd ৪১০০১ 2৫৯ 5 ০ BU DD 
৫৮৩ ॥ হযরত আৰু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমার প্রিয় ব্যক্তিত্ব তিন জিনিসের অসিয়ত 
করেছেন আমি যেন মৃত্যু পর্যন্ত কখনো এগুলো না ছাড়ি: প্রত্যেক মাসের তিনদিন রোযা রাখা, সালাতুয 
যুহা এবং বিতর আদায় করে নিদ্রায় যাওয়া । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৮৫ 


www.almodina.com 


(০৫ ৬৮ dis dl ০১ LI ES UG ০৪ Jus dil ৩৪) 3555 on i As ৩৪ OAE 
03) এলি ৩ লেখ 0 এ এ 2৩ ud ৪০০ ৮৮০১ আল ঝা ৬৮ 
৫৮৪ । হযরত আবদুল্লাহ ইবনে শাকিক রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আয়িশা রাযি.কে 
জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সালাতুয যুহা আদায় করতেন? তিনি 
বললেন, না, তবে সফর থেকে ফিরে আসলে (পড়ে নিতেন) । (সহিহ মুসলিম) 
di 0৯১) ON Files dos dl ৪০১ Laie আদ ভা ৬ এ dil ৪৯১ ৪১৬৮ ০০০০ 
2৮৮ 033 90 ৩5595 5৮53 312440 Cpl) ৪১৩০ ০ ৮০৪ le dil ৬.০ 
৫৮৫ । হযরত মুআযাহ রাযি. থেকে বর্ণিত, তিনি হযরত আয়িশা রাযি.কে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুয যুহা কত রাকআত আদায় করতেন? তিনি বললেন, চার 
রাকআত এবং ইচ্ছে হলে এর চেয়েও বেশি পড়তেন । (সহিহ মুসলিম) 
প্রাসঙ্গিক আলোচনা: সূর্যোদয়ের আনুমানিক বিশ মিনিট পর দুই, চার, ছয়, আট বা বারো রাকআত নফল 
নামাযকে সালাতুয যুহা বা ইশরাক নামায বলে । হাদিসে এ নামাযের অনেক ফযিলত এসেছে। 
ইসতি'নাস: ইশরাকের নামায সম্পর্কে বিভিন্ন বর্ণনা এসেছে । এ বর্ণনাগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণ এবং তা 
কোন নামায এ বিষয়ে বিভিন্ন মতামতও রয়েছে । নওয়াব সিদ্দিক হাসান খান ওই আলোচনাগুলো উল্লেখ 
করার পর লিখেন, সর্বাধিক গ্রহণযোগ্য মত এই যে, ইশরাকের নামায আদায় করা মুস্তাহাব । (ফাতহুল 
আল্লাম শারহু বুলুগুল মারাম, ১/১৭৩) 
li ৪১৩০ ৮৩7১) 
অধ্যায়-১৮১ : সালাতুল আওয়াবিন 
০11৮ AD JU dl ০৭ ০১০০ ৬১ এ) af ১০ dis & ৩৯১৪) ০৪ 45) ০৪ - oA 
০ 21991  :d6 ০০১ ৭৬ dS dh 0৯,১০1 4) ০৮৮ ০৭৬ ৮ এ৯ ৪১০] 
৮৮4১ 0 249 
৫৮৬ । হযরত যায়দ ইবনে আরকাম রাযি. থেকে বর্ণিত, তিনি একদল লোককে সালাতুয যুহা আদায় 
করতে দেখে বললেন, তাদের একথা জানা থাকার কথা যে, এই নামায অন্য সময়ে পড়া উত্তম; 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “সালাতুল আওয়াবিন' (ওই নামায যা পড়া 
হয়) যখন সূর্যের তাপের কারণে উটের বাচ্চাগুলোর গা গরম হয়ে যায় । (সহিহ মুসলিম) 
Me J ocd ১৬: phy 258 A ডি ৮৮৪ ale & ৩০ ES UG ay .0AV 
০ ১৮) এ 9১১ ৬০০ ০১ 0৬) ৩০০০০) alg 
৫৮৭ । এবং তীর কাছ থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাবার্সীদের 
নিকট গিয়ে তাদেরকে সালাতুয যুহা আদায় করতে দেখে ইরশাদ করলেন, “সালাতুল আওয়াবিন' (ওই 
নামায যা পড়া হয়) যখন সূর্যের তাপের কারণে উটের বাচ্চাগুলোর গা গরম হয়ে যায়। (মুসনাদে 
আহমাদ) এর সনদ সহিহ । 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৮৬ 


www.almodina.com 


এ এ ০ ০০5 tle di ৩৮০ | 059 এড UG ০৪ এ dl ৩৯১ BA লো oF SAA 
99 Eb lolly) ০০ 
৬ 
৫৮৮ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, যে মাগরিবের পরে ছয় রাকআত পড়বে; এগুলোর মাঝখানে সে কোনো কথা বলবে না 
তাহলে এগুলো বার বছরের ইবাদাতের সমপর্যায়ের হবে । (সুনানে তিরমিযি, ইবনে মাজাহ) 
প্রাসঙ্গিক আলোচনা: আমাদের সমাজে মাগরিবের পর ছয় রাকআত নামাযকে “সালাতুল আওয়াবিন' বলা 
হয় । হাদিসে কিন্তু চাশতের নামাযকে এই নামে ব্যক্ত করা হয়েছে । “মাবসূত'-এর বর্ণনায় যে মাগরিবের 
পরের নামাযকে “সালাতুল আওয়াবিন' বলা হয়েছে- আল্লামা ইউসুফ বানুরি রাহ.'র অনুসন্ধান মতে 
হাদিসের কিতাবাদিতে এর কোনো অস্তিত্ব নেই । তবে (১৮০১ ও ০৮১০3 
তা ছাড়া প্রচলিত পরিভাষার “সালাতুল আওয়াবিন' পড়ার ফযিলত সংক্রান্ত হাদিসগুলোর সনদ যয়িফ 
হলেও একটি অন্যটিকে শক্তিশালী করে দিচ্ছে এবং বহু সাহাবির আমল থেকেও এর সমর্থন মিলছে । 
(বিস্তারিত দেখুন: মাআরিফুস সুনান; ৪/১১৩-১১৪) 
এক ভি) ৪০১ এক E ৬৮ dns 081 এআ Sb — AY 
অধ্যায়-১৮২ : ফজর উদয় হওয়ার পর ফজরের দু'রাকআত সুন্নাত ব্যতীত অন্য নফল পড়া মাকরূহ 
এত UG 14) ale dl এত ad ০৪ এ dls ঞ ৬৮১ pm 0 আত ০৪০৯৭ 
29 ॥ ৮০৩ ভে Jol এস 0১ ৭৬ ১৮০ ০ dh ঠাস পি এ YS 
545০) এ] Edi 519) ৫১ 
৫৮৯ । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, বিলালের আযান যেন তোমাদের কারো সাহরি খাওয়া থেকে প্রতিবন্ধক না হয়; তিনি তো 
রাত্রেই আযান দেন নামায আদায়কারী ফিরে আসার জন্যে কিংবা ঘুমন্ত লোক জেগে উঠার জন্যে (সাহরি 
খাওয়ার উদ্দেশ্যে) । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
ও এ ৪৬ 945) ale dil ০ di ০১১ ON 240 ge Gis dil ৪০১ Lair ০৪০৭5 
লি 93) এ জর) 3] shay 
৫৯০ । হযরত হাফসা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, যখন ফজর উদয় হয়ে যেত তখন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু'রাকআত সুন্নাত ব্যতীত অন্য কোনো নফল পড়তেন না। 
(সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৮৭ 


www.almodina.com 


ues 


25) ও 6519] pd Es ALS SUN AY 
অধ্যায়-১৮৩ : ইকামাত শুরু হয়ে গেলে ফজরের সুন্নাত পড়া মাকরূহ 
৯১৪১০ cal 13) UG এ play ale & এ al ০৪ dis dil ০১ B22 ও ০৪ 04) 
Eb) J) এ ol) 5৪] 315০৩ 
৫৯১ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
নামাযের ইকামাত যখন হয়ে যাবে তখন ফরয ব্যতীত আর কোনো নামায নেই । (সহিহ মুসলিম) 
dl ০৮০ di 0১593 hl 0১ 05১ 205 ০৪ এুশ dl ৪৯) ৮৪১০ on Bl ৬৮ ০৪ ৭1 
“le di ৩৮ dil 45০ ৬০০ 7 পথ আগত এ) এ) এল BAN ৪১০০ ৩০০9 ashe 
৬৮১০০ 1০১১৫] ০১১০] (5195 ৬ UG play ale di ৬০০ di 0১০ 2০০১ 4৮5 
ELA 31 ৮৪১91) ৮০৯ 22) ০ ০০১০৬ pf এ) 
৫৯২ । হযরত আবদুল্লাহ ইবনে সারজিস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ফজরের নামায আদায় করা অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে মসজিদের এক কোণে 
সুন্নাত দু'রাকআত পড়লেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাযে শরিক 
হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বললেন, অমুক ব্যক্তি! তুমি কোন 
নামাযকে ধর্তব্য মনে কর? তোমার একাকি নামাযের না আমাদের সঙ্গে আদায়কৃত নামাযের? (সহিহ 
মুসলিম) 

2১৪৪ ply) 0৬০০ ০৬ ঝা EE ০৪) ০০ Shas :579/৫ 
অধ্যায়-১৮৪ : ইমাম ফরয শুরু করে দিলে ফজরের সুন্নাত মসজিদের বাহিরে আদায় করবে 
৪১০০ ৬৫০ dis dil ৬০১ ০০ 0৮ CLE lh WU ০৬৮১ UB ০১৮ on Le ০৪ of 

৮৮ ৫১০০১ ০১৬] 93১ ৯১ Glad 0 4১০ পা y cmdl 

৫৯৩ । মালিক ইবনে মিগওয়াল থেকে বর্ণিত তিনি বলেন, আমি নাফি" রাহ.কে বলতে শুনেছি, হযরত 
ইবনে উমর রাযি.কে আমি ফজরের নামাযের সময় জাগালাম, তখন ফজরের ইকামাত হয়ে গেছে, কিন্তু 
তিনি দীড়িয়ে (প্রথমে) সুন্নাত দু'রাকআত আদায় করলেন । (শারহু মাআনিল আসার) এর সনদ সহিহ । 
০০৫ dos dl ৬৮১ ০০৮ of ঞ এ EF 20৩ এ dis ঞ ৬৮১ HS ০1 Mat fF ০5৭ £ 
জনা 0১ 49১৭) এ ১৯) পন 0৭5 OF 03 এস) ৯ বুল ১০ ৩০৪৬০ 
টি 55১১ ০৪১৮ 03) nll ৬৪ all এ 

৫৯৪ । মুহাম্মাদ "ইবনে কা’ব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, হযরত আবদু্লাহ ইবনে উমর রাযি. ঘর 
থেকে বের হলেন। ইতোমধ্যে ফজরের নামাযের ইকামাত হয়ে গেছে। কিন্তু তিনি মসজিদে প্রবেশের 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ২৮৮ 


www.almodina.com 


আগে রাস্তায়ই দু'রাকআত আদায় করে নিলেন । তারপর মসজিদে প্রবেশ করে লোকদের সঙ্গে জামাতে 
ফজর আদায় করলেন । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ হাসান । 


dl 2১৮০ এ 35৮০ (এ এ 4৯ ON এ ৪ খু dl ৪৮১ ০১১৬] এ ০০০৭৪ 


৬৮৮ 6১০৭১ এল 93১ DLA এ 18 ৫৪0৯৮ এ হও ৬ ১ এ 
৫৯৫ । হযরত আবুদ দারদা রাযি. থেকে বর্ণিত, তিনি মসজিদে প্রবেশ করতেন, তখন লোকেরা ফজরের 
নামাযেন জন্যে কাতারবন্দি হয়ে যেত আর তিনি মসজিদের কোণে দু'রাকআত সুন্নাত আদায় করে 
নিতেন । তারপর লোকদের সঙ্গে নামাযে শামিল হতেন । (শারহু মাআনিল আসার) এর সনদ সহিহ । 


১০৮ এ৪ ০০ ভি ৬৫৪ dos dl ৬৪০ ভা bly ১১৮ 21 01০০৯ ডে ৪১৩ ০৪ ০৭৭ 
৩৬ ঠা এ) ৪৯০ এ 7১1 ৬০ ০০১ তে OES) ১১০৭ 0 858 Ba) Cal pill ip 

ee Ul ০৬০০১ এ হল জো ০৪ ০৭৬ 2১ all এ ০৯৭৪ 
৫৯৬ । হারিসা ইবনে মুযাররিব থেকে বর্ণিত, হযরত ইবনে মাসউদ ও আবু মূসা রাযি. উভয়জন হযরত 
সাঈদ ইবনুল আস রাযি.'র নিকট থেকে বের হয়ে এলেন । তখন নামাযের ইকামাত হয়ে গেল । ইবনে 


মাসউদ দু'রাকআত পড়ে লোকদের সঙ্গে নামাযে শরিক হলেন । আর আবু মূসা এসেই কাতারে শামিল 
হয়ে গেলেন । (মুসার্নাফে ইবনে আবি শায়বা) এর সনদ সহিহ । 
এ di ৩০১ ০০৮৪ only ০০৪ 9৮ ৫৪ ভা ৪১৩ এ এ ০০৯ UU 9৬০ এ ৩৪০৭৬ 
৬০০১ % এ) 4০ ৮৬ 01 এ) kal এ ০৯৭৬ ০০ Ll Ll ৬০৬ (০১৪ ots 
9১১ OPS) ৩৯ FE Lali ৩৭৮ ও 2৬০ pas 01 LS fll ৪০ ০১ ক 
৮৮৮ ৫১৮১ ১৮ 
৫৯৭ । আবু মিজলায থেকে বর্ণিত তিনি বলেন, ফজরের নামাযে আমি হযরত ইবনে উমর ও ইবনে 
আবক্ষাস রাযি.'র সঙ্গে মসজিদে প্রবেশ করলাম ৷ তখন ইমাম সাহেব নামায পড়ছিলেন। ইবনে উমর 
প্রথমেই কাতারে শামিল হয়ে গেলেন । আর ইবনে আবক্ষাস দু'রাকআত সুন্নাত আদায় করে ইমামের 
সঙ্গে শরিক হলেন । অতপর ইমাম যখন সালাম ফিরালেন ইবনে উমর রাযি. নিজ আসনে সূর্য উদয় হওয়া 
পর্যন্ত বসে রইলেন। সূর্য উঠার পর দু'রাকআত পড়ে নিলেন । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর 
সনদ সহিহ। 
প্রাসঙ্গিক আলোচনা: যুহর, আসর, মাগরিব ও ইশা এই চার নামাযের ব্যাপাওে সবাই একমত যে, 
জামাআত শুরু হয়ে যাওয়ার পর সুন্নাত পড়া জায়িয নয় । কিন্তু ফজরের ক্ষেত্রে মতভেদ রয়েছে । ইমাম 
আবু হানিফা ও ইমাম মালিক রাহ."র মতে মসজিদের কোণে কিংবা জামাআতের থেকে দূরে সুন্নাত পড়ে 
নিবে । তবে জামাআত ছুটে যাওয়ার আশংকা না থাকা । আর ইমাম শাফিয়ি ও ইমাম মালিক রাহ,'র 
মতে অন্যান্য নামাযের মতো এ ক্ষেত্রেও জায়িয নয় । উপরিউক্ত আসাও্ সাহাবা সনদেও বিচাওে সহিহ- 
এগুলো থেকে প্রতীয়মান হচ্ছে, ফজরের সুন্নাত জামাআত শুরু হয়ে যাওয়ার পরও পড়ে নেওয়া বহু 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৮৯ 


www.almodina.com 


সাহাবির তাআমুল বা কর্মপন্থা ছিল । তাছাড়া ফজরের সুন্নাত হচ্ছে, ৷ -এ। তথা সর্বাধিক গুরুত্বপূর্ণ 
সুন্নাত। অন্যরা ৫৯১ নং হাদিস দিয়ে প্রমাণ পেশ করেন । কিন্তু প্রকৃতপক্ষে তারাও এ হাদিসের ওপর 
পরিপূর্ণভাবে আমল করেন না । কেননা, তাদেও দৃষ্টিতে জামাআত শুরু হওয়ার পরও ঘওে সুন্নাত পড়ে 
বের হয় তাহলে জায়িয হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই হাদিসের ১। (ফরয) শব্দটি কাযা নামাযকেও 
শামিল রাখে, অথচ তাদেও মতে এটা জায়িয নয় । বুঝা গেল, হাদিস থেকে এটা ‘খাস’ করা হয়েছে! 
আর “আম মাখসুস মিনহুল বা'য হাদিস’ থেকে তাআমুলে সাহাবার ভিত্তিতে আরো কিছু বিষয় ‘খাস’ করে 
দিলে সমস্যা কী? 


dl 6১ 08 | এ) sla ial ৮৬-185 
অধ্যায়-১৮৫ : সূর্য উদয় হওয়ার আগে ফজরের সুন্নাতের কাযা আদায় মাকরূহ 
এ ৪১০ ০ ও ply ৪৬ dil এত di 059 Of এ এ dil ৬৯১ ৪৮০০৯ এ ০৪5৭ 
Ol 92১০1 85 ও penal এএ ৪১০০] ০৯১ বাশি OS ওল pal 
৫৯৮ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে 


সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং ফজরের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত নামায পড়া থেকে নিষেধ করেছেন । 
(সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


dv 4৮০ &। ০১০০ ০৬০ ০০১০3 FE ০৯৯০ 05 Lge dis dor) ১৮০৬০৮০০৪৭৭ 
০৮ SE ৮১১ ale dil এ dil 055১ 0 এর! পি ০৬১ dll on ০০৮ ৮৫০ ০৮০ ৪ 

OES 13) সি CH উপ pall এও সি 80 > dl এ ৪১০ 
৫৯৯ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি একাধিক সাহাবিকে -ধাদের মধ্যে 
উমর রাযি.ও, আর তিনি আমার সর্বাধিক প্রিয় ব্যক্তিত্ব- বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম ফজরের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং আসরের পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নামায পড় 
থেকে নিষেধ করেছেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


155) পা ৩ এ Ad জট এল ঢা tage এ ঞ ৬৯১ ০ onl OF SU oF তই 

০০ ১৮০1) এও ৬০০ 
৬০০ । নাফি' রাহ.’র সূত্রে হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, তিনি ফজরের দু'রাকআত সুল্লাজ 
পূর্বাণরের প্রথম প্রহরে পড়েছেন । (মুসান্নাফে ইবনে আবি শায়বা) এর সনদ সহিহ । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৯০ 


www.almodina.com 


24০ ৩০ Pd) জরি slab SU —) AT 
অধ্যায়-১৮৬ : ফরযের সঙ্গে ফজরের সুন্নাতও কাযা করবে 
Bis ৮৪ play, ale & ৬ LD oe ৩৩ ০৪ dis di ৬৪১ 5০৯ গো ০৪ A) 
১5৯০৯ i) ly fey FEY tg 44০ ঝা ৩ এ JG না ৮ ও 
৩ Bla পতি এল ০৪0৮ সত ৩১ ০৪ UG 0৬৮ ad ০০০৮ 


একি 13, 2148 
৬০১ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সঙ্গে (এক সফরে) আমরা শেষরাতে আরামের জন্যে অবতরণ করলাম । আমরা জাগতে জাগতে সূর্য 
উদয় হয় গেছে । তখন তিনি বললেন, প্রত্যেক ব্যক্তি যেন নিজের বাহনজন্তর মাথায় ধরে (সামনে বাড়ে); 
কেননা এস্থানে আমাদের কাছে শয়তান এসে গেছে। আবু হুরায়রা বলেন, আমরা তা-ই করলাম । 
অতপর পানি ডেকে নিয়ে উযু করলেন । দু'রাকআত সুন্নাত পড়লেন । তারপর নামাযের ইকামাত হলে 
তিনি ফজর আদায় করলেন । (সহিহ মুসলিম) 
৭ ny 8 UN এ ৪১০ আঠা ৮৪144 
অধ্যায়-১৮৭ : মাকরূহ ওয়াক্তসমূহে নামায পড়া মক্কায়ও মাকরূহ 
১১৩০ ৮) দেখা এ ঠ pani iw ০৬ ff :০৪ এ ঞ ৩৮১ ৪১৯ ০৯৬০ ৩ মি 
এ) ভিলা ৪০ ৩ দেখা এ৭ ৯৩] of plang ale & ৩০৬ ০৯০ bf JG WS 
০ Ely ৫০০) এ 43৯30 ৩৮৮ 923 ০ ০১ ওল pal 
০১১০৪ SEY এ Dal আও ৬০০ এ &) :৬3০এ। JB 
৬০২। হযরত মুআয ইবনে আফরা রাযি. থেকে বর্ণিত, তিনি আসর কিংবা ফজরের পরে তাওয়াফ 
করলেন, কিন্ত (তাওয়াফের দু'রাকআত) নামায পড়লেন না । তাকে এব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং আসরের পরে 
সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নামায পড়া থেকে নিষেধ করেছেন । (মুসনাদে ইসহাক ইবনে রাহুয়াহ) এর সনদ 
হাসান । 
হয়েছে। 
সাহাবি পরিচিতি : হযরত মুআয ইবনে আফরা রাযি. ৷ আফরা তীর মাতার নাম । পিতার নাম হচ্ছে 
হারিস ইবনে রিফাআ | তিনি এবং তীর দুইভাই আওফ ও মুআওয়িয তিনজনই বদও যুদ্ধে অংশগ্রহণ 
করেন । ভাতৃদ্বয় বদরেই শাহাদাত বরণ করেন । তিনি এবং মুআয ইবনে আমর ইবনুল জামূহ উভয় মিলে 
সেদিন আবু জাহলকে জাহান্নাম রাসিদ করেছিলেন । কারো মতে তিনিও সেদিন মারাত্বক আহত হন এবং 
সেই জখমের কারণে মদিনায় মৃত্যুবরণ করেন। কারো মতে তিনি উসমান রাষি.'র খিলাফাতকাল পর্যন্ত 
জীবিত ছিলেন। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৯১ 


www.almodina.com 


AL ০৪৩ ral ৫১৬ ৬৪ USN) Hn Sb — AN 
অধ্যায়-১৮৮ : পানা লিন ইনার সকল পড়তে 


শন UG 4 এ | ৬৮) ১০৮ 9৮ ০ পেত 


১০ এপ 2৬040 13383 53১ ply rls 05) শি এ বি 4৯১ tol) 
৬০৩ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বাহনজন্তর উপর আরোহিত অবস্থায় “খায়বারের' দিকে ফিরে নফল নামায আদায় করতে 
দেখেছি। (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
দারাকুতনির বর্ণনায় রয়েছে: তিনি গাধার উপর ছিলেন । 
SE BUN ৬০০৬ ৮০০ tle | এত পর ও UG ৮৪ এ dl ৬৯১ এত ০৪ et 
৬ ০৬৮ 0 619) EH UF Sl AS AY কট ০ 4১ 1৫ ৬ “ly 
(দস)! 
৬০৪ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
বাহনজস্তুর উপর আরোহিত অবস্থায় সবদিকে ফিরে ইশারা-ইঙ্গিতে নামায পড়তে দেখেছি, তবে রুকুর 
তুলনায় সিজদায় তিনি বেশি ঝুঁকতেন । (সহিহ ইবনে হিবক্ষান) 
০ 4৯১৮১ ale dil ৪৮০ di 05 520) UG ae Gis dil ৮১ ben) of ০৬ ০৪ 25 
LY 2) ভা 95 lp iy ০৮91 
৬০৫ । হযরত আমির ইবনে রাবিআ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বাহনজস্তুর উপর আরোহিত অবস্থায় নামায পড়তে দেখেছি । এটা যে দিকে ফিরত তিনিও 
সে দিকে ফিরে মাথা দ্বারা ইশারা করতেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
PLD ৪৬ 5)১এ। ৬ 1553 4544 ৮570/4 
অধ্যায়-১৮৯ : দীড়াতে সক্ষম হওয়ার পরও বসে বসে নফল নামায পড়তে পারবে 
০৪৮৮১ the & এ &1 ৮১ EL :৩০ we এ dl এ৯১ Over ০ ০1০০ of ১১ 
১5) পে 2 ০৮০ এঠ ৩৩৩ এ ১) এ ৬ WG ০৬ 0 2৪৩ jo ১১০ 
0০৮ এ] খা স3১ এ Fl Las 4০ পিএ 00০ এ 
৬০৬ । হযরত ইমরান ইবনে হুসাইন রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে আমি মুসল্লি বসে নামায পড়া সম্পর্কে জিজ্ঞেস করলাম | তিনি ইরশাদ করলেন, জে 
দীড়িয়ে পড়বে তার জন্যে*সেটা উত্তম । যে বসে বসে পড়বে সে দীড়িয়ে নামায আদায়কারীর অর্ধেক 
সওয়াব পাবে । আর যে শুয়ে কিংবা কাত হয়ে পড়বে সে বসে বসে আদায়কারীর অর্ধেক সওয়াব পানে ॥ 
(সহিহ বুখারি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ২৯২ 


www.almodina.com 


১১ pil Blo 0০৫০5 fe Blo 785০ Lge Jos &। ৩১১ ps ০৪ ০ NV 
He 
৬০৭ | হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
বসে বসে আদায়কারীর নামায দাড়িয়ে আদায়কারীর অর্ধেক (সওয়াবের হিসাবে) । (সহিহ মুসলিম) 
050 BG ১০৪ ৮৪ ৭৭ 
অধ্যায়-১৯০ : কিয়ামে রামাযানের ফযিলত 
0০০৯5 05:06 ৮153 ale dl ৪৩ ঞ1 059 0 ০০৪ Jos &| ৪৪১ 5০০০৯ এ ০৪ NA 
ক] 05) 455 op oul ৬ এ ০৪ ৫০০১ ৪ 
৬০৮ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
রামাযানে যে ব্যক্তি ঈমান ও পূণ্য অর্জনের আশায় নামায পড়বে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া 
হবে । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
১০০১ এ ০০০১ এ di ৩০ ঝ। 059 I UU ce dis di ৩৮১ BAP এ ৩৪ ৭ 
05১ 358 425 ৮19 ও এ 2 Url এ! ০০৬০ BU Lh US Di ad pAb ৪০ 
০ Jos Bl ৩৯১ ১৭ ও ০১৩ এ ৪১ এড SN ON HS MS ৬৬ ply play le & এ di 
He 0234১ এত এ এ dl ৫৯১ ০৯ ৯৯৩ ০১9০3 
৬০৯ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রামাযানে (তারাবিহের) নামায পড়ার প্রতি 
উৎসাহিত করতেন; তবে তাদেরকে অবশ্যপালনীয় কোনো আদেশ করতেন না । তিনি বলতেন, রামাযানে 
যে ব্যক্তি ঈমান ও পুণ্য অর্জনের আশায় নামায পড়বে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করে নিলেন আর বিষয়টি এভাবেই রয়ে গিয়েছিল । 
অতপর আবু বকর রাযি.'র খিলাফাত আমলে এবং উমার রাযি.র খিলাফাতের শুরুর দিকে বিষয়টি 
এভাবে থেকে গিয়েছিল । (সহিহ মুসলিম) 


Bur ও 413 ৮৬-১৭) 
অধ্যায়-১৯১ : জামাআতের সাথে তারাবিহ আদায় করা 

০১৮০১ ale dil এত di ০১75 CF 20৩ ৬ Gis dil ৩০১ ৪৪০৪ UL ff ০ LS ০ ৯1, 
১৯181 0১75 ৬305 UG ৮২১৯ 55:4৩ Oya এন ০ এ ৩০ এ ০০০০৬ ৪ 
১ AAs pot 3 ৫৩ ৮০৭ ০১০০ এ ১১09 জানা 2 OTA ২] ০৪ rd 05 
এ ৬৪৯৬ ০০505 পা ০০০ 9৯ Wa dy এ ১১০৪ ০১৮০) এ sil 219) -05 575 
4 Js dl ৩০১ ৪০০৯ 

আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৯৩ 


‘www.almodina.com 


. ৬১০ । হযরত সা'লাবা ইবনে আবি মালিক আল কুরাধি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাযানে একরাতে বে হয়ে দেখলেন কিছু মানুষ মসজিদের কোণে নামায 
পড়ছেন । তিনি জিজ্ঞেস করলেন, এরা কী করছে? একজন বললেন, আল্লাহর রাসূল! এ সকল লোক 
নামায পড়ছে । তখন তিনি বললেন, তারা তো সঠিক ও সুন্দর কাজ করেছে এবং তিনি ওটাকে অপছন্দ 
করেননি । বায়হাকি ‘আল মা'রিফা'এ হাদিসটি বর্ণনা করেছেন। এর সনদ জায়্িদ (ভালো তথা বিশুদ্ধ) 
এবং সুনানে আবু দাউদে হাসান পর্যায়ের চে’ নিম্নে হযরত আবু হুরায়রা রাযি.'র একটি হাদিস এটার 
সমর্থনে রয়েছে। 


সাহাবি পরিচিতি : হযরত সা'লাবা ইবনে আবি মালিক আল কুরাযি রাযি. । তার পিতা আবু মালিক (নাম 
আবদুল্লাহ ইবনে সাম) ইয়েমেন থেকে এসে কুরাইযা গোত্রের একজন মেয়েকে বিয়ে করেন; এ জন্যে 
তাদেরকে 'কুরাযি' বলা হয়। তিনি সাহাবি কি না- এ ব্যাপারে মতানৈক্য রয়েছে । ইবনে মায়িন রাহ. 
বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন । কারো মতে তিনি তীর নিকট 
হাদিস শ্রবণও করেছেন । ইবনে আবদুল বার রাহ. “আল ইসতিআব'-এ, হাফিয ইবনে হাজার রাহ. “আল 
ইসাবা'-এ তার আলোচনা করেছেন । 


০০১০৬৯৭০০০৬ এ 5 EF UG ০ এ di ৩৯১ এ pl ০0১9 ০৪ 5) 
1৫৯৮ ৮৫০01 ০৬০৭ ঢৈএ। ০5১45 balay 8০8 Lala 5১৮ এপি] ৬ ao Jos di 
JU ৯৩ LEST LY ০৪০ id diy এ gil OTA 15৪৪) as 98 
5০4) 5০ ০০৩১ ৮ only Gl এ৬ ০০) এ ৪১৬৯ 933 og এন ডলি ৬ 


৬১১ । হযরত নাওফাল ইবনে ইয়াস আল হুযালি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা হযরত 
রাযি.'র খিলাফাত কালে মসজিদে (তারাবির) নামায আদায় করতাম । এখানে একদল, ওখানে আরেক 
দল। লোকেরা সর্বাধিক সুন্দর আওয়াজবিশিষ্ট ইমামের দিকে বেশি ঝুঁকতো । তখন উমার বললেন, 
আমার ধারণা হচ্ছে, তারা কুরআনকে গান বানিয়ে ফেলছে । অবশ্য আল্লাহর শপথ! আমি সক্ষম হলে 
তাদের (এ অবস্থা) পরিবর্তন করে দেব । তিনদিন যেতে না যেতেই তিনি উবাইকে নির্দেশ দিলেন আর 
উবাই লোকদের নিয়ে নামায আদায় করতে লাগলেন । (খালকু আফআলিল ইবাদ; ইমাম বুখারি) এর 
সনদ সহিহ। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৯৪ 


www.almodina.com 


০৬৪১ Git ০০ HUA SG ৮৪1৭৭ 
অধ্যায়-১৯২ : তারাবির নামায আট রাকআতের চেয়ে বেশি 
ASN ০১০৮ ৮৯১ YY UN 55১৬ 458 EFS ৬০ না somal ০১১১ ০৪ TY 
LS) 8০১০ GEG ক 95000 OLS) Gul এ 558 be iy ts) Uy UG ১০) 
ক ১ lb 25) ০৬৯ ৬ এা Ll এ) 
৬১২ । দাউদ ইবনুল হুসাইন থেকে বর্ণিত, তিনি আ'রাজ রাহ.কে বলতে শুনেছেন, আমি লোকদেরকে 
রামাযানে কাফিরদের ওপর অভিশাপ করতে দেখেছি । তিনি বলেন, তখন ইমাম সাহেব আট রাকআতেই 
সূরা আল বাকারা তিলাওয়াত করে নিতেন । আর যখন বার নম্বর রাকআতে দীড়াতেন তখন লোকেরা 
অনুভব করতো যে তিনি হালকা করে নিচ্ছেন । (মুআতা মালিক) এর সনদ সহিহ । 
25) psn ১০4 ৮৪7 ৭ 
অধ্যায়-১৯৩ : তারাবির নামায বিশ রাকআত 
4৬ ৩6 ০৮১৪ ৬৪ :০৩ ০৮ এ dl ৩৮১৯ 0 ৯০০৭ ৩৪ dinar ৮4৯ Of AN 
93১১8 155১ :9ও bs) ০১১০৫ i) 78৯ ৬ «es Jw dl ৬১ oud এ ০ 7০ 
sil 03) ক Bs op 9৬০ ০৫ ০৬৬ এ এড পক এড 93655 5৩ সত 
৩০৮ 5১৮5 
৬১৩ । ইয়াযিদ ইবনে খুসায়ফা'র সূত্রে হযরত সায়িব ইবনে ইয়াযিদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, 
হযরত উমার রাযি.'র যুগে লোকেরা রামাযানে বিশ রাকআত আদায় করত । তারা দুইশত আয়াত (পর্যন্ত 
) তিলাওয়াত করে নিত । আর হযরত উসমান রাযি.'র যুগে দাড়ানোর কষ্টের কারণে তারা লাঠির উপর 
ভর দিত । (আস সুনানুল কুবরা; বাইহাকি) এর সনদ সহিহ। 
সাহাবি পরিচিতি : হযরত সায়িব ইবনে ইয়াযিদ রাযি. । উপনাম আবু ইয়াযিদ আল কিন্দি । হিজরতের 
দ্বিতীয় বছর জন্মগ্রহণ করেন । সাত বছর বয়সে পিতার সঙ্গে বিদায় হজ্জে অংশগ্রহণ করেন । ৮০ 
হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন । 
A ৬ এ ০০০ এপ & এ oN ০৩ ge dos ঞ ৩০১ চি ০ ০৪ NE 
০১১৪) একা) ভিউ এ 0113) Fy bes) ০০৯৭ bus ৮৪৬ ০০০১ 
৬১৪ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লালুহি আলাইহি ওয়াসাল্লাম 
রামাযানে জামাআত ছাড়া বিশ রাকআত এবং বিতর আদায় করতেন । (মুসানাফে ইবনে আবি শায়বা) 
সনদ পর্যালোচনা: বিশিষ্ট মুহাক্কিক আলিমে দ্বীন, প্রখ্যাত হাদিস গবেষক, মাওলানা আবদুল মালেক 
সাহেব হাফিযাহুল্লাহু তাআলা বলেন, এই হাদিসটি অন্যান্য প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য হাদিসগ্রস্থেও রয়েছে। 
যেমন আল মুনতাখাব মিন মুসনাদি আবদ ইবনে হুমাইদ ২১৮, হাদিস: ৬৫৩, আল মুজামুল কাবির, 
তাবারানি ১১/৩১১, হাদিস; ১২১০২, আল মুজামুল আওসাত, তাবারানি ১/৪৪৪, হাদিস: ৮০২, আত 
তামহিদ, ইবনে আবদুল বার ৮/১১৫, আল ইসতিযকার ৫/১৫৬ । 
আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৯৫ 


www.almodina.com 


এই হাদিসটির ব্যাপারে গায়রে মুকাল্লিদদের দাবি হল, এটি মাওযু । কিন্তু যখন তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া 
হল যে, কোনো হাদিসের ইমাম কিংবা অন্তত কোনো নির্ভরযোগ্য মুহাদ্দিসের উদ্ৃতিতে এর মাওযু হওয়া 
প্রমাণ করুন, শুধু মৌখিক দাবিতে কাজ হবে না, তখন তারা এর কোনো উদ্ধৃতি দিতে সক্ষম হননি । 
এটা ঠিক যে, একদল মুহাদ্দিস এর সনদকে যয়িফ বলেছেন । কেননা এর সনদে ইবরাহিম ইবনে উসমান 
নামক একজন রাবি রয়েছেন যিনি যয়িফ । মনে রাখতে হবে যে, অগ্রগণ্য মতানুসারে ইবরাহিম ইবনে 
উসমানকে চরম যয়িফ বা মাতরূক-পরিত্যাজ্য বলা ঠিক নয় । দেখুন: আল কামিল, ইবনে আদি ১/৩৮৯- 
৩৯২, তাহযিবুত তাহযিব ১/১৪৪, ই'লাউস সুনান ৭/৮২-৮৪, রাকাআতে তারাবি, মুহাদ্দিস হাবিবুর 
রাহমান আযমি ৬৩-৬৯, রিসালায়ে তারাবিহ, মাওলানা গোলাম রাসূল (আহলে হাদিস আলিম) ২৪-২৫ 
মাওযু ও যয়িফের মধ্যে আসমান-জমিন পার্থক্য । মাওযু তো হাদিসই নয়, মিথ্যুকরা একে হাদিস নামে 
চালিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছে মাত্র । আর যয়িফ অর্থ হল বিবরণটির সনদে কিছু দুর্বলতা আছে। 
বলাবাহুল্য, সনদের কিছুটা দুর্বলতার কারণে বিবরণটিকে ভিত্তিহীন বলে দেওয়া যায় না । উসূলে হাদিসের 
নির্ভরযোগ্য মূলনীতি হল, যয়িফ দুই প্রকার- এক. যে যয়িফ সনদে বর্ণিত রেওয়ায়াতটির বক্তব্যও 
শরিআতের দৃষ্টিতে আপত্তিজনক | এ ধরনের যয়িফ কোনো অবস্থাতেই আমলযোগ্য নয়। দুই, যে 
রেওয়ায়াতটি “যয়িফ' সনদে বর্ণিত; কিন্তু তার বক্তব্যের সমর্থনে শরিআতের অন্য দলিল-প্রমাণ রয়েছে। 
মুহাক্কিক মুহাদ্দিস ও ফকিহগণের সিদ্ধান্ত হল, এ ধরনের রেওয়ায়াতটিকে “যয়িফ' বলা হলে তা হবে শুধু 
“সনদ' এর বিবেচনা এবং নিছক নিয়মের বক্তব্য । অন্যথায় বক্তব্য ও মর্মের বিচারে এটি সহিহ । 

বিশ রাকআত তারাবি বিষয়ক এই রেওয়ায়াতটি এ ধরনের । অর্থাৎ শুধু সনদের বিবেচনায় দুর্বল; কিন্তু 
এর বক্তব্যের সমর্থনে বিভিন্ন ধরনের শক্তিশালী দলিলের সমর্থন বিদ্যমান রয়েছে। শাস্ত্রীয় পরিভাষায় এ 
ধরনের যয়িফকে J, এ -১০০এ/ বলে, অর্থাৎ “এমন হাদিস যার সনদ যয়িফ, কিন্তু এর বক্তব্য 
অনুযায়ী সাহাবা যুগ থেকে গোটা উম্মতের আমল ছিল ।' এই যয়িফ হাদিস সম্পর্কে উসূলে হাদিসের 
সিদ্ধান্ত হল, তা সহিহ এবং দু এক সূত্রে বর্ণিত সাধারণ সহিহ হাদিসের তুলনায় এর স্থান ও গ্রহণযোগ্যতা 
অনেক বেশি। 


dw dl ৪০) SEA) on Fak ০৬) এ ০5৬ এ] ০৬ UE af ১৬3১ cn 4৫৪ of 95 

১551 5১০4১ 4৬ 52১৬৩১০১৪৪১ ০১৬ ০০৬১ ৬১৪ 

৬১৫ ৷ ইয়াধিদ ইবনে রূমান থেকে বর্ণিত তিনি বলেন, হযরত উমার রাি.'র যুগে রামাযানে লোকেরা 

তেইশ রাকআত আদায় করত । (মুআতা মালিক) হাদিসটি সনদের বিচারে একটি শক্তিশালী মুরসাল 
হাদিস। 

Sas 9০০) ও Mis ৩ 4১৮ EH ON UG এ Jw dl ৩৯) ral জো ৩৪ 11 

পি Bly ভি 03) ১ ০০৬০ ০০০১৮ ০ 

৬১৬ । আবুল খুসাইব থেকে বর্ণিত তিনি বলেন, রামাযানে হযরত সুওয়াইদ বিন গাফালা রাযি. আমাদের 


ইমামতি করতেন । তিনি পাচ তারবিহে (বিরতি) বিশ রাকআত আদায় করতেন । (আস সুনানুল কুবরা 
বাইহাকি) এর সনদ হাসান । 





আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৯৬ 


www.almodina.com 


৩০৪) Bb এ শন গো তো ON 205 আপ ds dl ৬৯১ ০০৪ ০ ০৪ GU ০৪ 51৬ 
উস 5১৮৭) আও এ] ০2১৪ এ এ LS) ০৪৪ 
এ এ ক তি ০৯০ oF ১০৪ 3 pT is pl 08১ ভগ ১ ১! এ৪ 
৬১৭ । নাফি'র সূত্রে হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, ইবনে আবি মুলাইকা রাযি. 
রামাযানে আমাদেরকে নিয়ে বিশ রাকআত আদায় করতেন । (মুসানাফে ইবনে আবি শায়বা) এর সনদ 
সহিহ। 
আল্লামা নিমাওয়ি রাহ. বলেন, এ বিষয়ে আরো অনেক বর্ণনা রয়েছে, অধিকাংশটাই দুর্বলতা থেকে মুক্ত 
নয়, তবে একটি অপরটিকে শক্তিশালী করে দেয় । 
প্রাসঙ্গিক আলোচনা: মুসলিম উম্মাহর নির্ভরযোগ্য সকল আলিমের মতে তারাবির নামায বিশ রাকআত বা 
তার চেয়েও বেশি । বিশ রাকআতের কম তারাবি- একটি অদ্ভুত দাবি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যদিও তিন বার মসজিদে এসে জামাআতের সঙ্গে পড়েছেন, কিন্তু তিনি 
রাকআত সংখ্যা নির্ধারণ করেননি । বস্তুত হযরত উমার ইবনুল খাত্তাব রাযি.'র খিলাফতকালে 
তারাবি পড়া শুরু হয় এবং তখন বিশ রাকআত তারাবি ছিল । ইয়াযিদ ইবনে রূমান 
বলেন, .৮5) ৬৮১০ ১০১৬ ০০০১ 3 ৪ S$ ৪৬১ ০৬৪7 ৩ ৮৮ ০৬০ ও ১৮5% ০৭ ৩৬ উমার ইবনুল 
খাত্তাব রাযি.'র যুগে সাহাবায়ে কেরাম রামাযানে তেইশ রাকআত নামায আদায় করতেন ৷’ (মুআত্তা 
মালিক) তা ছাড়া হযরত উসমান ও আলি রাযি.’র যুগেও তারাবি বিশ রাকআত আদায় করা হত । আর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে গেছেন, 2) ৮441 ২ / 31৪০৮ 
+ 3৯15481৬41১ 3 0138 ০১৪০৩ ‘আমার সুন্নাহ এবং আমার হেদায়াতপ্রাপ্ত খলিফাগণের 
সুন্নাহকে অবলম্বন করবে এবং মাড়ির দাত দিয়ে কামড়ে রাখবে ।' (সুনানে আবু দাউদ, সুনানে তিরমিযি) 
অন্যদিকে যেহেতু এই বিশ রাকআত তারাবি মুহাজির ও আনসার সাহাবিদের উপস্থিতিতে আদায় করা 
হত এবং তারা এতে কোনো আপত্তি করেননি তো বুঝা গেল এ ব্যাপারে মুহাজির ও আনসার 
সাহাবিগণের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে । আর সাহাবায়ে কেরাম অবশ্যই এটা দলিলের ভিত্তিতে এবং 
নবিজি থেকে প্রাপ্ত কোনো নির্দেশনার ভিত্তিতেই এরূপ করে থাকবেন; যাকে পরিভাষাগত দৃষ্টিকোণ থেকে . 
“মারফু হুকমি' বলা যায় । তারপর এই বিশ রাকআত তারাবির ওপর সাহাবা যুগ থেকে মুসলিম উম্মাহর 
ব্যাপক ও সম্মিলিত কর্মধারা জারি হয়েছে। এটাকে পরিভাষায় ‘সুন্নাতে মুতাওয়ারাসা' বলা হয়; যার 
প্রামাণ্যতা ও গ্রহণযোগ্যতা শুধু মৌখিক বর্ণনাসূত্রে প্রাপ্ত বিবরণ থেকে অনেক শক্তিশালী । উপরন্তু এ 
বিষয়ে একটি মারফু হাদিসও রয়েছে। ৬১৪ নং বর্ণনায় হযরত ইবনে আবক্ষাস রাষি.'র হাদিস উদ্ধৃত 
হয়েছে । এ বর্ণনার সনদে কিছুটা দুর্বলতা থাকলেও হাদিসটি J, ০৯ হওয়ার কারণে এটার ওপর 
আমল করতে কোনো সমস্যা নেই। বরং এ ধরনের যয়িফ হাদিসের ওপর আমল করা একটি স্বীকৃত 
বিষয় এবং ক্ষেত্রবিশেষে সেটা ওয়াজিবও হতে পারে । যাহোক, উপরিউক্ত পাচ ধরনের অকাট্য দলিল 
এবং শেষোক্ত মারফু হাদিসটির ভিত্তিতে তারাবির রাকআত সংখ্যা বিশ। অন্যান্য ফুকাহায়ে কেরামের 
মাযহাবও হানাফিদের মতোই । মালিকি মাযহাবে যদিও এই বিষয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে, তবে তা 
রাকআত সংখ্যা বিশ থেকে কম হওয়ার বিষয়ে নয় । তাদের নিকট বিতরসহ তারাবির সর্বমোট রাকআত 
সংখ্যা ৩৯। 





আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৯৭ 


www.almodina.com 


ইসতি'নাস: হাফিয ইবনে তাইমিয়া রাহ. লিখেছেন, এটা প্রমাণিত যে, উবাই ইবনে কা'ব রাযি. 
রামাযানের তারাবীতে লোকদের নিয়ে বিশ রাকআত পড়তেন এবং তিন রাকআত বিতর পড়তেন । তাই 
বহু আলিমের সিদ্ধান্ত, এটিই সুন্নাত । কেননা উবাই ইবনে কা'ব রাযি. মুহাজির ও আনসারী সাহাবীগণের 
উপস্থিতিতে বিশ রাকাআত তারাবীহ পড়িয়েছেন এবং কেউ তাতে আপত্তি করেনি । (মাজমূউল ফাতাওয়া 
পৃষ্ঠা-১১২, খন্ড-২৩) 
সায়্যিদ সাবিক বলেন, “একথা সহীহ সনদে প্রমাণিত যে, হযরত উমর রাযি., হযরত উসমান রাি., 
হযরত আলী রাযি.’'র যুগে মানুষেরা তারাবীর নামায বিশ রাকআতই পড়তেন । আর এটাই হানাফী, 
হাম্বলী ও দাউদ যাহিরী প্রমুখ বিরাট সংখ্যক ফকীহদের মাযহাব | ইমাম তিরমিযী রাহ. বলেন, উমর 
রাযি., আলী রাধি,, প্রমুখ সাহাবী থেকে বর্ণিত তারাবীর নামায বিশ রাকআতের ওপরষ্ অধিকাংশ আহলে 
ইলমের আমল । আর এটা সুফয়ান সাওরী, ইবনুল মুবারক, ইমাম শাফিয়ীর রায় । ইমাম শাফিয়ী রাহ. 
বলেন, আমি মক্কার সমস্ত লোকদেরকে তারাবির নামায বিশ রাকাআতই পড়তে দেখেছি” । (ফিকহুস 
সুন্নাহ, ১/১৭৪, দারুল ফিকর বৈরুত ৪র্থ সংস্করণ ১৪০৩ হি.)। 
বর্তমানে বিভিন্ন মহলে তারাবীহর বিশ রাকআত নিয়ে কত যে বিবাদ-বিসম্বাদ, লিফলেটবাজী, 
চ্যালেঞ্জরবাজী হচ্ছে তার হিসাব কে রাখে? অথচ তাদেরই ইবনে তাইমিয়া রাহ. স্পষ্টভাষায় স্বীকার করে 
নিয়েছেন যে, বিশ রাকআত তারাবীহ সাহাবীদের ইজমা (একমত্য) দ্বারা প্রমাণিত । তবে কেন 
হানাফীদের বিরুদ্ধে বিদআতের অপবাদ? মূলত এই সালাফীরাই সর্বপ্রথম আট রাকাআত তারাবীহর 
বিদআত চালু করেছেন । কেননা তাদের আত্বপ্রকাশের পূর্বে কোথাও আট রাকাআত তারাবীহ পড়া 
হয়নি। 
SIN ৪৮ ৮795 £ 
অধ্যায়-১৯৪ : ছুটে যাওয়া নামাযগুলো কাযা পড়া 

Blo ৮3১5 UG play ale dil ৬৮ পর of ০০ এ & ৬০১ ৬৫৩ on এনা NA 

6৬1251৬145৭ Lal 0১ YY ৬ HS 3৮০৫১ এ 
৬১৮। হযরত আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, যে কোনো নামায ভুলে ছেড়ে দিল সে যেন স্মরণ হওয়ার পর তা পড়ে নেয় । এ ছাড়া 
তার ওপর কোনো ধরনের কাফফারা নেই: “আমার স্মরণে তুমি নামায কায়েম কর ।” [সূরা তা-হা: ১৪! 
(সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
1১৮০৪ ag dw ঞ ৬৪১ এট op 2 ০৪ ১৭ 
pal sf ৩ ৬181 Jb UE ৮5 9৬ CS এও tl ০০৪ ও এ Gh 
এ ০৪ 4০ ০১৪১ es এ dG BUN ৮০৮ তান ON = 
519) Eo ৬৫৭ slo OA ০৯ Lb An খা এ এ 0০০5) ৪১০০৫ চি 

০৬০৪ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৯৮ 


www.almodina.com 


৬১৯ । হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাযি. থেকে বর্ণিত, হযরত উমার রাযি. খনদক যুদ্ধের দিন সূর্য 

অস্ত যাওয়ার পর কাফিরদের গালতে গালতে এসে বললেন, আল্লাহর রাসূল! আমি সূর্য অস্ত যাওয়ার 

আগে কোনো মতে আসর আদায় করেছি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 

আল্লাহর শপথ! আমি তো পড়তেই পারিনি । ফলে আমরা “বুতহানে” গিয়ে তিনি এবং আমরা নামাযের 

জন্যে উমু করলাম । সূর্য অন্ত যাওয়ার পর তিনি আসর পড়লেন, তারপর মাগরিব আদায় করলেন । 

(সহিহ বুখারি, সহিহ মুসলিম) 

এ] ৬১৫০ নত Bo তেও Ih dh ০৬ af aps ds dl ৬৮১ ০৯৪ of MUS ০৪ AY 

৬ ৬/৬ oy) S73 ৬০৬ ad © SB Dal) 4৮৪ BLY ol BY LN ৬ ৬৯১, 


ms Bly (bef 
৬২০ । হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, তিনি বলতেন, যে কোনো নামায ভুলে ছেড়ে 
দিল । আর ইমামের সঙ্গে নামায আদায় করাবস্থায় তার ওই নামাযের কথা স্মরণ হলো, ইমামের সালাম 
ফিরানোর পর সে যেন ছুটে যাওয়া নামায পড়ে নেয়, তারপর অন্য নামায পড়বে । (মুআতা মালিক) এর 
সনদ সহিহ । 
ale dl ৬৮০ dl 05)19৯5 US pall Of ৬৬৮ এম dl ৩০১ pe 0 BLS ০ AY) 
কা 03855 pl di এও be JN op 23 এপ ৪০০৭1 6৪ ১৮ ০1০৪ ৮৮5 
এ ogy ELA) ৪০০ BET LS All shad (ডা 5 pant ৪০০ GUS খা এ 
sd ৬৭০০) 
৬২১ ৷ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, মুশরিকরা খন্দক যুদ্ধের দিন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি নামায থেকে ব্যস্ত (বিরত) রেখে দিল, এমনকি রাতের কিছু 
অংশ চলে গেল । তখন বিলাল রাযি.কে তিনি আদেশ করলেন । বিলাল আযান-ইকামাত দিলে তিনি যুহর 
পড়লেন, তারপর ইকামাত দিলে তিন আসর পড়লেন, তারপর ইকামাত দিলে তিনি মাগরিব আদায় 
করলেন, অতপর ইকামাত দিলে তিনি ইশা আদায় করলেন । (মুসনাদে আহমাদ, সুনানে তিরমিযি, 
নাসায়ি) 
প্রাসঙ্গিক আলোচনা: এ সকল হাদিস থেকে প্রতীয়মান হচ্ছে যে, কারো নামায ছুটে গেলে পরবর্তীতে তা 
কাযা করা জরুরি । আর অতীত জীবনে ছুটে যাওয়া নামাযগুলো কাযা করা করাকে “কাযায়ে উমরি' বলা 
হয় । কিন্তু এখনকার কিছু লোক “কাযায়ে উমরি*র কথা হাদিসে নেই বলে প্রচার করতে চাচ্ছেন- যা বাস্ত 
বতার সম্পূর্ণ বিপরীত । শায়খুল ইসলাম আল্লামা তাকি উসমানি হাফিযাহুল্লাহ'র কাছে একলোক “ড. 
ফারহাত হাশিমি' নামক একজন মহিলার এ ধরনের দাবি'র সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বিস্ত 


1রিত জবাব লিখেন । “ফিকহি মাকালাত'-এর ৪র্থ খন হযরতের এ সংক্রান্ত ফতওয়াটি বিবৃত হয়েছে। 
পাঠক সেটা দেখে নিতে পারেন। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ২৯৯ 


www.almodina.com 


1১০ ০ 6৭ ১০৮ ৮৮7৭5 

অধ্যায়-১৯৫ : সিজদায়ে সাহু সালামের পর 
OES ০০ Opal oly ale dl ৪৩ 1059) 0 ০৪ dic dl or) 55০৪ sf ৩৪ NY 
1155 55 dl ৬৮০ di 05) ০ 1 Jyh তলত pf 29০০১০25535 এ JB 
AP ১৪ 4০৪ ৮৮9 ale di lo di 059 1৩ পচ এ JG ¢ dads ও 
Obl 93360 তি Ul 21৯৮ 5 nd 2 তি ls 
৬২২ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'রাকআতের 
মাথায় সালাম ফিরিয়ে দিলেন । তখন যুলইয়াদাইন বলে উঠলেন, নামায সংক্ষিপ্ত হয়ে গেল নাকি আপনি 
ভুলে গেলেন হে আল্লাহর রাসূল!? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, 
যুলইয়াদাইন কি বাস্তব বলছেন? লোকেরা বললেন, হ্যা । তখন তিনি দীড়িয়ে আরো দু'রাকআত পড়ে 
নিলেন, তারপর সালাম ফিরিয়ে তাকবির বললেন, এবং স্বাভাবিক কিংবা তার চেয়ে দীর্ঘ সিজদা করে 

মাথা তুললেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 

৩১ ৬৩৮ 2৫৩ play ale Be জে তা ০৪ Gis | ৬৯) fee on das ৩৯ ANY 
০ 3 Bl UB asigdly ৫০৪ 2913 Hy La 93) বল ও ls ১৯৬০ ৪০৪ এ১৩ 
চে 


৬২৩ । হযরত আবদুল্লাহ ইবনে জা'ফার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, যে ব্যক্তি তার নামাযে সন্দীহান হয়ে পড়ে সে যেন সালামের পর দু'টি সিজদা (সাহু) 
করে । (মুসনাদে আহমাদ, সুনানে আৰু দাউদ, নাসায়ি) বায়হাকি বলেন, এটার সনদে কোনো সমস্যা 
নেই। 
এ ৬0) এন ০০০ Jos dl ৬৯১ ১০৮ 0 0 আআ খু dl ৬৮) ৬৪৮ ৩৪ AYE 
০৮ ৫১৮৭৪ 59১১) ৪৬ 0৮ 3) EUS fd ৮54৮ dit ০ গে 075) ed 
৬২৪ । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. সালামের পর দু'টি সিজদায়ে সাহু করলেন এবং বললেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করতেন । (সুনানে ইবনে মাজাহ) এর সনদ সহিহ । 
৭১০50 5১ 3 ০১৩ SG 4০0 ও এড এ Jos খা ৬৪১ ৮9 yf BE ০৪ AYO 
০ 45০19 4৪১০৪955135 0 ০১০৪০০০৮245 
৬২৫ । কাতাদা'র সূত্রে হযরত আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত, যে নামাযে সন্দেহে পড়ে যায়ঃ 
সে বাড়িয়ে দিল না কমিয় ফেলল? তার সম্পর্কে তিনি বলেন, সালামের পর সে দু'টি সিজদা করবে । 
(শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ হাসান । 


হানাফিয়্যাহ % ৩০০ 


www.almodina.com 


এ এত ১৬৪০ 205 age dbs dl ৪৯১ ০০৬ ০ 1 এ ০৪ IED ০৫ ১০০৮ ০৪ UT 
ক ১৮১ ৪3৮০৪ 919) ১৬৭ 
৬২৬ । আমর ইবনে দিনার'র সূত্রে হযরত আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, 
সিজদায়ে সাহু সালামের পর হবে । (শারহু মাআনিল আসার) এর সনদ হাসান । 
প্রাসঙ্গিক আলোচনা: সিজদায় সাহু সালামের পূর্বে হবে না পরে- এ বিষয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ 
রয়েছে । ইমাম আবু হানিফা রাহ.'র মতে সর্বাবস্থায় সিজদায়ে সাহু সালামের পরে হবে । ইমাম শাফিয়ি 
রাহ.র মতে সর্বাবস্থায় সালামের পূর্বে হবে । ইমাম মালিক রাহ.'র মতে নামাযে কোনো কিছু কমিয়ে 
দিলে সিজদায়ে সাহু সালামের পূর্বে আর বাড়িয়ে দিলে সালামের পে হবে, সংক্ষেপে বলা হয়- ৩৬ 
১৫৫ 04] ১ ০১৬ আর ইমাম আহমদ রাহ.'র মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব 
ক্ষেত্রে সালামের পূর্বে সিজদায়ে সাহু আদায় করেছেন সেসব ক্ষেত্রে সালামের পূর্বে আর যেসব ক্ষেত্রে 
সালামের পরে আদায় করেছেন সেসব ক্ষেত্রে সালামের পরে সিজদা করবে । এবং যেসব ক্ষেত্রে তার 
নিকট থেকে কোনো কিছু বর্ণিত নয় সেসব ক্ষেত্রে শাফিয়ি রাহ.'র মাযহাব মতো সালামের আগে হবে । 
বস্তুত হানাফিদের পক্ষে কাওলি ও ফি'লি উভয় ধরনের দলিল রয়েছে আর তাদের পক্ষে শুধু ফি'লি 
দলিল । আর এ কথা স্বীকৃত যে, ফি'লি হাদিসের তুলনায় কাওলি হাদিস অগ্রগণ্য । 
80 Hd তিন 0৮57 পর ৬৮৬71 ৭5 
অধ্যায়-১৯৬ : প্রথমে (একদিকে) সালাম ফিরাবে, তারপর সিজদায়ে সাহু দুটো আদায় করবে, তারপর 
সালাম ফিরাবে 
০৩ 7৮৮১১ ale dl এপি al ৪৩ ৪ Gow dil ৬৪১ Bs JE UG hale ৩ ও 
৬১:০৩ ig Dall এ ৬৬191 059 ৮ এ ০৪ ০৮ ৬ ৮ টি ১) ৪১১ pall 
এ ০৬ ০7 99৭০ ৬০5৪ ALE 02453 Hey এডি এও US Clo 299 58১ 
৬5 ৬০ He 2 PLN PTS AS ARE 1 UG 4৫৮৬ ৮৬ 
কা তি ০০০ লিও 4০9 Fl Ei এ১০ এ ৮৫ Ls EB CS Oy ২5৪ 
০১০) এ এ ar Al ol ও ৪০৬৯০ 93১ ১295 এই পি 
৬২৭ | আলকামা'র সুত্রে বর্ণিত তিনি বলেন, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের মধ্যে ভুলবশত বেশি বা কম করলেন, রাবি ইবরাহিম বলেন - 
কম করলেন না বেশি করলেন সেটা আমার জানা নেই- সালাম ফিরানোর পর তাকে জিজ্ঞেস করা হল, 
আল্লাহর রাসূল! নামায সম্পর্কে নতুন কোনো হুকম এসেছে কি? তিনি জিজ্ঞেস করলেন, ওটা আবার কী? 
তারা বললেন, আপনি তো নামায এত রাকআত পড়েছেন! অতপর তিনি পাদ্বয় ঘুরিয়ে কিবলামুখী হয়ে 
দুই সিজদা করে সালাম ফিরালেন। নামায শেষে তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, নামায 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩০১ 


www.almodina.com 








সম্পর্কে নতুন কোনো হুকম নাযিল হলে অবশ্যই আমি তা তোমাদেরকে জানাতাম। কিন্তু আমি 
তোমাদের মতো একজন মানুষ, তাই তোমরা যেভাবে ভুলে যাও আমিও (কখনো) ভুলে যাই । কাজেই 
আমি যখন ভুল করব তখন তোমরা অবশ্যই আমাকে স্মরণ করিয়ে দিবে । নামায আদায়কালে তোমাদের 
কেউ যদি সন্দীহান হয়ে পড়ে তাহলে সে যেন চিন্তা-ভাবনা করে যা সঠিক মনে করে তার ওপর ভিত্তি 
রেখে নামায পূর্ণ করে । অবশেষে সালাম ফিরিয়ে সাহুর দুটি সিজদা আদায় করে । (সহিহ বুখারি, সহিহ 
মুসলিম) 


HES pel এ এ ০৩ ৪ Js dl ৩৯১ ৩০ on 0০০ of UE এ ০ AYA 

৩ 45০13 ৬১০। 92১৭0 ১5 
৬২৮ । আবু কালাবা'র সূত্রে হযরত ইমরান ইবনে হুসাইন রাযি. থেকে বর্ণিত, সিজদায়ে সাহু সম্পর্কে 
তিনি বলেন, সালাম করে সিজদা করবে, তারপর (নামায সমাপ্তির) সালাম ফিরাবে । (শারহু মাআনিল 
আসার, তাহাবি) এর সনদ হাসান । 


5/9এ] Se ৮70৭5 
অধ্যায়-১৯৭ : সিজদায়ে তিলাওয়াত 
FT Lal 13 91 olny le dil ৬৮০ &1 0৯৯১ 0৪ U8 ০৪ Jus di ৩৯১ 5০১৯ এ of AYA 
dnl al 25 ১৮৭৪ টা Ll pl dy 85098 SS ১৬৪০ 09 ৬০৬ fm 


le 03300 Sb Eb ১৮০৭৪ ০১) 
৬২৯ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, বনি আদম যখন সিজদার আয়াত তিলাওয়াত করে সে (নিজে) সিজদা করে নেয় তখন 
শয়তান কাদতে কাদতে একথা বলে সরে যায় যে, ধক্ষংশ! বনি আদমকে সিজদার হুকম করা হলে সে 
সিজদা করে জান্নাত লাভ করল আর আমাকে সিজদার হুকম করা হলে আমি অস্বকৃতি জানিয়ে আমার 
ভাগ্যে জাহান্নাম আসল । (সহিহ মুসলিম) 
dna don ted es ৮৮০৩ ৪৪ ঞ se এএ। 0 age dis & ৬৯১ ৮৮6 ৮ ০৪ A 
১৬ 95১05319203 95780) ০০০ 
৬৩০ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন 
নাজমে সিজদা করলেন এবং তীর সাথে মুসলিম, মুশরিক, মানুষ ও জিন সবাই সিজদা করল । (সহিহ 
বুখারি) 


ঠা নি 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩০২ 


www.almodina.com 


৬5 3৫০5 ধরে লি ৮০3 ale dil ৩ HG UG ০৪ এ di ৬০) & অর of AYN 
ভা ০৭৯ GAS 033 আক SYS wife nb একা টে 9৪ 4৬ ৩৪০৮5 
Sel 133 LAS J ৩৫১ aw 
৬৩১ । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম মক্কায় সূরা আন নাজম তিলাওয়াত করে তাতে সিজদা করলেন এবং তার সাথে যারা ছিল 
তারাও সিজদা করল; একজন বৃদ্ধ ব্যতীত সে এক মুষ্টি কঙ্কর কিংবা মাটি নিয়ে তার কপালে লাগিয়ে 
বলল, আমার জন্যে এটাই যথেষ্ট । আবদুল্লাহ বলেন, পরবর্তীতে কাফির অবস্থায়ই নিহত হতে আমি 
তাকে দেখেছি ।(সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
৪৬৭90 13 ৪ Joo dil ৬১ 5৯১৯০ 220) 205 ac Jus di ESL TES 
৮০১১ ৮৮ di ৬৮ NITY UG ¢ dos BUY All 5 25553 ৭৬ 5 (Lil 
OE 03) ০ od ০ 
৬৩২। হযরত আবু সালামা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আবু হুরায়রা রাযি.কে 
দেখলাম, তিনি সূরা ইনশিকাক তিলাওয়াত করে তাতে সিজদা করেছেন। জিজ্ঞেস করলাম, আবু 
হুরায়রা! আপনাকে সিজদা করতে দেখলাম, কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে সিজদা করতে না দেখলে আমি সিজদা করতাম না । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
সাহাবি পরিচিতি : হযরত আবু সালামা রাযি. । আবু সালামা ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল আসাদ 
আল মাখযুমি আল কুরাশি । তিনি উপনামেই প্রসিদ্ধ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে 
তিনি নবিপত্ধি উম্মুল মু'মিনিন উম্মে সালামা রাযি.'র স্বামী ছিলেন । বিভিন্ন জিহাদে অংশগ্রহণ করেছেন । 
৪ হিজরিতে মদিনায় তিনি ইন্তিকাল করেন । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩০৩ 


www.almodina.com 


১৪১] ৪১৮০ SU NAA 

অধ্যায়-১৯৮ : অসুস্থ ব্যক্তির নামায 
এ ০৫৮ ০৮৮ ৩৮9 ile dl ৪৮ | 0১5 ৪৮০ dB ০৪ dos dl ৬০১ ০৭০৪ ANY 
৮ ৬৪৬ lis 2053 SLA 03) ad ep oF ও৪ 1254 Jo dl ৬১০৫ 
৬৩৩ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর 
মৃত্যুরোগের সময় আবু বকরের পেছনে একটি কাপড় বগলের নিচ দিয়ে বের করে কাধের উপর রেখে 
বসে বসে নামায আদায় করেছেন । (সুনানে তিরমিযি) ইমাম তিরমিযি বলেন, এটি একটি হাসান সহিহ 
হাদিস। 
“le ঝা এ লেএ। ০10০ ly এ ESS :0 as এ dl ৬৪১ ৫৮৮০০1১০৪০৪ ২৮5 
le উল 43১ জি এ 8৮55৭ OF 1৩ এলি of OF 4০৩ 0০:0৬ ০০9 

মা এ] ০৩ dh পে ৭5828 ৫০০5৭ 9৪ এ] ১) 
৬৩৪ | হযরত ইমরান ইবনে হুসাইন রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমার অর্খশরোগ ছিল । তাই 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (এব্যাপারে) জিজ্ঞেস করলে তিনি বললেন, দাড়িয়ে নামায 
পড় । সক্ষম না হলে বসে বসে পড় । তাতেও সক্ষম না হলে শুয়ে শুয়ে পড় । (সহিহ বুখারি) 
নাসায়ির বর্ণনায় অতিরিক্ত রয়েছে: যদি তাও না পারো তাহলে চিত হয়ে নামায পড় । আল্লাহ তাআলা 
কাউকে তার সাধ্যের বাহিরে নির্দেশ দেন না । 


৬৩৫ । নাফি' রাহ. থেকে বর্ণিত, হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. বলতেন, অসুস্থ ব্যক্তি সিজদা 
করতে সক্ষম না হলে মাথা দ্বারা ইশারা করবে, তবে কপালে কোনো কিছু উঠাবে না। (মুআতা মালিক) 





আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৩০৪ 


www.almodina.com 


১১০ ১১০০ lg 


. মুসাফিরের নামায প্রসঙ্গে অধ্যায়সমূহ 
০৪) 2801 ৪১৩ ৯৪5 ৭৭৭ 
অধ্যায়-১৯৯ : সফরের নামায দু'রাকআত 
Lily Hl ০০০ ale dl এ ঞ ০৮১৬ Elo 4৩ Jus di এক্১৮াঠ ০ 1 
৮৮ 
৬৩৬ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরাসাল্লামের সঙ্গে 


আমি মদিনায় যুহর চার রাকআত আদায় করলাম, আর যুল হুলায়ফায় গিয়ে আসর দু'রাকআত | (সহিহ 
মুসলিম) 
Hal ০০৮ 2549 কা 1143 ale dl ৬৩ ad 22) Ge এ ঞ| ৬৯১৮৪৬ ৩৮- AN 
০৬ 033 rd ৪১০০ এ 93 ll Blo 500 Ally 3] এ SS) 
৬৩৭। হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, হযরে-সফরে (বোড়িতে-বাহিরে) নামায 
দু'রাকআত করে ফরয করা হয়েছিল । পরে সফরের নামায (রাকআত সংখ্যা) বহাল থাকল আর হযরের 
নামাযে বৃদ্ধি করা হলো । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
OS) ০5013 আল Bley OS) All Blo 20৩ এ Jos dl ৬৮১ ০০ oF AVA 
ভাত ভিত 0৮933 weg এপ di bo এ ০০৭ এ৬ ১ 56 BLS OS) ৬৮) 
৮৮৮ ৪১৮১ ০০৬৮ 03 
৬৩৮। হযরত উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, সফরের নামায দু'রাকআত, জুমুআ ও ঈদুল 
ফিতরের নামায দু'রাকআত এবং ঈদুল আযহার নামায দু'রাকআত, এটা পূর্ণ নামায সংক্ষিপ্ত নয়; 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মতো । (সুনানে নাসায়ি, ইবনে মাজাহ) এর সনদ সহিহ। 


৩১৮০১ le dl ৫৮০ di 459 Eno 96 age dis dil ৪৬১ ০০৪ ০২ das ০৪ পাদ 
০৪:৩৮ ৩০৪১ ০ ১5 ld KUM ০৯৮১ ৭৬ di Lad ও অপ এপ ১ ৮৬ i) 
৮ ১9০১ ০৬৪ (তত ডু dil এ ওত IS) ৫৮ ১৪ pl pas ০১০০১ dis di 
99) [Reel] ৫০ 80 পে পথ ON ৪) এ dil 5) এ dil এ ও OS) 

Aras ভি] উকি 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩০৫ 


www.almodina.com 


৬৩৯ । হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, সফরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য গ্রহণ করেছি, তো মৃত্যু পর্যন্ত তিনি দু'রাকআত থেকে বৃদ্ধি করেননি। 
আবু বকরের সাহচর্য গ্রহণ করলাম তিনিও মৃত্যু পর্যন্ত দু'রাকআত থেকে বৃদ্ধি করেননি । উমারের সাহচর্য 
গ্রহণ করলাম তিনিও মৃত্যু পর্যন্ত দু'রাকআত থেকে বৃদ্ধি করেননি । অতপর উসমানের সাহচর্য গ্রহণ 
করলাম তিনিও মৃত্যু পর্যন্ত দু'রাকআত থেকে বৃদ্ধি করেননি । আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, 
“নিশ্চয় তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্যে উত্তম আদর্শ ৷” [সূরা আল মুমতাহিনা] (সহিহ বুখারি, 
সহিহ নি) | 
৬০ tral ৮ EF এ বি BEE 6 ঠা dj ১১০ পা সে ৯০৮ এ ৩ AES 

০৪০০১ এ হল এ 2৮ 19) ০০০ ০০৯1৯ ৩১9৬ % dG yf 24এ। 
৬৪০ | আবু হারব ইবনে আবুল আসওয়াদ আদ দুআলি থেকে বর্ণিত, হযরত আলি রাযি. যখন বসরা 
থেকে বের হলেন তখন যুহর চার রাকআত আদায় করলেন এবং বললেন, এই জনপদ অতিক্রম করলেই 
আমরা কসর করতে পারব । (মুসানাফে ইবনে আবি শায়বা) 
প্রাসঙ্গিক আলোচনা: সফরের অবস্থায় কসর ওয়াজিব না জায়িয- এ ব্যাপারে উলামায়ে কেরামের মতভেদ 
রয়েছে। ইমাম আবু হানিফা রাহ.'র মতে কসর ওয়াজিব এবং “ইতমাম' (পূর্ণ নামায তথা চার রাকআত 
আদায়) করা জায়িয নয় । ইমাম শাফিয়ি রাহ.'র মতে কসর রুখসত মাত্র এবং ইতমাম শুধু জায়িযই নয়, 
বরং তা উত্তম বটে । আর ইমাম মালিক ও ইমাম আহমদ রাহ. থেকে উভয় মাযহাব জুনযায়ী মত বর্ণিত 
আছে। 

১৮4) ৮ Bs 05 0৮৮৮৭ 
অধ্যায়-২০০ : যারা কসরের দূরত্ব চার বারিদ নির্ধারণ করেছেন 
এ) ও UN ০৮০ এত dl ৩১ pls 015 Pas ৩৪ 0 ডু) এ on ০৬৪ ০ AE) 
৮৮ ১০৮ ১২ 013 এল 13) .15 5 এ ১৮০৭) এ Obl 

৬৪১ । আতা ইবনে আবি রাবাহ রাহ. থেকে বর্ণিত, হযরত ইবনে উমার ও ইবনে আবক্ষাস রাযি. 
উভয়জন চার বারিদ বা ততোধিকের সফরে নামায দু'রাকআত আদায় করতেন এবং রোযা ছেড়ে 
দিতেন । (আস সুনানুল কুবরা; বাইহাকি) এর সনদ সহিহ। 
খে :09 ¢ 2০৮ 01954) ঠআ 25 শা age Jos dl ৬৪১ ols ৩৮ ৪ এ NEY 
এ ৪ 55) dio ভা ary ও ০ SUN এ) ওত 4 SUL এ ওঃ 


৩০৪ ১৮ (ua) 
৬৪২ । এবং তীর সূত্রে বর্ণিত, হযরত ইবনে আবক্ষাস রাযি.কে জিজ্ঞেস করা হলো, আরাফা পর্যন্ত (সফর 
করলে) কসর করবেন? তিনি বর্ধালেন, না, বরং উসফান, জিন্দা কিংবা তায়িফ পর্যন্ত । (মুসনাদে ইমাম 
শাফিয়ি) হাফিয ইবনে হাজার ‘আত তালখিস'এ বলেন, এর সনদ সহিহ । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩০৬ 


www.almodina.com 


$১০15-945 ০০৮০ এ$ DLA as ৮59 LTS Sf এ of dil এ op oe ৩৪ NEY 

৬৪৩ । সালিম ইবনে আবদুল্লাহ’র সূত্রে তার পিতা হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, 

তিনি “রিমের' দিকে সফর করলেন এবং এ পরিমাণ সফরে তিনি কসর করলেন । এর সনদ সহিহ । 

৬ 2১৮1০ adi ০০১ এ ০50 ৮৬৮ dis dil ৬০) ০০৪ cn dil এ 0০৪) NEE 
ee Hl 4৪৩ 53) EUS Tr 

৬৪৪ । এবং তীর সূত্রে বর্ণিত, হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. যাতুন নসবে সফর করলেন এবং ওই 

পরিমাণ সফরে তিনি কসর করলেন । (মুআত্তা মালিক) এর সনদ সহিহ । 

শব্দবিশ্লেষণ: “বারিদ': ১২ মাইলে ১ বারিদ হয়। তাহলে ৪ বারিদ= ৪৮ মাইল । আর কিলোমিটারের 

হিসাবে ৪৮ মাইল প্রায় সাড়ে ৭৭ কিলোমিটারের সমান । 

উল্লেখ্য যে, মক্কা ও জিদ্দার মধ্যবর্তী দূরত্ব হল ৭২ কিলোমিটার ৷ মক্কা ও তায়িফের দূরত্ব ৮৮ 

কিলোমিটার এবং মক্কা ও আসফানের দূরত্ব হল ৮০ কিলোমিটার । 

2৬ ৪৯৩ ৮৪) ৪০০ Of SE এ ০৬০৬ Ob Ye) 
অধ্যায়-২০১ : কসরের দূরত্ব তিনদিন পরিমাণ হওয়ার দলিল 

dl এ৬ দেনা ০ WUT ৪৪ এ & ৬১ ৪৪৬ Cf UG ০৪৬ ০৫ ৩৫১৯ ০ 5৫০ 

১4০৩ ০৮3 ale dl এ dl ০১০১ ৬০ 2০৫ ON 49 409 ৮৬ জো 05 ৬৫৪ 25৫৩ 

০15) ৮৪৯] ws ny ০১৬৮ ০৬৪৪১ BU DN play এ di এত di 0১১0 :4৬ 

বশ 

৬৪৫ । শুরাইহ ইবনে হানি' থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আয়িশা রাযি.'র নিকট মোজার উপর 

মাসহ সম্পর্কে জিজ্ঞেস করার জন্যে আসলাম । তিনি বললেন, তুমি আলি ইবনে আবি তালিবের নিকট 

গিয়ে তাকে জিজ্ঞেস কর; কেননা তিনি সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য গ্রহণ 

করতেন । তাই আমরা তাকে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

মুসাফিরের জন্যে তিনদিন-তিনরাত এবং মুকিমের জন্যে একদিন-একরাত নির্ধারণ করেছেন । (সহিহ 

সহিহ মুসলিম) 

৩৬ ৮০৪৭) 0০155 ale dl ৪০০ dil 05১ Of ৮ এ dil ৬০১ 8১৫ গো ৮ AEN 

2০41১ 9১০৮3 ১১১ ০1 ১১ -৬৯। le ভোলা এ ৩৫০৪) PUD ৪০৭০) dl) 


সং 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩০৭ 


www.almodina.com 


৬৪৬ । হযরত আবু বাকরাহ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর 
মাসহের ক্ষেত্রে মুকিমের জন্যে একদিন-একরাত এবং মুসাফিরের জন্যে তিনদিন-তিনরাত নির্ধারণ 
করেছেন । (আল মুনতাকা; ইবনুল জারনদ) এর সনদ সহিহ। 
এম 05 এ] ৬৮৮ এ dil ৬০১ Fk 9 dl এ CI UG জা আল) ৩২৮৪ ০৪ NEV 
০৮৮ এএ ৬১৩ ৬৯:05 lg CR জে) এ cll : ৫ 985 Ul 290 ৫5১] 
৮৯৮ 5১৮03 088) & ০০ on laf 023 DL) ০০০ এ! ৩৮০৪ 
৬৪৭ । আলি ইবনে রাবিআ আল ওয়ালিবি থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আবদুল্লাহ ইবনে 
উমার রাযি.কে জিজ্ঞেস করলাম, আপনি কতদূর সফরে কসর করেন? তিনি বললেন, “সুওয়াইদা' চিন? 
বললাম, জী না; তবে এর নাম শুনেছি । তিনি বললেন, এটা তিনরাতের দূরত্বে অবস্থিত । আমরা যখন 
সেদিকে বের হই তখন কসর করি । (কিতাবুল আসার; ইমাম মুহাম্মাদ) এর সনদ সহিহ । 
০৬ 50812] ৮2৫] 57১ 
অধ্যায়-২০২ : বস্তি ত্যাগ করার পর থেকে কসর করবে 
এ ৬১৮০১ ০৬ ঝা এ ঝা ০৮১ ৬ ০৯০ :এ৩ we Jos BP) 5৮৯ এ ৩৪ AEA 
2581) 2৮0 এ এ) ক 5 Of BY এ ০০ EPS ৬৩ ১০ ৬৮ OS ০৯১ এপ 
Cl ০৩১ এ এ ০৩১ রিল 03513 ৬৪ oly) AS 
৬৪৮ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম, আবু বকর ও উমারের সঙ্গে সফর করেছি । তারা প্রত্যেকে মদিনা থেকে বের হওয়া থেকে 
নিয়ে ফিরা পর্যন্ত সফরে এবং মক্কায় অবস্থানকালে দু'রাকআত করে নামায পড়েছেন । (মুসনাদে আর 
ইয়া'লা, তাবারানি) হায়সামি বলেন, আবু ইয়া’লা'র কিতাবে বর্ণিত হাদিসের রাবিগণ সহিহ বুখারি'র 
রাবি। 
All ad ০০ EL ০৩ Dal ৮৯ UN এ 2৮ এ dl ৬৯১ ০ 01০৪ EA 
4063 5551 Bd Ls 95) GEL ৬৮ ৪8১9 pals 
৬৪৯ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, তিনি যখন মদিনার গিরিপথ থেকে বের হতেন তখন 
থেকে কসর করতেন আবার ফিরার সময়ে মদিনায় প্রবেশ করা পর্যন্ত কসর করতেন । (মুসাাফে আবদুর 
রাষ্যাক) এর সনদে কোনো সমস্যা নেই। 
4155 ১) LE ৬ জোলি খা মল) Of Ge UU 2৮০) এ এ) এট Sy) 10 
৭) 4৮০৭ এ আও ddl 0155৪ ১৯১ ES) ৩০৯ ber) তি অক) ৩০০ BY 
MEY ৬৮ এ এজ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৩০৮ 


www.almodina.com 


৬৫০ । আলি ইবনে রাবিআ আল আসাদি বলেন, আমরা হযরত আলি রাযি.’র সঙ্গে সফরে বের হতাম - 
আমরা তখনও ‘কুফা’ দেখতে পেতাম- তিনি নামায দু'রাকআত পড়তেন । আবার যখন ফিরতাম তখনও 
তিনি দু'রাকআত পড়তেন, অথচ আমরা গ্রাম দেখতে পাচ্ছি । আমরা জিজ্ঞেস করলাম, আপনি চার 
রাকআত পড়বেন না? তিনি বললেন, না, প্রবেশ করা পর্যন্ত (আমরা কসর করে চলব) । (সহিহ বুখারি) 
Uy 76 হল LG) এঠ 018১] UY 
অধ্যায়-২০৩ : পনের দিন অবস্থানের নিয়ত হলে পূর্ণ নামায আদায় করবে 
MLE ০৪ পি ও oF ৩০৬ ০৪০৮৮ Ut IOUS) কা এ Sol on এত 3) 10) 
Lis ও] এ০ ৩০৯ ০৪% ১৮০ CS 3) UE ৮৫ এত dl ৬৬১ ০৯৮ on এট ০৪ 


টোপ ০১৮১ ০৪৪ ৬১ CS 919 ৯০০] mail by ০৬৪ 

৬৫১ । মুহাম্মাদ ইবনুল হাসান বর্ণনা করেন, আমাদের নিকট ইমাম আবু হানিফা রাহ. বর্ণনা করে 
বলেছেন, আমাদের নিকট মুসা ইবনে মুসলিম মুজাহিদ"র মধ্যস্ততায় হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি, 
থেকে বর্ণনা করেন, তিনি বলেন, তুমি যদি সফরে থাক এবং পনের দিন অবস্থান করার মনস্থির কর 
তাহলে পূর্ণ নামায পড়বে (কসর করবে না) । আর যদি তুমি (অবস্থানের মেয়াদ) না জান তাহলে কসর 
করতে থাকবে । (কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদিনাহ ও কিতাবুল আসার; ইমাম মুহাম্মাদ) এর 
সনদ হাসান । 
Ball of Up pte হি LE) SFB] UG আ age dis dl ৬৯১ ple ৩৮ ০৮ NOY 

জলা সে 3 Ir সে ০৪ এল 333 ৫৮40 এ ০০ on এ 63১ 
৬৫২ । হযরত ইবনে আবক্ষাস রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, পনের দিন অবস্থানের নিয়ত করলে পূর্ণ 
নামায আদায় করতে হবে (কসর করবে না)। (মুআতা মুহাম্মাদ) সাঈদ ইবনে জুবাইর এবং সাঈদ 
ইবনুল মুসাইয়াব রাহ. থেকেও এরকম বর্ণিত আছে। 
প্রাসঙ্গিক আলোচনা: সফরে কত দিন অবস্থানের নিয়ত করলে কসরের হুকম রহিত হয়ে যাবে- এ 
ব্যাপরে উলামায়ে কেরামের কিছুটা ইখতিলাফ রয়েছে । ইমাম আবু হানিফা রাহ.র মতে পনের বা 
ততোধিক দিন আর আইম্মায়ে সালাসার মতে চার দিনের অধিক । এ মাসআলায় কোনো মারফু হাদিস 
নেই। অবশ্য উভয় দলই আসারে সাহাবা থেকে প্রমাণ পেশ করে থাকেন । এখানে হানাফিদের পক্ষে 
দু'টি আসার উল্লেখ করা হয়েছে। 

24 0৬ 019 5531 SS ১০ ৮৪০০৫ 

অধ্যায়-২০৪ : অবস্থান করার নিয়ত না হলে দীর্ঘ দিন থাকলেও কসর করবে 
৮৮০১ ০০ & 1 ৩৮ &। 08 ৪:4০ gs এ dl ৬৪১ ০৭৬ ০৮ of ৪০৪৬ ০৪ ২৩৮ 

৬১০০৪ 03) ১০ 9১) 01) ০০৮৪ pis আত 9050০ 13] coud pad pis las 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩০৯ 


www.almodina.com 


৬৫৩ । ইকরিমা রাহ.'র সূত্রে হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম উনিশ দিন অবস্থান করেও কসর করেছেন । তাই আমরা উনিশ দিন সফর করলে 
কসর করে থাকি । এর চেয়ে বেশি হলে পূর্ণ নামায আদায় করি (কসর করি না) । (সহিহ বুখারি) 


০৮১১ 4 dS di 0১ PET UG ৮৫ এ ঝা ৬১ ০৮6 ono 4০৮ ০৪ OE 


৮৪ 85515 5585 13১ DL 78 ৪০৪ TF দে ee ৪ 
৬৫৪ । উবায়দুললাহ'র সুত্রে হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর সেখানে পনের দিন অবস্থান করেছেন, তাতে তিনি নামায কসর 
করেছেন। (সুনানে আবু দাউদ) এর সনদ সহিহ । 
৩০ LB এ ৪ এ dl ৩৯১ ৮০5১ জো ০০০ © US ও ১ on oF dls ০৪ 100 
sl lB ১৮623550985 CUS ০৪ ILS Lod sad Sy এ ০৬৩ Gus 
৮৮৮৮ ৪১০০৪ 3) 
৬৫৫ । আবদুর রাহমান ইবনুল মিসওয়ার থেকে বর্ণিত তিনি বলেন, আমরা হযরত সা'দ ইবনে আবি 
ওয়াক্কাস রাযি.'র সঙ্গে শামের এক গ্রামে ছিলাম । তিনি দু'রাকআত করে নামায পড়তেন, আর আমরা 
চার রাকআত । তাঁকে আমরা এব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা বেশি অবগত । (শারহু 
মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ । 
ডা 4 age dw dil ৬০১ ৮০৬ 08 CL ০৩ ০1০০ ০:১০ ১০ ঞ ০ ION 
এস এ on ১৮ এ১১ ০০৮৮ ০ ০ এ ES) 05205 ৫ এ SG OL Ps 
৩৮০ ৪১৮৪ 
৬৫৬ । আবু জামরা নাসর ইবনে ইমরান থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত ইবনে আবক্ষাস রাযি.কে 
জিজ্েম করলাম, খুরাসানে আমরা দীর্ঘদিন অবস্থান করি, (কসরের হুকম সম্পর্কে) আপনি কী মনে 
করেন? তিনি বললেন, নামায দু'রাকআত আদায় করবে; যদিও দশ বছর অবস্থান করে থাক । (মু্সানাফে 
ইবনে আবি শায়বা) এর সনদ সহিহ। 
53115 01১ oA ০13৯5 AEA La ৮৪75 
অধ্যায়-২০৫ : সৈন্যবাহিনী দারুল হারবে প্রবেশ করলে অবস্থান করার নিয়ত হলেও কসর করতে থাকবে 
Ee 0৩4১৮ ১৮5১ EL ble ৪) 205 Loge dos dl ৬৪১ Fs ৩৮ oF SU ০৪ ও 
ee ১০9 Cal) ৬ ও 02১ ০১১ ০৭ LF : pos ofl UU ক এ 3৬৯ 
৬৫৭ । নাফি' রাহ.'র সুত্রে হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, একযুদ্ধে আযারবাইজাজ 
ছয় মাস যাবত আমাদের উপর তুষার পাত হল । ইবনে উমার বলেন, আমরা দু'রাকআত নামায আদ 
করতাম । (আল মা'রিফা; বাইহাকি) এর সনদ সহিহ । 
হানাফিয়্যাহ %& ৩১০ 


www.almodina.com 


40৪০ ০2৬ ১৯৫ Gane এপ এত & ৬৯) Bon 0 FA এ LS UE এছ ০৪ AOA 
er Bly SAAS 93১ ০১ le 893১ ৫৪5১ ০৩৪ 
৬৫৮ । হাসান রাহ. থেকে বর্ণিত তিনি বলেন, পারস্যের কোনো এক শহরে দু'বছর হযরত আবদুর 
রাহমান বিন সামুরা রাযি.'র সঙ্গে আমরা ছিলাম । তখন তিনি জমা (দুই নামায একত্রে আদায়) করতেন 
না এবং দু'রাকআতের অতিরিক্ত পড়তেন না । (মুসান্নাফে আবদুর রাযৃযাক) এর সনদ সহিহ । 
76551%0 play ade dl ৩৮ dil ০১০১ Corel Of ia এ dl ৬৪১ ০ ৩০ ০5৭ 
০০ 5১৬১ এল 13) 8১০০ ০১৯০৪) ১৫ ns 
৬৫৯। হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ 
রামাহুরমুষ এলাকায় নয়মাস অবস্থানকালে নামায কসর করেছেন । (বাইহাকি) এর সনদ হাসান । 
৯৮৬ জন ৪১৩ ৮৬7৭৭ 
অধ্যায়-২০৬ : মুসাফিরকে নিয়ে মুকিমের নামায আদায় 
Mis he dl Ge & ০১০ ৩০ OIF UB we Jos di ৪১ ০৮০৮ ০ ০1০৯৮ ০৪ NN 
১11১০ তত 05:58) ওল) 1 ০৬১ BJ 2০ এপ So FEL dll ie ০৫০১ 
ee টি 20534545413 32528 99১57 65 UY 
৩৩ এ] এ 05০ 055 ale di ৩৩ ঞ 05) © SILL 55 ILE 5১5৮ 43১) 
০০০৪) tm উপ তি ও) shay ০৬৬ ০8) Ce এ 5১ rp ওত অস্ত) 
১415 ০৬ ৪১০ ১8 তত এ UU নি আল) sd 
৬৬০ । হযরত ইমরান ইবনে হুসাইন রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
অবস্থানকালে তিনি কসরই করেছেন । (দু'রাকআত শেষে) তিনি বলতেন, হে মক্কাবাসীগণ! তোমরা চার 
রাকআত পূর্ণ করো; আমরা তো মুসাফির । (সুনানে তিরমিযি, আবু দাউদ) ইমাম তিরমিযি বলেন, 
হাদিসটি হাসান সহিহ । 
আবু দাউদ তায়ালুসি রাহ. এ হাদিস বর্ণনা করেছেন। তার শব্দ হচ্ছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যত সফরই আমি করেছি তিনি ফিরে আসা পর্যন্ত নামায কসর করতেন । তার সাথে 
হুনায়ন ও তায়িফে ছিলাম, সেখানে তিনি দু'রাকআত আদায় করতেন । অতপর তার সঙ্গে হাজ্জ ও উমরা 
করলাম, তখনও তিনি কসর করছেন । (দু'রাকআত শেষে) তিনি বলতেন, হে মন্কাবাসীগণ! তোমরা পূর্ণ 
নামায আদায় করো; আমরা তো মুসাফির । 





আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩১১ 


www.almodina.com 


0৬ 4১০] ০০ Gm ০ ০৬৬ শু ০৯ Uy ০০১ 2০ এ ৩৪ ৬০ 1৬৯১ ছা 
এ) এসি এ টি এল) NY এই 
৬৬১ । এভাবে তিনি আমাদেরকে হযরত আবু বকর রাযি. এবং হযরত উমার রাযি. থেকে বর্ণনা 
করেছেন, তিনি বলেন, হযরত উসমান রাযি.’র সঙ্গে তার খিলাফাতকালে সাত বার হাজ্জ করেছি, তিনিও 
দু'রাকআতই আদায় করতেন । (মুসনাদে তায়ালুসি) 
লি Bd Me hv 
অধ্যায়-২০৭ : মুকিমকে নিয়ে মুসাফিরের নামায আদায় 
৬1] 0:58 8৭ ৮৮ এন di ৩৯১ ৮ 0৮ ES UG al ভা ৩৪ AY 
ale & ৩৮ পিএ af Es ৬ UE ০০৫১ ৬ এ০১ এ! আদ) 93 ০ এ Sw 
৮43 
৬৬২ । মুসা ইবনে সালামা থেকে বর্ণিত তিনি বলেন, হযরত ইবনে আবক্ষাস রাযি.'র সঙ্গে আমরা মক্কায় 
ছিলাম । আমি বললাম, আমরা যখন আপনাদের সঙ্গে থাকি নামায চার রাকআত পড়ি আর যখন 
আমাদের হাওদায় ফিরে যাই তখন নামায দু'রাকআত আদায় করি । তিনি বললেন, ওটাই রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত (নীতি) । (মুসনাদে আহমাদ) 


9১3 shat 25 এ ogee এ ঞ ৩১ ০ onl of SU of ৬৮1) এ Wh ৪১১ আগা 
UES ) এপি মানি এত 919০8) pls 

৬৬৩ । ইমাম মালিক নাফি' রাহ.'র সূত্রে হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণনা করেন, তিনি 

(জামাআতে) ইমামের পেছনে চার রাকআত আদায় করতেন এবং একাকি পড়লে দু'রাকআত আদায় 

করতেন । (মুআতা মালিক) 

ya এ) ৪১০০ 03 ক op 287 ib YA 
অধ্যায়-২০৮ : জুমুআর দিন নামাযের আগে-পরে সফরে বের হওয়া সমান 

be dE ৮০9 ale জা এত এ CHUB আ igs এ doy ৮৬ onl ০৪ Ho 

se &। ০৯১৬ shel Us :0৬১ 4৮০৮ এ 5 CUS ডো dp এ ৮133 

«I 28 0 ৬০৬ এ 0 ০১৮৮১ ০৪৬ dil ৩০ ০ এ ৮৪ খা ৮০১ ০৬ dl 

15 ০৪০০৮ ০৮১%। GL CHES dG 1৪ ৪ এ এপ 5১0 di ¢ ৬৮৬০ 


- abl 12 ৮/ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩১২ 


www.almodina.com 


৬৬৪ । হযরত আবদুল্লাহ ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে একযুদ্ধে পাঠালেন । কাকতালীয়ভাবে সেদিন জুমুআর দিন 
ছিল। তীর সঙ্গীরা চলে গেল, আর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
পেছনে নামায পড়ার উদ্দেশ্যে পেছনে রয়ে যাচ্ছি, পরে তাদের সঙ্গে মিলিত হব । তার সাথে নামায 
করলে তিনি দেখে ফেললে জিজ্ঞেস করলেন, তোমার সাথীদের সঙ্গে সকালে চলে যেতে কোন জিনিষ 
বাধা হয়ে দীড়াল? ইবনে রাওয়াহা বললেন, আমার ইচ্ছা ছিল আপনার সাথে নামায আদায় করে তাদের 
সঙ্গে মিলে যাব । তিনি বললেন, জমিনে যা কিছু আছে সব যদি সাদাকা করে দাও তবু তাদের সকালে 
চলে যাওয়ার ফযিলত অর্জন করতে পারবে না । (সুনানে তিরমিযি) 





পিএ ৫ 8 Dall 2 তে] ০৪7১৭ 
অধ্যায়-২০৯ : আরাফায় দুই নামায একত্রে প্রথম নামাযের ওয়াক্তে আদায় করবে 

9১1৮ (ely এপ dil এ পর সপ ৬ ১১৬৮ ০০৬ ০১ ৬ এ dil ৩১ ০৬ ০৪ Ne 

০০ 52১৬০ gn Lad oly pad shad (০4৮0 clad 6017 
৬৬৫ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজ্জের বিবরণ 
সম্বলিত দীর্ঘ হাদিসে রয়েছে: অতপর বিলাল আযান-ইকামাত দিলে তিনি যুহরের নামায আদায় করেন, 
তারপর ইকামাত দিলে তিনি আসরের নামায আদায় করেন, এদুভয়ের মধ্যে তিনি অন্য কোনো নামায 
পড়েননি । (সহিহ মুসলিম) 


ঠা জে 2 ৮ OY dh ge Js & ৩৯) ANG ০০ এস on পি ০৪ 411 
দি panty কথা Lad 7 EB ১৯ এ এ Lbs তলা ০9 0৮1 

৮৮ 5১০) AEA onl oly) 
৬৬৬ । কাসিম ইবনে মুহাম্মাদ থেকে বর্ণিত, ইবনুয যুবাইর রাযি.কে আমি বলতে শুনেছি, হাজ্জের সুন্নাত 
হচ্ছে যে সূর্য পশ্চিম আকাশে ঢলে গেলে ইমাম খুতবা দিতে যাবেন, তিনি লোকদের নসিহত করবেন । 


খুতবা থেকে ফারিগ হয়ে অবতরণ করে যুহর ও আসর একসঙ্গে আদায় করবেন । (সহিহ ইবনে খুযায়মা) 
এর সনদ সহিহ। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩১৩ 


www.almodina.com 


2450৬ ০3 কা 2 এ is ০৪ ৯ 
অধ্যায়-২১০: মুযদালিফায় দুই নামায একত্রে িতীয় নামাযের ওয়ানডে আদায় করবে 
৩১৭ ৩ 2851 ৬ ae এ dil ০১ 4০৮ EF dU Lp of PIAS OF AW 
৬১০, ES) ৬৩ এ Ee) এ০ 0 ১ 03 ০১৬ 9৯১ ০৫ 
she 25 ০ এ] DE alely 325 UG BE 0১০ 9৬০ AS ed এ 
গে 95275 UE dl lb ৮০৪ টাটা 
৮০১৭ ০১০০ ০০৪৪) ৬০ ০১০৫ 4০৬১০ Loh dds এড ৭১০০৯ on OSG ৯ & DL 


40৮79 ale di এপ পর ০) UG এ E35 ৬ ৮০) 24১১৬ ll ৪০০০ 

ol 233 
৬৬৭ । আবদুর রাহমান ইবনে ইয়াযিদ থেকে বর্ণিত তিনি বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি, হজ্জ 
করলেন । তখন ইশার নামাযের সময় বা তার কাছাকাছি সময় আমরা মুযদালিফায় পৌছলাম । তিনি এক 
ব্যক্তিকে আদেশ দিলেন । সে আযান ও ইকামাত দিল । তিনি মাগরিবের নামায পড়লেন এবং এরপর 
আরো দু'রাকআত আদায় করলেন । তারপর তিনি রাতের খাবার আনালেন এবং তা খেয়ে নিলেন ৷ 
তারপর তিনি আমার মনে হয় একজন ব্যক্তিকে আদেশ দিলেন । সে আযান ও ইকামাত দিল । আমর 
বলেন, আমার বিশ্বাস, এ সন্দেহ যুহাইর রাবি থেকেই হয়েছে । তারপর তিনি দু'রাকআত ইশার নামায় 
পড়লেন । ফজর হওয়া মাত্রই তিনি বললেন, এ সময়ে, এ দিনে, এ স্থানে, এ নামায ব্যতীত রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো নামায আদায় করেননি । আবদুল্লাহ বলেন, এ দু'টি নামায় 
তাদের প্রচলিত ওয়াক্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই লোকেরা মুযদালিফা পৌছার পর মাগরিব 
আদায় করবেন এবং ফজরের সময় হওয়া মাত্র ফজরের নামায আদায় করবেন । আবদুল্লাহ বলেন, আহি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরূপ করতে দেখেছি । (সহিহ বুখারি) 


০৮৭ ৬ ০৪৯৮ ০8 ৩০] ০৬- ০০৪১১ 
অধ্যায়-২১১ : সফরে দুই ওয়াক্তের নামায একসাথে আদায় করা 
8৩৬৮৮ dG ৪১৩ UG ০০৮০1 ০১৮০ : 2839 ৯13 SU of AAA 
০৯১) 0 06 5 এ shad 8 OE ৩ sl তি CA Shad UF Gill জা 
51/1৩/১3০5 CHG ক he ভে এ dod BLO ০৮০ 0d এ 
০০ ৫১০৪ sbi) 2313009) 5১৪; 
৬৬৮ । নাফি' ও আবদুল্লাহ ইবনে ওয়াকিদের সূত্রে বর্ণিত, একদা হযরত ইবনে উমার রাযি 
তাকে বললেন, নামায (এর সময় হয়ে গেছে) । তিনি বললেন, চল চল । অতপর তিনি 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩১৪ 


www.almodina.com 


সাদা বর্ণ দূরীভূত হওয়ার প্রাক্কালে বাহন থেকে অবতরণ করে মাগরিবের নামায আদায় করেন । এরপর 
সামান্য অপেক্ষা করে পশ্চিমাকাশের সাদা বর্ণ সম্পূর্ণরূপে তিরোহিত হলে তিনি ইশার নামায আদায় 
করেন । অতপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জরুরি কাজে ব্যস্ত থাকলে 
তিনি এরূপ করতেন, যেরূপ আমি করেছি । তিনি সেই দিন ও রাতের সফরে তিন দিনের রাস্তা অতিক্রম 
করেন । (অর্থাৎ তিনি তড়িঘড়ি পথ অতিক্রম করেন) । (সুনানে আবু দাউদ) 


১০ এ ০ ০ dl এল CE UU BU এসি UE এ di এপ) 2৩ ০৮ ০৪ AA 
৬০ ৩০৮ EPS EIS 559 ৬ ০৫ সপ এ ০৪ 5৪! এ oT 8০৪ এ ০34৪ 
৮ Bod ৯3 এ ৬৭৬৪ Oy ৪১০এ। Fa পিউ কাশি] by dps ০৪০ ০৪ এই 
gil না ৬ ৩ 91০ 5৩০১ cs) CHG এ ৬৬৮০ ৪১০] CS না ৮৬ al 
০১৯) 0) 08 ০০৪৪ J 504০০ « 5০1 এ)। 55) ০৮৯ 0৭ ৯০০০ 0% 
৬১০] 50590 ভাজা 5১ MSS ৮৮ শখ এ ০০ 12] ০৬৮০) এ di এ ঝা 


০৮৮ ৫১০) si) 
৬৬৯ । ইবনে জাবির থেকে বর্ণিত, আমার নিকট নাফি' বৰ্ণনা করে বলেন, আমি হযরত আবদুল্লাহ ইবনে 
উমার রাি.'র সঙ্গে তার এক জমিনের উদ্দেশে এক সফরে বের হলাম | তখন একজন আগন্তক তার 
নিকট এসে বলল, সাফিয়্যা বিনতে আবু উবাইদ অসুস্থ । অতএব আপনি তীর সাক্ষাতের ব্যাপারে চিন্তা 
করুন । ফলে তিনি কুরাইশের জনৈক ব্যক্তিকে সাথে নিয়ে বের হয়ে দ্রুত সফর করতে লাগলেন । 
ইতোমধ্যে সূর্য অস্তমিত হয়ে গেল, কিন্তু তিনি নামায পড়লেন না । অথচ তার ব্যাপারে অভিজ্ঞতা-ধারণা 
ছিল যে, তিনি নামাযের বিষয়ে (খুবই) যত্রশীল । তো যখন তিনি দেরি করে ফেললেন তখন আমি 
বললাম, নামায (এর প্রতি লক্ষ্য রাখুন) আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন । তখন তিনি আমার 
দিকে তাকিয়ে আবার চলতে লাগলেন । অবশেষে যখন তিনি লালীমার শেষপর্যায়ে উপনীত হলেন, তখন 
(বাহনজন্তর থেকে) নেমে মাগরিবের নামায পড়লেন । তারপর তিনি ইশার ইকামাত দিলেন; তখন লালীমা 
অদৃশ্য হয়ে গিয়েছিল । তো আমাদেরকে নিয়ে তিনি নামায আদায় করলেন। এরপর তিনি আমাদের 
তখন তিনি এরূপ করতেন । (সুনানে আবু দাউদ, সুনানে নাসায়ি) এর সনদ সহিহ । 
৫5 ১১৩ body ৬/৮ ০০১ 0১৪০ UG a0 dis dil ৪০) ০৮৪ লো ০৪ ৬ 
০৫ ০৮০৯9 ০০9০ 05 ৪4১ ৩৭৬ ০০ Bs 4৯ ০০ BY পথ ১৮1 ৩ এ 
৮০৮০ 65০5 55৬0 133 এ এস SE ৩৯ ০০ ১573 4৭৯ 
৬৭০। হযরত আবু উসমান রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি ও সা'দ বিন মালিক রাযি. গমন 
করলাম । আমরা হাজ্জের উদ্দেশ্যে দ্রুত চলছিলাম । তাই যুহর ও আসর একত্রে আদায় করতাম; 


হানাফিয়্যাহ # ৩১৫ 


www.almodina.com 


একটাকে (আসরকে) শুরুতে নিয়ে আসতাম আর অন্যটাকে (যুহরকে) পিছিয়ে দিতাম । এভাবে আমর 
মাগরিব ও ইশা একত্রে আদায় করতাম; একটাকে (ইশাকে) শুরুতে নিয়ে আসতাম আর অন্যটাকে 
(মাগরিবকে) পিছিয়ে দিতাম । অবশেষে আমরা মক্কায় এসে গেলাম ৷ (শারহু মাআনিল আসার; তাহাবিঃ 
এর সনদ সহিহ। 


219 DN BE Of ৬ ৩৪ জা ৩ IE জে ও IE ০০০৮ 94৫০ 01 আন ৩৪ VN 
0 ৬ ৪৩৪৪ god 8 CA ৪০০৪ 095 7 কা ঠা 9 ৬ তি ৮০৮০ এ. 
১১৮ oy) Eas ৮০০ ০৪৬ do & 05১ DE USS dy এ নি এ এ. 


৮০৮ 5১০৪ 
৬৭১। আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে উমার ইবনে আলি ইবনে আবি তালিব তার পিতার সূত্রে তার 
দাদা থেকে বর্ণনা করেন, হযরত আলি রাযি. যখন সফরে বের হতেন সূর্য অন্ত যাওয়ার পর, এমনকি, 
অন্ধকার হওয়ার উপক্রম হয়ে যেত, অতপর তিনি বাহনজস্তু থেকে নেমে মাগরিব আদায় করতেন; 
তারপর রাতের খাবার নিয়ে আসতে বলতেন, খাবার খেয়ে ইশার নামায আদায় করতেন । তারপর সফর 
শুরু করতেন এবং বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন । (সুনানে 
দাউদ) এর সনদ সহিহ । 
প্রাসঙ্গিক আলোচনা: দুই ওয়াক্তের নামায একত্রে এক ওয়াক্তে আদায় করাকে জমা বাইনাস 
বলে । আইম্মায়ে সালাসার মতে (আনুসাঙ্গিক কিছু মতানৈক্য থাকলেও) উযরবশত জমা 
সালাতাইন জায়িয । ইমাম আবু হানিফা রাহ.'র মতে আরাফা ও মুযদালিফায় হজ্জের সময় আসর ও যুহর 
এবং মাগরিব ও ইশার ক্ষেত্রে জায়িয হলেও অন্য কোনো ক্ষেত্রে হাকিকি (বাস্তবিক) জমা বাইনাজ্ 
সালাতাইন জায়িয নয় । তবে জাময়ে সূরি (বাহ্যিক) জমা তথা এক নামাযকে তার শেষ ওয়াক্তে একস 
অন্য নামাযকে ওয়াক্তের শুরুতে আদায় করা জায়িয আছে। বর্তমান সময়ের গায়রে মুকাল্লিদ বন্ধুরাঞ্জ 
ব্যাপকভাবে জমা বাইনাস সালাতাইনের প্রচার ও প্রয়োগ করে চলছেন । হানাফিদের পক্ষে এখানে কিন্তু 
দলিল উপস্থাপিত হয়েছে। এগুলো থেকে স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে, হাদিসে আলোচিত জমা দ্বারা জামে 
সূরিই উদ্দেশ্য । 
ইসতি'নাস: আল্লামা শাওকানী রাহ. (মৃত্যু ১২৫৫ হি.) লিখেছেন, এ কথা দলীল ছারা প্রমাণিত 2 
হাদীসের মধ্যে জমা বাইনাস সালাবাইন (দুই ওয়াক্তের নামায একত্রে আদায় করা) দিয়ে জময়ে 
(বাহ্যত একত্রীকরণ) উদ্দেশ্য । এর ওপর বিস্তর আলোচনা করে তিনি লিখেন, সুতরাং জমা দ্বারা 
সূরী অর্থ নেয়াই উত্তম ৷ বরং পূর্বের আলোচনা থেকে এটিই একমাত্র সঠিক মত বুঝা যায় ৷ (না 
আওতার, ৩/২৬৬-২৬৮, দারু এহয়াইত তুরাসিল আরাবী ১৯৭৩ঈ) 
সহীহ হাদিসে জমা বাইনাস সালাতাইনের কথা বর্ণিত হয়েছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু 
ওয়াসাল্লাম জমা বাইনাস সালাতাইন (দুই ওয়াক্তের নামায একত্রে আদায়) করেছন । সালাফী বন্ধুরা 
করেন এখানে জমা ছারা হাকীকী জমা উদ্দেশ্য, তাই দু'ওয়াক্তের নামায ক্ষেত্র বিশেষ এক ওয়াক্তে 


হানাফিয়্যাহ # ৩১৬ 


www.almodina.com 


আদায় করা যাবে । আর হানাফীরা বলেন হাদীসে জমা দ্বারা জাময়ে সূরী উদ্দেশ্য, মানে এক নামায তার 
ওয়াক্তের শেক্সভাগে এবং অন্য নামায ওয়াক্তের প্রথমভাগে আদায় করে নেয়া, যাতে বাহ্যিকভাবে 
দু'নামাকে একত্রে আদায় করা বুঝা যায় । হানাফিদের এই ব্যাখ্যার ওপর অনেক দলীল প্রমাণ বিদ্যমান, 
এখানে এগুলো উল্লেখ করার অবকাশ নেই ৷ শুধু এতটুকু বলে রাখি, সালাফী ভাইদের বরণীয় ব্যক্তিত্ব, 
তাদের গুরুজন আল্লামা শাওকানী রাহ.ও কিন্ত এক্ষেত্রে হানাফীদের পক্ষে রায় পেশ করেছেন । কেননা 
অন্যান্য বিষয়ের মতো এখানেও হানাফীদের দলীল খুবই পরিস্কার, সঠিক ও সুদৃঢ় । 
dl এ ভা ৩৪ যা PUY NY 
অধ্যায়-২১২ : স্বস্থানে অবস্থানের সময় দুই নামায একসাথে আদায় করা নিষিদ্ধ 
২1 ৪১০০ ৪০৮59 tle di ৩০ || 053 ৮2১০ UG a6 Jos dil ৪৪) das ০০ AVY 
465৮05২০৮৯৪) কুলি sisal সন ০৬ ৯ কাজও 
৬৭২ । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে কোনো নামায ভিন্ন ওয়াক্তে আদায় করতে দেখিনি, দু'টি নামায ব্যতীত: 
মুযদালিফায় মাগরিব ও ইশা এবং সেদিন তিনি ফজরের নামায নির্ধারিত সময়ের পূর্বে আদায় করেছেন । 
(সহিহ মুসলিম) 
ও ০ এ] এ UG ৮ ale dil এ &1 0৯৯১ ঠা এ dic dl ৪০) BE জো or ANY 
27৮92 Sra 5৪) পে ও 0 নি ৮ এত ba 1০০০৪ ৭1 
৬৭৩ । হযরত আবু কাতাদা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, মনে রেখ নিদ্রায় উদাসীনতা নয়, উদাসীনতা তো ওই ব্যক্তির যে নামায আদায় কণে না; 
এমনকি অন্য নামাযের ওয়াক্ত চলে আসে । (সহিহ মুসলিম) 
ওই ৬৫০৩ ৪ Jos di ৬০১ BAAS J UG aps of আন on ০০৪ of WE 
eee 5১513 gmt) 009) -৪০৮৭। ৩৪) লেখ ৬ FF OF UG ¢ lal 
৬৭৪ । হযরত আবু হুরায়রা রাযি.কে জিজ্ঞেস করা হলো, নামাযের ক্ষেত্রে উদাসীনতা কী? তিনি বললেন, 
নামাযকে তুমি অন্য নামাযের ওয়াক্ত পর্যন্ত বিলম্বিত করা । (শারহু মাআনিল আসার) এর সনদ সহিহ । 
EPEC জে ও ৪১০০ ০১৪ UE ৫ ds dl ৬০) nls ৩৮ ০৪ ৮১৬ ৩৪ VO 
৮৪ ১৮১ ৬3৬ 0) 
৬৭৫ । তাউসের সূত্রে হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, অন্য নামাযের ওয়াক্ত না 
আসা পর্যন্ত নামায ছুটে গেছে গণ্য হয় না । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩১৭ 


www.almodina.com 


2] 219 
জুমুআর অধ্যায়সমূহ 


এখ। 2১৮0০ ০০৬৫) 
অধ্যায়-২১৩ : জুমুআর দিনের ফযিলত 

noid 6551) এ di ৮ ঞ 03 Of xe Jos dl ৪১ 5০১০৯ sf of AVN 
3) 54 9৬০ 3] 155 Jos di 005 se (৩৯১ ০০০ LB ক 25০৪0 
০৬ 05১ ৬০০ 
৬৭৬ । হযরত আবু হুরায়রা রাযি. হি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর দিনের 
আলোচনা করে ইরশাদ করেন, তাতে এমন একটি সময় রয়েছে যে মুসলিম বান্দা তখন নামাযে দীড়িয়ে 
আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চায় আল্লাহ তাআলা তাকে সেটা দান করবেন এবং হাতের ইঙ্গিতে 

তিনি সময়ের সংক্ষিপ্ততা বুঝালেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
PUSH UG ০৮০১ ale dil ৬৩ dil 055) Of এ dos di ৪৯১ EN আও এ ৩০ AVN 
EE I ০ 433 ০৮৭1 (59 jadi 2% ০ das (5৪) ০ এপ) dni) ty 
কটা dl ৩৮ ০১১০৮১৭। 01795 ale BST 43 dot আস) ASN ale BST ad ০২১১ dl 
৬ ০৬ 4০০৭ 605 ০৪১ lz JCS শত Buf dit BOTY) ০ gd Lat 0053 8০১ 
Lf 99১,224] ?% ০০০৪ CRESS SAS) 3 ০08১ C১১ ৯১3 sd) ৮০ 


০ ১৮] ll 4) এরাও only 
৬৭৭ । হযরত আবু লুবাবা বদরি রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেছেন, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ট এবং সর্বাধিক মর্যাদার অধিকারী দিন হল জুমুআর দিন | এবং (এ দিন) 
আল্লাহর কাছে ফিতর ও আযহার দিনের চেয়েও শ্রেষ্ট । এ দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে: ১. আল্লাহ 
তাআলা এই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন । ২. এই দিন আল্লাহ তাআলা আদম 
আলাইহিস সালামকে জমিনে নামিয়ে দিয়েছেন। ৩. এই দিন আল্লাহ তাআলা আদমকে মৃত্যুদান 
করেছেন । ৪. এই দিনে এমন একটি মুহূর্ত আছে; সে মুহূর্তে বান্দা কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ্‌ 
তাআলা তাকে সেটা দিয়ে দেন, যদি সে কোনো হারাম জিনিস প্রার্থনা না করে । ৫. এই দিনেই কিয়ামত 
সংঘটিত হবে । আল্লাহর নৈকটন্শশীল ফিরিশতা, আকাশম-ল, ভূ-ম-ল, পাহাড়, বাতাস, সমুদ্র সবকিছুই 
জুমুআর দিনের ব্যাপারে ভয় করে । (মুসনাদে আহমাদ, সুনানে ইবনে মাজাহ) আল্লামা ইরাকি রাহ, 
বলেন, এর সনদ হাসান । 


আদিল্লাতুল হানাফিয্যাহ % ৩১৮ 


www.almodina.com 


সাহাবি পরিচিতি : হযরত আবু লুবাবা রাযি. । রিফাআ ইবনে আবদুল মুনির আল আনসারি আল 
আওসি । বাইআতে আকাবায় শরিক ছিলেন । বদরসহ সবক'টি জিহাদে অংশগ্রহণ করেন | আলি রাধি.'র 
খিলাফাতকালে তিনি ইস্তিকাল করেন । 
এ এ ১৭ ভা এ এন ৮৪ YE 

অধ্যায়-২১৪ : জুম়ুআফরয এমন ব্যক্তি জুমুআর নামায ছেড়ে দেওয়ার ব্যাপারে কঠোরতা 
240 ০৪ 05 658 ০৩ ০০১ ale জা এপ এ আা ০ Jw dl ৬১ Bs FAVA 
92১85 Badd ৩ BAGS ০৩১ এত TAS nly slay 9৬9 PT 0 0 A 
৬৭৮ ৷ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যারা জুমুআর নামাযে আসে না তাদের সম্পর্কে বলেন, আমার ইচ্ছা হয় একজনকে লোকদের নিয়ে 
নামায পড়ার আদেশ করব আর আমি যারা জুমুআর নামাযে আসে না তাদের ঘর-বাড়ি স্বালিয়ে দিব । 
(সহিহ মুসলিম) 
এপ dl ৩০ di 055 Of lms এ এ) এ dil ৬৯) EH আটা of ৩ AVA 

৬৮৮ Bly এ ol) এ ৩০ & 5৪ ও রড ০ ৩৯০ ৪৯0 ৫৩০০১ 
৬৭৯ । আবুল জা*দ আল ফিহরি রাযি. (তিনি সাহাবি) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে অবজ্ঞাবশত তিন জুমুআর নামায ছেড়ে দিবে আল্লাহ তাআলা তার অন্তরে 
মহর মেরে দিবেন । (সুনানে তিরমিযি, আবু দাউদ, নাসায়ি, ইবনে মাজাহ) এর সনদ সহিহ । 
সাহাবি পরিচিতি : আবুল জা'দ আল ফিহরি রাযি. । উপনামই তীর নাম, কারো মতে নাম হচ্ছে 
ওয়াহব । 
৬০ পা ০৪৫৮ Lage খু dil ৬০১ BALL ০০ ০৫ Bas Of গত on pst ০৪ AA 
Seidl (85) ০৪ BB Ged ৩) ১৮ Ge ০58 ০০3 ale de ঞ| 49 

৮০93) ০ 05 নি 55 ole &া aS 

৬৮০ । হাকাম ইবনে মিনা থেকে বর্ণিত, তারা উভয়জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
নয়তো আল্লাহ তাআলা তাদের অস্তরসমূহে মহর মেরে দিবেন আর তারা গাফিলদের মধ্যে পরিগণিত 
হবে । (সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩১৯ 


www.almodina.com 


Lan LU) kdl ৮ ৬০০ :৮৩-%১০ 
950 LF হু) ভা 
অধ্যায়-২১৫ : শহরে অবস্থান করা, ১০৯৮ 888 ওয়াজিব হওয়ার 
জন্যে 


in ale 9৩১০৪ Jos dil ৬০) SSN in AE Fall এড anf of md on 305 ০৪০৯) 
০৮ ৮৮ দিল ০৯ ই ১ ০৬ CEP Ro fy eg 0১৪ Ugh acd pid 
৮৮৮ 2১৮০১ OA) এ SEU 95) খা 
৬৮১ । আসওয়াদ ইবনে কায়স তার পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, হযরত উমার রাযি. 
একব্যক্তির ওপর সফরের ছাপ দেখলেন এবং তাকে বলতে শুনলেন যে, আজ যদি জুমুআর দিন না হতো 
তাহলে আমি সফরে বের হয়ে যেতাম । তখন উমার রাযি, বললেন, বের হয়ে পড়; জুমুআ তো সফর 
থেকে আটকিয়ে রাখে না । (মুসনাদে ইমাম শাফিয়ি) এর সনদ সহিহ । 
04 এত তাও GF চি 29৩ ০০3 এ ঞা এত প্র ০ ole 2৫১৩ ০৪ AAY 
এ ১৮4 5355 4১১2 0 কাঠা SA 48505 আচ 3৮0 Bes ৬ od 
.4০% 
৬৮২ । তারিক ইবনে শিহাব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
জুমুআর নামায জামাআতের সাথে প্রত্যেক মুসলমানের ওপর বাধ্যতামূলক; চার শ্রেণীর লোক ব্যতীত: 
দাস, নারী, নাবালক এবং অসুস্থ ব্যক্তি। (সুনানে আবু দাউদ) সনদের বিচারে এটি একটি ভালো তথা 
বিশুদ্ধ মুরসাল হাদিস। 
মা প১ ৬০৬ ৮৬ ৯ 
অধ্যায়-২১৬ : জুমুআ আদায় করার জন্যে শর্ত 
এ1-1৬)5 
অধ্যায়-২১৬/১ : শহর 
Ly al oN 4৩ ০০০ ale dl ৬৮ পে 02) এপ dos di ৬১ Lie ০৪ AAT 
k Oot 9১১ ০৬, ১37৮) pe atid 
৬৮৩ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, লোকেরা ঘর-বাড়ি এবং মদিনার উপকণ্ঠ থেকে 
জুমুআর নামায পড়তে আসত । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩২০ 


www.almodina.com 


এ dl ৮৮১ ০৬৬৮ ৬০ LANTUS UE xe dw di ৬) ১৯) ০৮ dp এল ভা ৩৪ AME 
Ld ০০৮ Hn কি ও শি তল ও 41053 CLS Opal (5 od ০৪ 
0৬ 95) ACI এ (৯০ 0 ৮৮1০১ ml এ bcs OF DWN pal ০ ৮পা 

৮০ ৪১০1১ 
৬৮৪ | আবু উবায়দ (ইবনে আযহারের আযাদকৃত গোলাম) রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি 
হযরত উসমান রাধি.'র সঙ্গে ঈদে শরিক হলাম | তিনি এসে নামায আদায় করলেন । নামায শেষ করে 
তিনি খুতবা দিতে গিয়ে বললেন, আজ তোমাদের নিকট দু'টি ঈদ একত্রিত হয়েছে । অতএব গ্রাম থেকে 


আগতদের মধ্য থেকে যার জুমুআর অপেক্ষা করা পছন্দ সে যেন অপেক্ষা করে আর [৮ “রে যেতে চায় 
আমি তাকে এর অনুমতি দিলাম | (মুআত্তা মালিক) এর সনদ সহিহ । 


ahs ২4০0 বত pas এ 31 0983 2453 UU ০৪ Jos dl ৪৪) 196 ৩ NAS 
bl bio ৬০০০১ 4০৫০০) ৬ মল sf 913 3১০8০) এ৪ ভর 033 


১৮ 
91958) ba) UE ae এ dl ৬৮) ৬৮ ০৪ SA ৩৯১০ ০০ ০০ 90 Sy) 
pe 231 


৩৬০ Uns Gl ৩৮৩ OF ঠা এও এ) বত 8০ ১১৬ ০০৪ ৬ গৈ ৩৪ 

৬০৬১ ০৯৮ ছি dole ১৯৯৮১ ০৬৮ এ৪ 

৬৩ 0 nly byl 0 ৮] ad SUN BSN এ এ! ০৬৬ df এড ঠেস a JUN EN 
[a 2 খা ১৯০94) 


৬ ২ 4৮ Opa OF Ar 9০৮ 
* ৬৮৫ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, ব্যাপক তথা বড় শহর ব্যতীত জুমুআ ও তাশরিক 
ওয়াজিব হয় না। (মুসানাফে ইবনে আবি শায়বা, মুসাননাফে আবদুর রায্যাক) আল্লামা ইবনে হাযম রাহ, 
হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন । 
আবদুর রাষযাক আবদুর রাহমান আস সুলামি'র সূত্রে হযরত আলি রাযি. থেকে বর্ণনা করেন, তিনি 
বলেন, বড় শহর ব্যতীত জুমুআ ও তাশরিক ওয়াজিব হয় না। 
আল্লামা বদরুদ্দিন আইনি রাহ. “শারহে বুখারি'তে বলেন, এর সনদ সহিহ । ইমাম নাওয়াওয়ি রাহ. যে 
বলেছেন, আলি রাষি.'র হাদিসটি যয়িফ এবং তার দুর্বলতার ব্যাপারে সবাই একমত এবং এটা যয়িফ 
মুনকাতি’ সনদে আলি রাষি.'র ওপর মাওকুফ | আমি (আইনি) বলব, সম্ভবত তিনি হাজ্জাজ ইবনে 
আরতাআহ'র সূত্রে বর্ণিত হাদিস সম্পর্কেই শুধু অৰ্গত হয়েছেন এবং জারির'র মধ্যস্ততায় মানসুর'র সূত্রে 
বর্ণিত হাদিস সম্পর্কে অবগত হননি, কেননা শ্রটার সনদ তো সহিহ। 
আদিল্লুতুল হাবাফিয়্যাহ % ৩২১ 


www.almodina.com 





28৯09-৩5 
অধ্যায়-২১৬/২ : খুতবা 
ASG ০০৯৫ olny ale dl le ad ০৪:0০ Lge Jos dil ৪৪১ ০৮ ৩৮ ০৪ AAT 
০ oly) ০ম ০9০৮০569574 
৬৮৬ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
দাড়িয়ে খুতবা পেশ করতেন, তারপর বসতেন, তারপর আবার দীড়াতেন; যেভাবে তোমরা আজকাল 
করে থাক । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 

Ed 93১৮৪ 0৫ ০০৮ CEST ৮০০ ০৬ dil ৬০ ৬৪1 ০৬০ ০৪ AY 
৬৮৭ । তার কাছ থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই খুতবা পেশ 
করতেন, উভয়টির মধ্যখানে বসতেন । (সহিহ বুখারি) 

ON play ale dl ৪.০ di 055) 01 0০ এ dil ৬০) গজ SUG এ ০ AAA 
48 এও 4৪ এত এব oN না এডি ০4 0০৩ ০০ 658 7 ০৮৪৭ 94০5 ০০ 
ie 933১০ ভা ০০ চা ae Cl dy 
৬৮৮। সিমাক থেকে বর্ণিত তিনি বলেন, হযরত জাবির রাযি. আমাকে সংবাদ দিয়েছেন, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িয়ে খুতবা দিতেন, তারপর বসতেন, তারপর দীড়াতেন এবং দাড়িয়ে 
খুতবা দিতেন। সুতরাং যে তোমাকে তিনি বসে বসে খুতবা দিতেন সংবাদ দিবে সে ভুল বলেছে; 
আল্লাহর শপথ! আমি তার সাথে দু'হাজারেরও বেশিবার নামায আদায় করেছি। (সহিহ মুসলিম) 
all she lend নি ON ply ৪ dil এ di 0৯5 ঠা এ 20৩ ক onl ০৪ AAA 
এ KES ০৪9 5 8425 এ০ ole 8439 পু ০৬ pl SEY ৩৫০৯ 
৫০৮ 66 Cas ০৩660 0৩) ২৬০ ০৮ JG 5০৬ 07 7 1০০৮ সু এ 
5১) ৬৫১ Old pgs dis dil ৩৮১ ৩৬১ ০০ থা Kgl HS খা ৩০ ০৩০ 
০৮০৯১ dlp এ ১0১2 
৬৮৯। ইবনে শিহাব যুহরি থেকে বর্ণিত তিনি বলেন, আমাদের নিকট সংবাদ পৌছেছে যে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মিম্বরে বসতেন । মুআযযিন যখন (আযান শেষ করে) নিরব হতেন: 
তখন তিনি দাড়িয়ে প্রথম খুতবা পেশ করতেন। তারপর কিছুক্ষণ বসতেন তারপর দাঁড়িয়ে দ্বিতীয় 
খুতবা পেশ করতেন । খন খুতবা শেষ করতেন তখন আল্লাহ তাআলার নিকট তিনবার ইসতিগফার 


করতেন। অতপর অবতরণ করে নামায আদায় করতেন । ইবনে শিহাব বলেন, তিনি যখন দাড়াতেন' 
তখন লাঠি নিয়ে তা উপর ভর দিতেন, তিনি মি্বরে দণ্ডায়মান থাকতেন । তাঁর পরে আবু বকর সিদ্দিক. 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩২২ 


www.almodina.com 


উমার ও উসমান রাযি. সকলে ওভাবে করতেন । (মারাসিলে আবু দাউদ) এটা ভালো তথা বিশুদ্ধ মুরসাল 
হাদিস। 


এ] ০৮7১ 
অধ্যায়-২১৭ : জুমুআর জন্যে গোসল করা 
50119] Uh 443 Sle dil ৬৮ di ০১১০০ UU ac Jw di ৬) dus ০ AA 
Gs oly) ald 8৫৬0 sb 0৮০1 
৬৯০ । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যখন তোমাদের কেউ জুমুআয় আসার ইরাদা করবে তখন 
সে যেন গোসল করে নেয় । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
dus gf 0 8১ ৭ A LA oN IG কা ee dos dl 2) Le ০৪ 14) 
Odd) 02১৮ (9 lhl 3 এ এল ০৩ od ০১194 
৬৯১ । হযরত আয়িশা রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, লোকেরা ছিল শ্রমজীবী । তাদের কাজের কোনো 
বিকল্প কোনো লোক ছিল না । তখন তাদের দেহ দুর্গন্ধময় হয়ে যেত । তাই তাদেরকে বলা হল, তোমরা 
যদি জুমুআর দিন গোসল করে আসতে! (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
Boy ৮ 7০১ ০৪ dil ৪৮৪ dil 085১ JE UG xe এ dil ৬৮১ ৮৭ 0280০ of NAY 
শি ৬ ৮০০০9 dS 9১১ 4০0 0৬ ০ ১ ০০০১ ক আল bys 
৬৯২ । সামুরা ইবনে জুনদুব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, যে জুমুআর দিন উযু করল সে ভাল করল এবং এটা তার জন্যে যথেষ্ট । আর যে গোসল 


করল তো গোসল করে নেয়া অধিক উত্তম । (সুনানে তিরমিযি, আবু দাউদ, নাসায়ি) ইমাম তিরমিযি 
বলেন, এটা হাসান হাদিস । 


24৪ BS Jody পে ৪7৫9৪ 
অধ্যায়-২১৮ : জুমুআর দিন সুগন্ধি ব্যবহার করা এবং সজ্জিত হওয়া 

১১০১ ২৮০5 ale & এত এ ০৪:4৩ ০৪ এত dil ৩০১ ৮০এ। ০০০৩৪ সেথা 
৯৩ Eo এ আঙ ০৫ ৮ ঞ ০৯১০০ ০৯০১ ০ ৮৫ Cems 253 এ fs 
ES এ জে) বদ এ 2851 GUN SG BY Coa SITS এপি ঠা 2 0 

৮১৬০ 15) 
৬৯৩ । হযরত সালমান ফারিসি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, যে ব্যক্তি জুমুআর দিন গোসল করে, যথাসাধ্য ভালরূপে পবিত্রতা অর্জন করে এবং 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩২৩ 


www.almodina.com 


নিজের তেল থেকে ব্যবহার করে অথবা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে এরপর বের হয় এবং দু'জন 
লোকের মাঝে ফাক না করে, তারপর তার নির্ধারিত নামায আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার 
সময় নিশ্চুপ থাকে, তাহলে তার সে জুমুআ থেকে আরেক জুমুআ পর্যস্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ.করে 
দেওয়া হয় । (সহিহ বুখারি) 
pf U3 ০০১ পল ঞ ৩০ ভে ০৬০ :এ 4৪ dis dl ৬৯১ Cyl পাত AE 
এ জিনা এপ হল তি এজ তলা ৮৮ ০) one ON এ eb ৮ ০ অঞ hs 
8945 ০৩৬ wha ৬ এ Er কনা নি SY এ 886 লা ও 
০৩১৮১ 290) এপ55১-৬-মু। এ 05) ওত এ এ 
৬৯৪ । হযরত আবু আইউব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি জুমুআর দিন গোসল করবে, তার কাছে থাকলে সুগন্ধি 
ব্যবহার করবে এবং নিজের সর্বোত্তম কাপড় পরিধান করবে, অতপর দ্রীর-শাস্তভাবে বের হয়ে মসজিদে 
আসবে আর মন চাইলে (নফল) নামায পড়বে এবং কাউকে কষ্ট দেবে না, তারপর ইমাম বের হওয়া 
থেকে নামায শেষ হওয়া পর্যন্ত নিশ্চুপ থাকবে, তাহলে এগুলো তার জন্যে এই জুমুআ থেকে পরবর্তী 
জুমুআর মধ্যবর্তী সময়ের জন্যে কাফফারা হিসেবে গণ্য হবে। (মনু্সনাদে আহমাদ) এর সনদ হাসান । 
০৪ 6০5 এ dl এ পর ও € ৪১০০] Load এ ৪৬71৭ 
অধ্যায়-২১৯ : জুমুআর দিন দরূদ পাঠের ফযিলত 
৮৬ ০2 whe & ৬০ এ. Jy UB ২৩৪ we dus di ৩৯১ sl on gl of ৭5 
EET 0] 5৪১ dll ১3 ৪ “by GE ad 424 6৮০ ০৭৯ 
১৬ ৮১১০ ৮৮74 ০৮) 181 15555 245 :4$ SE 8০১০০ ৮৪৯০ 99 ad Lal 
০৫০ 13) থা ১০ 2981 Sle (৮ ০৯১১ dl 81205 45559595205 ৫ ০৯০ 
৮০০ ০ ০:0১ 44১১ ৬ Hod ely ee Bly hl এ 
৬১ 
৬৯৫ ৷ হযরত আওস ইবনে আওস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদেও দিনসমূহের মধ্যে জুমুআর দিন হচ্ছে সর্বোত্তম । কেননা, এ দিনই 
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এ দিনই তীর মৃত্যু হয়েছে৷ এ দিনই শিংগায় ফু 
দেওয়া হবে এবং এতে হবে বিকট শব্দ । কাজেই এ দিন তোমরা আমার প্রতি অধিক পরিমাণে দরূদ পাই 
করবে কেননা, তোমাদেও দরূদ আমার নিকট পেশ করা হবে । রাবি বলেন, লোকেরা জিজ্ঞেস করলেন, 


আল্লাহর রাসূল! কীভাবে আমদের দরূদ আপনার নিকট পেশ করা হবে, অথচ আপনি তো অচিরেই 
মাটির সাথে একাকার হয়ে যাবেন? তখন তিনি বললেন, নবিগণের দেহ ভক্ষণ করা জমিনের জন্মে 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩২৪ 


www.almodina.com 


আল্লাহ হারাম করে দিয়েছেন ৷ (সুনানে আবু দাউদ, নাসায়ি, ইবনে মাজাহ) এর সনদ সহিহ ৷ হাকিম 
বলেন, এটা বুখারি'র শর্তানুযায়ী সহিহ । 
Ld) 4 DLally ISIN ০ তন এ ৮৪5 খা, 
অধ্যায়-২২০ : খুতবার সময় কথা বলা এবং নামায পড়া নিষিদ্ধ 
581১ :9৪ ৮৮০১ ৮ ঝা ৬০০ এ 0১৯) টা: Gos di ৬৮) 5০4০১ ul ০৪ MAT 
OLE ol) A AB 4০৯৪ pL ৩ জলা 6৯ ৬৩০৭ 

৬৯৬ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
তুমি যদি জুমুআর দিন ইমাম খুতবা প্রদানের সময় তোমার সাথীকে “চুপ থাক’ বললে তুমি (অনর্থক) 
_ কথায় লিপ্ত হয়ে গেলে । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
ale dil ৪৩০ (5৫0) রে ১০ op dls 4৯১ 209 এ Jw ৬৬) ne ৩৪ AAV 
36 Ll ale 5 ll বু এ 2 ass of 4০০ আও প্র কি ৫1০ Cli lg 
19 Dp 0 UG ৪১০০ ০১143 le থা একি ঞ। 0581 ৮4১ 3০৬০ ও ১১৮ 2 
dl ৩৮০ এ) ০০৪০ UU ¢ dy IU এট ০৬ Gadd 2০ UG ৫ প্রেত 55 0 ৬০৪ 
0 0১ 4 54 ৮০3 ale dl ৬৮০ এ ৪৮ 0৯৬ ১০ 00 2৩ LLG ০৮০ le 

ee 85019 5৮ 45১ 4 ৮ পা ও eg we dil ৩.০ di ০১ 
৬৯৭ ৷ হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি, মসজিদে 
প্রবেশ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন । তিনি হযরত উবাই 
ইবনে কা'ব রাযি.'র পাশে বসলেন এবং তাকে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করলেন কিংবা তাকে কোনো 
বললেন, কিন্তু উবাই কোনো উত্তর দিলেন না। ইবনে মাসউদ ধারণা করলেন, হয়তো এটা ক্রোধের 
বহিপ্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায নামায থেকে ফারিগ হলেন তখন 
ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন, হে উবাই! আপনি আমার উত্তর দিতে কোন জিনিস বাধ সাধল? উবাই 
বললেন, আপনি তো আমাদের সঙ্গে জুমুআয় শরিক হননি । তিসি বললেন, কেন? উবাই বললেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় আপনি কথা বলেছেন । তখন ইবনে: 
মাসউদ দাড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বিষয়টি উল্লেখ করেন। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই সত্য কথা বলেছেন, তুমি উবাইর কথা মেনে 
নাও । (মুসনাদে আৰু ইয়া 'লা) এর সনদ সহিহ । 
৩৮০ all এড GL) ০১৩ 01295 wo ds dl ৬৭১ SPAN ৬০৩ এ 2 জট GF AAA 
dl ৩০১ ৮৬৬] ০০০ ০৪৭ ৩ ০৯৭ 15৩ fh :09) BIS 8৬ LS, 4৯. 


জানব OER CON 





শপ Gall dle এ dil ৩০১ as (59 4১90 ৩৪০৪ এ Fall এ৮ as ৬ 
15১ 1১৭৩০ এপ এড) all ৩৪ দল UF 0 তি এল এজ ৩৯৪ ৬৪ সা 


৮০৮৮ ৫১০13 ১০৪] 
৬৯৮ হযরত সা'লাবা ইবনে আবু মালিক আল কুরাযি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, নিশ্চয় মিম্বরে 
ইমামের বসা নামায নিষিদ্ধ করে দেয় আর তার কথা (খুতবা) অন্যদের কথা বলা নিষিদ্ধ করে দেয়। 
তিনি আরো বলেন, হযরত উমার ইবনুল খাত্তাব রাযি. যখন মিম্বরে বসতেন তখনও মুআযযিন (আযান 
শেষ করে) নীরব হওয়া পর্যন্ত লোকেরা কথা-বার্তা চালিয়ে যেত । আর যখন উমার রাযি, মিশ্বরে দাড়িয়ে 
যেতেন তখন তার উভয় খুতবা শেষ হওয়া পর্যন্ত কেউ কোনো কথা বলত না । অতপর যখন উমার রাযি. 
উভয় খুতবা শেষ করে মিম্বর থেকে নামতেন তখন লোকেরা কথা বলতে পারত ৷ (শারহু মাআনিল 
আসার; তাহাবি) এর সনদ সহিহ। 
প্রাসঙ্গিক আলোচনা: উপরিউক্ত হাদিসগুলোর ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহ. ও ইমাম মালিক রাহ.'র 
মতে ইমাম জুমুআর খুতবা শুরু করার পর সব ধরনের কথা-বার্তা এবং নামায নিষিদ্ধ । ইমাম শাফিয়ি ও 
ইমাম আহমাদ রাহ.'র মতে খুতবা চলাকালীন সময়েও কেউ মসজিদে আসলে তার জন্যে “তাহয়্যাতুল 
মাসজিদ' দু'রাকআত আদায় করে নেয়া মুস্তাহাব । এখানে হানাফিদের কয়েকটি দলিল উপস্থাপিত 
হয়েছে। বস্তুত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হানাফিদের মত দলিলের বিবেচনায় অগ্রগণ্য সাব্যস্ত হয় । এখানে 
দু'-চারটি উল্লেখ করা হল: 

১. হানাফিদের দলিলগুলো হচ্ছে “মুহাররিম' আর অন্যদের দলিলগুলো হচ্ছে “মুবিহ' । আর স্বীকৃত 
নীতি হল, মুহাররিম ও মুবিহ-এর মধ্যে বৈপরিত্ সৃষ্টি হলে “মুহাররিমণ্টাই অগ্রগণ্য হয় । 

২. হানাফিদের দলিলসমূহ কুরআনে কারিম দ্বারা সমর্থিত । আল্লাহ তাআলা ইরশাদ করেন- 

OG PSL pail 3 এ ১9 OLA UGH 
“আর যখন কুরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং চুপ থাকো, 
যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও ৷” (সূরা আল আ'রাফ: ২০৪) এ আয়াতের হুকমে জুমুআর 
খুতবাও শামিল, বরং শাফিয়িদের মতে তো আয়াতটি খুতবার ক্ষেত্রেই প্রযোজ্য । 

৩. হানাফিদের মাযহাব সাহাবা-তাবিয়িনের আমল দ্বারা সমর্থিত । 

8. হানাফিদের মাযহাব সতর্কতামূলক অবস্থানের ওপর প্রতিষ্ঠিত । কারণ, ‘তাহিয়্যাতুল মাসজিদ' 
কারো মতেই ওয়াজিব নয় । সুতরাং এটা ছেড়ে দিলে গুনাহ হওয়ার আশংকা নেই । কিন্তু ওই 
সময় কথা-বার্তা বলা এবং নামায পড়া নিষিদ্ধকারী হাদিসসমূহের ওপর আমল না করলে গুনাহ 
হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩২৬ 


www.almodina.com 


৬০১ idl Do 03 Ld ০৪7৮৭) 
অধ্যায়-২২১ : জুমুআর নামাযের আগের এবং পরের সুন্নাত 
ভা এল ০20০ ০3 ale & এ এ ০ ০০৪ Jos dl ৬৩১ 5০৯ এ ০৪ 144 
এ 2১ ০ এ ০৪ পপ এটি পপ ৮০৪৩৮ তা এ 9০ এ মা 
শি 23১ খা ৪৯৩ 4১ সখা 
৬৯৯ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
যে ব্যক্তি গোসল করে জুমুআয় আসল এবং যতটুকু সম্ভব নামায আদায় করল, অতপর ইমাম খুতবা 
থেকে ফারিগ হওয়া পর্যন্ত নিশ্চুপ থাকল, তারপর ইমামের সঙ্গে নামায আদায় করল, সে ব্যক্তিকে এটা 
এবং পরবর্তী জুমুআর মধ্যকার গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে, বরং অতিরিক্ত আরো তিনদিনের । 
(সহিহ মুসলিম) F 
০৭১ জ্খ। এ ৩০০ oS ON A 4149 ৬ ঞ এ dil 0570 JE dG 4৪) Va 
EIGN (৬) 95১4) 
৭০০। এবং তার কাছ থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, তোমাদের মধ্যে যে জুমুআর পর নামায পড়তে চায় সে যেন চার রাকআত পড়ে নেয়। (সহিহ 
ম) ত 
০০] 3 ৪০০ ON এ gs এ ঞ ৬১ FE of এট ০৪ পল 01 এল ০৪৮১) 
051 Eel oh এ ৪১৬ এ3১ Wl তি mS) nail এএ 7 ৯০ ০৫৮ ০০৪ শা 
Ee 6১০4১ ০৪৯ iS ১4) 
৭০১ । জাবালা ইবনে সুহাইম'র সূত্রে হযরত আবদুল্লাহ্‌ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, তিনি জুমুআর 
পূর্বে চার রাকআত পড়তেন, এগুলোর মধ্যখানে সালাম দ্বারা পৃথক করতেন না । আর জুমুআর পরে 
দু'রাকআত তারপর চার রাকআত পড়তেন । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ । 
০ ৪০০০ Hf UAL ০৪ Jos dil ৬৮) ঝা এট ON 200 AL ০৯০০ এ of Va 
ee 85৮) ae oly) buy ১৪১) naa 
৭০২ । আবু আবদুর রাহমান আস সুলামি থেকে বর্ণিত তিনি বলেন, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ 
রাযি. আমাদেরকে জুমুআর পূর্বে চার রাকআত এবং পরে চার রাকআত পড়তে আদেশ করতেন । 
(মুসাননাফে আবদুর রাষৃযাক) এর সনদ সহিহ । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩২৭ 


www.almodina.com 


Bw FAS 18) ৬০৪ ৪০ ০৬৩ এ Gis dt ৪৪১ dl এ ble BS ৫৩ ০৪) Var 
95 ০2 ৬০৪ ০33 এ) ৬ এত জল এ 9] OSG এ Jos dil ৬০১ লি 
es 55513 cf 3 03১ ৩০০ as এ | ৬১ 
৭০৩ । এবং তার কাছ থেকে বর্ণিত তিনি বলেন, আমাদের নিকট হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. 
আসলেন, তিনি জুমুআর পর চার রাকআত পড়তেন ৷ তার পরে হযরত আলি রাযি. আসলেন, তিনি 
জুমুআর নামায আদায় করার পর দু'রাকআত ও চার রাকআত (মোট ছয় রাকআত) পড়তেন । আলি 
রাযি.'র কাজটি আমাদের নিকট অধিক পছন্দনীয় হলে আমরা সেটাই গ্রহণ করেছি। এর সনদ সহিহ । 
519) 8০ ald ফর ny Ulan ON cp UG মা এ Js dl ৬১ 2৮ of ৯৪১ ৭৫ 


০০৮ ৪১৮১ ৬3০০৪] 
_ ৭০৪ । এবং তীর সূত্রে হযরত আলি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, যে জুমুআর পর নামায পড়তে চায় 
সে যেন ছয় রাকআত পড়ে । (শারহু মাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ । 
প্রাসঙ্গিক আলোচনা: ----------- 
nol 0৮১৭ ৮৮7 
অধ্যায়-২২২ : জুমুআর জন্যে আযান দু'টি 

BL ০৩ ৩ UI ON আখ By 03৭ ঢা ০ Gis | ৩০১ 9 01 ৬০1 ০৪১০ 
এ dl ৩৯১ ০৮১ SY ১০৮১ sl Bl ৬৮ & 555 এ এ চা এত আপা bys 
SW 034৮ ৮ By ০০৬ pl 9355 ০5 Gos dl ৬৬) ০৬৬ ১৩ GI Ll ০৫৮ 

.১05%5 ৬০) ৪১ 933 EUS ০ দখা ক 539 ০ 6১৪ 
৭০৫ । হযরত সায়িব ইবনে ইয়াযিদ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু 
বকর ও উমার রাযি.'র যুগে জুমুআর দিনের প্রথম আযান ইমাম সাহেব মিম্বরে বসার সময় হত । যখন 
উসমান রাযি.'র খিলাফাতকাল আসল এবং লোকেরা বেড়ে গেল তখন তিনি দ্বিতীয় আযানের আদেশ 
করেন । ফলে “যাওরায়' আযান দেয়া হলো | এবং বিষয়টি এভাবে স্থির হয়ে গেল । (সহিহ বুখারি) 
প্রাসঙ্গিক আলোচনা: জুমুআর নামাযের জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে একই 
আযান দেয়া হত । তার পরে হযরত আবু বকর ও উমার রাযি.’র যুগেও একই নিয়ম অব্যাহত ছিল । আর 
উসমান রাযি.'র যুগে এসে দ্বিতীয় আযানের শুরু হয় । যেহেতু এটা সাহাবায়ের সামনেই হয়েছিল, তা 
ছাড়া এ ব্যাপারে কোনো সাহাবি দ্বিমত পোষণ করেননি; ফলে এটাকে বিদআত বলা যাবে না । এ ধরনের 
কিছু বিষয়কে সামনে রেখে আল্লামা আবদুল হাই লাখনবি রাহ. (মৃ. ১৩০৪হি.) একটি চমৎকার গ্রন্থ 
রচনা করেছেন । আরবের বিখ্যাত হাদিস গবেষক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ. (মৃ. 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩২৮ 


www.almodina.com 


১৪১৭হি.)"র মূল্যবান তাহকিকসহ বইটি ছেপে এসেছে । নাম হচ্ছে ৬2) -০০। ও 5৭ 0.4 2০0 
ly | 
জুমুআর আযানের পর ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ছেড়ে দেওয়ার হুকম এসেছে আল কুরআনে । আয়াত 
নাযিলের সময় এক (দ্বিতীয়) আযান থাকলেও এখন পরবর্তী (প্রথম) আযানের পর থেকেই এগুলো 
নিষিদ্ধ গণ্য হবে । আল্লামা শাবিক্ষর আহমাদ উসমানি রাহ. বলেন, দ্বিতীয় (এখন প্রথম) আযানের পর 
থেকেই নিষিদ্ধ হওয়াটা “মুজতাহাদ ফিহি' তাই প্রথম (এখন দ্বিতীয়) আযানের নিষিদ্ধ হওয়াটা ‘কাতয়ি’ 
আর ওটার পর নিষিদ্ধ হওয়া ‘যাননি’ । (ফাওয়াইদে উসমানিয়্যাহ) যাইহোক, আমাদের সমাজে আজকাল 
জুমুআর আযান নামাযের বেশ আগেই দেওয়া হয়ে যায়- এটা আসলে সমীচিন নয় । আযানের আগে 
বয়ান শুরুর করতে পারেন- সমস্যা নেই, কিন্তু আযানটা অন্ততপক্ষে নামাযের সামান্য আগে দেওয়ার 
চেষ্টা করুন । এবং আল্লাহর বান্দাদেরকে কিছুটা হলেও গুনাহ থেকে বাচার সুযোগ করে দিন । 
০৬3০ এ] 65 LEE LS ০১ এ৪ Jub ০৪৮ 
অধ্যায়-২২৩ : জুমুআর দিন ইমামের সামনে খুতবার সময় আযান দেওয়ার দলিল 

di ৪০০ dil 0১৮১ le 19] 950 054 ON 20০ ০৬ JG | ০১৩৯ ০ SUN or NN 
dl ৩৮১ ০০৪১ চি এ ০) এ DS 0৩ তি কত 47 198 এ By Fall ৩০ ৮৮5 ale 

৪০০ 8১৮13 সতী Sl ০১১ ০৮৫৮ dw 
৭০৬ । হযরত সায়িব ইবনে ইয়াযিদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, বিলাল রাযি. জুমুআর দিন 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে বসতেন তখন আযান দিতেন । আর তিনি যখন 
(মিম্বর থেকে) নামতেন তখন বিলাল ইকামাত দিতেন । অতপর হযরত আবু বকর ও উমার রাযি,'র 
যুগেও এভাবে ছিল । (মুসনাদে আহমাদ, সুনানে নাসায়ি) এর সনদ সহিহ । 

৬৪) 3৫) ০৪ ভরত ob ৫ 
অধ্যায়-২২৪ : বিভক্তি সৃষ্টি এবং মানুষের গর্দান ডিঙ্গানো নিষিদ্ধ 
৩০014) le dl ৬০০ dl 08৮9 UB 245 ao Jw dl ৬৪১ IU ০৬০০ ০৪ NV 
2 EH pb 0১ তি meh ০০59 2৯9 তি ০৫৮ ০ 6৬৬ (5) nan) py hl 
93১৮৭ খা ১ এ এ 9৯ CLI (০3 ES তু লি এ প্রতি এ og 
৬১ 

৭০৭ । হযরত সালমান ফারিসি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, যে ব্যক্তি জুমুআর দিন গোসল করে যথাসাধ্য পবিত্রতা অর্জন করবে, তারপর তেল 
ব্যবহার করবে কিংবা সুগন্ধি স্পর্শ করবে, অতপর মসজিদের দিকে রওয়ানা হবে, পথিমধ্যে দুইজনের 
মাঝে বিভক্তি সৃষ্টি করল না এবং যতটুকু সম্ভব নামায পড়ল, পরে যখন ইমাম বের হয়ে এলেন তখন সে 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩২৯ 


wWwW.almodina.com 


নিরব থাকল তো এই জুমুআ এবং অন্য জুমুআর মধ্যবর্তী সময়ের গুনাহসমূহ তাকে ক্ষমা করে দেয়া 
হবে । (সহিহ বুখারি) 


dl লৈ ৬৩ এ dw dl ৬৮১ 7৯ ০ এল ৬ ES ও আখ) ঞ SF NA 
৮৮ 0) এ 2০5 0 আখ 0৩ এ ০৩) ৬৪ 0৯) তত এস fy pling ৪ 
1143 আল dl এ এ এ ০৩ LESS ৮০০ ৪ dil ৪৮০ ভে) জা fp ০৩ 29) 

টি ১৮১ ৬৮১ ১3581 019) CIT এ$ ১৭৬) 
৭০৮ | তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরত আবদুল্লাহ্‌ ইবনে 
বুসর রাযি.'র সঙ্গে জুমুআর ছিলাম । একব্যক্তি লোকদের গর্দান ডিঙ্গিয়ে আসলে তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদানকালে এককব্যক্তি (এভাবে) লোকদের গর্দান ডিঙ্গিয়ে আসলে 


তিনি তাকে বললেন, তুমি বসে পড়; তুমি তো কষ্ট দিয়ে দিলে । (সুনানে আৰু দাউদ, নাসায়ি) এর সনদ 
হাসান। 


খা Be ০১1০৮ ৮৮5 

অধ্যায়-২২৫ : জুমুআর নামাযে যা তিলাওয়াত করবেন 
mde ১ 08 ০৩ ৮০১ ale & ০ এ 0:০5 এ dil ৬০১ ৮৮০ on oF 5৭ 
ঞ এ adh 03 Al ৮ ০৯ DLS ৬০ ভা এ৯ ১ [পথ] 058 ৮10 ফ By 

ly) ORES মা 5১১০ nai De ৩১10 IN ৮৮০১ এ৪ 
৭০৯ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর 
দিন ফজরের নামাযে সূরা আস সিজদা এবং সুরা আদ দাহর তিলাওয়াত করতেন আর জুমুআর নামাযে 
সূরা আল জুমুআ এবং সুরা আল মুনাফিকুন তিলাওয়াত করতেন । (সহিহ মুসলিম) 


18৮০3 se dl এ. & 5১5 ৩৩ 2০৮ Gis dl ৩০১ ০ লি on Dnt ৩৪ VN 
Ll ৬০119): GoW ৬ এস ০৯১১ ৪৭ ৪) জন ভে) nai is orl 

He t3) od Sn Lg Us oly pp এ ৬ 
৭১০ । হযরত নু'মান ইবনে বাশির রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় 


ঈদ ও জুমুআয় সূরা আ'লা ও সূরা আল গাশিয়া তিলাওয়াত করতেন । তিনি বলেন, ঈদ আর জুমুজা 
একত্রিত হয়ে গেলেও তিনি এই সূরাদ্বয় তিলাওয়াত করতেন । (সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩৩০ 


www.almodina.com 


nail 68 এ ০৪৮৭৭ 
অধ্যায়-২২৬ : ঈদের দিন সজ্জিত হওয়া 
৪ ০৮৭ 5 চে ON pag ade &া ৪০ পে ঠা we dos dl ৬৯১ He of ১৬৭ 
১৬০৬ 2 ০1233 যাও ডে 
৭১১ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত, রাধার আলাইহিয়াসাতাম উগ্র 
তার লাল চাদরটি পরিধান করতেন । (সহিহ ইবনে ধুযায়মা) এর সনদ সহিহ। 
dl By EA 05 JS Sol ৮৮ ১৫ 
৬০৮৭ 6৬ ৪১ Wy 
অধ্যায়-২২৭ : ঈদুল ফিতরের দিন (ঈদগাহে) বের হওয়ার আগে এবং ঈদুল আযহার দিন নামাযের পর 
খাওয়া মুস্তাহাব 
fs 544১ ৮9 cle dil ৬৮৪ & 0১ UN UG xs Joc dl ৬০১ DL 0০০০৪ ৭৭ 
4 ০৪৫০) এ 215) 58১ ১০৬ 95১ pS ১4৮ ৬ এ 
৭১২ । হযরত আনাস রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল 
ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে (ঈদগায়) যেতেন না । অন্য বর্ণনায় রয়েছে: এবং তিনি এগুলো 
বেজোড় সংখ্যায় খেতেন । (সহিহ বুখারি) 
ও Jad By (৯৯ ON ply ৬ ঞ এ al Of ৬ Jos dl ৬৪১ 5০ ০৪ NNN 
১১০১ 55১40 92১ rl ০৪ IU বত ও ৬৪ pall hy FUN ON বর 
পি ১৬১ 
৭১৩ । হযরত বুরাইদা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন 
কিছু না খেয়ে (ঈদগাহের উদ্দেশে) বের হতেন না আর ঈদুল আযহার দিন না ফিরা পর্যন্ত কিছু খেতেন 
না, (ফিরে এসে) স্বীয় কুরবানি থেকে আহার করতেন । (সুনানে দারাকৃতনি) এর সনদ হাসান । 
bly ০] ৮৬৫৮ 
অধ্যায়-২২৮ : গোসল ও সুগন্ধি ব্যবহার করা 
Pl fy 258) 5 -০% ০৫ ৮০০ ale di এ ঞ 555 of চস ও SUN ০ ৫1৫ 
eb 08919) 9165) 
৭১৪ | ফাকিহ ইবনে সা'দ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল 
আযহা এবং আরাফার দিনে গোসল করতেন । (সুনানে ইবনে মাজাহ) 


হানাফিয়্যাহ % ৩৩১ 


www.almodina.com 


৪১৮০ 5 595819১1৮5৭ 
অধ্যায়-২২৯ : নামাযের পূর্বে সাদাকায় ফিতর আদায় করা 
$% 0 Jad হস A lg ৪৬ dil এ০ ঠা 2৮৫ dos dl ৬০১ FF 9৮ ০৪4 
51১58 5) ৮ 212 ৩৫১4৩ GY ৬ ০৬১ DL এ wl EI J 
৭১৫ ৷ হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেরা 
নামাযে বের হওয়ার আগেই ফিতরা আদায় করার আদেশ করেছেন আর তিনি নিজেও এর এক/দুইদিন 
আগে তা আদায় করে দিতেন । (সুনানে আবু দাউদ) 
wl এ০এ if lath এ ১৬ 6৮4 ৮০, 
অধ্যায়-২৩০ : ঈদগাহে হেটে হেটে যাবে 
Hd ৩৮৮৭ 653 9581 0814৪ LON এ 288৬ Lge Jos dl ৬০১ pr ৩৮ ৬৪ 1৭ 
PUIG SE প্লে আমা Gl SE ঝি 
৭১৬ । হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, তিনি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উভয় দিনে যাওয়ার 
সময় ঈদগায় পৌছা পর্যন্ত উচ্চস্বরে তাকবির বলতেন, তারপর সেখানে ইমাম আসা পর্যন্ত তাকবির 
বলতে থাকতেন । (সুনানে দারাকুতনি) 
te 0 EP ০ ০০ 2৬৪] 6৮ সি ৩৬৮০3 এড ঞ ওত dd 01258০39415 
oF 9১০৯ ০৪১ এনা এ] তে ৬ 
৭১৭ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হওয়ার সময় থেকে 
ঈদগায় পৌছা পর্যন্ত তাকবির বলতেন । (মুসতাদরাকে হাকিম) 
০০] ৪ ৬৫৭১) এ 2১৩ এ 03১ ৮৪7) 
অধ্যায়-২৩১ : ঈদগাহে নামাযের আগে-পরে নফল নামায আদায় করা যাবে না 
৩০৫) ৪০০ 6০৮ ৮০3 tle dil ও 80০5১ 012৮ din ঝা ৬৪১ ls ৩৮ OF VA 
4০০ ৩৪০ ০৬৩৬২) ৮৪৩ এল 
৭১৮ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে 
দু'রাকআত নামায আদায় করলেন, এর আগে কিংবা পরে কোনো নামায পড়েননি । (সহিহ বুখারি, সহিহ 


মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ ₹# ৩৩২ 


www.almodina.com 


৮7) ৮৬ dl ৬০০ di Ys ০৬:9৩ as Js dl ৬০) ৬)-এ৭। ০৩ রা ৬৪ ৬৭ 


ও ৩৮ 13১ এক) Sho 475 ৫1 550 98 es al এ এ 
৭১৯। হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ঈদের নামাযের পূর্বে কোনো নামায পড়তেন না, তবে ঘরে ফিরে তিনি দু'রাকআত পড়ে 
নিতেন । (সুনানে ইবনে মাজাহ) 


LUN £১) ০210 cpl 2১০০ ০৬-৭ 
অধ্যায়-২৩২ : উভয় ঈদের নামায আযান, ঘোষণা ও ইকামাত ছাড়া 
or ds dl ৬১ las ০191৩ ৬৪১ এ ০৪ dis dl ৬৪১ ৮৬৪ ৩৮ of sles ০৪ NY. 
OL oly) 25 53359581655 OFF ০৩ ol NG 
৭২০ । আতা ইবনে আবি রাবাহ রাহ, সূত্রে হযরত ইবনে আবক্ষাস রাযি. এবং জাবির ইবনে আবদুল্লাহ 
রাযি. থেকে বর্ণিত তারা উভয়ে বলেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনে (ঈদের নামাযের জন্যে) 
আযান দেয়া হতো না । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


26 ০৮৭৪৭ ale ঝা ৩৮০ dl 1১3 ৬ (৮ 20৩ ০৪ Jos ঞ| ৬৪১ 57৮5 011৩ ৩৮ NY) 

233 DEN OU ১ ০১) 2 
৭২১ । হযরত জাবির ইবনে সামুরা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি একাধিকবার রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আযান ও ইকামাত ছাড়া উভয় ঈদের নামায আদায় করেছি। 
(সহিহ মুসলিম) 


৮ ৩৮ ০০৪ By ৪১০০৪ 09৯ 0 ০০৪ Jos dil ৩৮১ ১০৭ Bas ০০৩ ৩৪ NYY 

৮ 0335913355৮ ৪3 25২০ ৪5533 EY cE ibe এ) কও) 
৭২২। হযরত জাবির ইবনে আবদুল্লাহ্‌ রাযি. থেকে বর্ণিত, ঈদুল ফিতরের দিন ইমাম সাহেব বের 
হওয়ার সময় এবং পরে কোনো আযান নেই । না ইকামাত, না আযান, কিছুই নেই সেদিন (ঈদের 
নামাযের জন্যে) আযান ও ইকামাত নেই । (সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৩৩ 


www.almodina.com 


LoS 13 ৬ 2১৩৩ OU TN 
অধ্যায়-২৩৩ : ঈদের নামায হবে খুতবার আগে 
dl ৪০১ 2৯৪১ ০485 mi Ske dls dd) oN 20৩ ০০৪ ৩৮ ০৪ 2১০০৪ NYY 
OEE 92) এস 05 ০০) 95 ৮৫০ এএ 
৭২৩। নাফি' রাহ.'র সুত্রে হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও উমার রাযি. তারা সকলেই উভয় ঈদে খুতবার আগে নামায আদায় 
করতেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
০৬৪১ ০০১ ০০ 9 ৮৮৮3 ee ঝা এক dd) ৬ SU UG ple onl of NYE 
LES 05 ০315৩ 78 ৮৫০ dos &। ৬৯১ 
৭২৪ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম, আবু বকর, উমার ও উসমান রাযি.'র সঙ্গে ঈদের নামাযে শরিক হয়েছি । তারা প্রত্যেকেই 
খুতবার আগে নামায আদায় করতেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
(13) dl ৮৪ (0০৮ ৮১৩] ৩৪) লহ 
অধ্যায়-২৩৪ : উভয় ঈদের নামাযের ওয়াক্ত হচ্ছে সূর্য ওপরে ওঠা থেকে পশ্চিম আকাশে চলা পর্যন্ত 
he dl ৬০০ a3 জলা ০০ LDH ০০ ৬০ এডি 20 sl ০১৬ এ ৩৪ ০৬15 
এ। ১০154 OM PT ০ US od be পদ ০015৯ ০১৬ ৬৬ এপ 180 ৮০3 
031১558 Of play ale di এত এ pb dy ০৯ 90 8 ০4১ এ dle 
.এখ ০১ ৯৪ BY EP 
৭২৫ । আবু উমায়র ইবনে আনাস থেকে বর্ণিত তিনি বলেন, আমার কয়েকজন চাচা (যারা আনসারি 
সাহাবিদের অন্তর্ভুক্ত) তারা বলেন, শাওয়ালের চাদ আমাদের নিকট অস্পষ্ট হয়ে গেল । আমরা রোযা 
অবস্থায় সকাল যাপন করলাম । দিনের শেষ দিকে এক দল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট সাক্ষ্য দিলেন যে, তারা গতকাল চাদ দেখে নিয়েছেন । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে রোযা ভেঙ্গে দিতে এবং আগামীকাল ঈদগাহে বের হওয়ার আদেশ 
করলেন । (সুনানে ইবনে মাজাহ) 


Ul se ৮৮ Ng 0 LH ০১৬১১ SI 06 Sb ০ of হে mes পরা ৩ তা 
dl ws ৫৬ pelt ৮০১ ale dl এ এ ০) ৬ ০৮০১ cp PTS 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৩৪ 


www.almodina.com 


di she আ 0১0 ০০ ভা এ Ig 1 ff তালা 00 এ৬ ০55 এ & ৮০ 

এল ৪১০ gt Glad এআ সে পি ০১ ০০০৭] 51556 eddy ll play 4৪ 
৭২৬ । আবু উমায়র ইবনে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন, আমার আনসারি চাচাগণ 
বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রামাযান মাসের শেষরাতে চাদ অস্পষ্ট 
হয়ে গেল। ফলে লোকেরা রোযা অবস্থায় সকাল যাপন করল । সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর 
কিছু লোক সাক্ষ্য দিল যে, তারা গতরাতে চাদ দেখে নিয়েছে । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম লোকদেরকে রোযা ভঙ্গ করার নির্দেশ দিলেন, আর তারা ওই মুহুর্তেই ভেঙ্গে দিল । এবং তিনি 
তাদেরকে নিয়ে পরবর্তী দিন বের হয়ে ঈদেও নামায আদায় করলেন । (শারহু মাআনিল আসার; তাহাবি) 


৩৮০] ৪১০০ ৪ 0৬ ob ৩ 
অধ্যায়-২৩৫ : উভয় ঈদের নামাযে যা তিলাওয়াত করবেন 

Lath ০০ 100 Eby ba UOT ০৮ ০ এ এজি এঞা SE dil le US VYV 
di 9০৮ 8055) 02০০৬ ৪87৮০ ০৪ ble ৩১ ৪১০৮ ৬৫০৭ ১৬ ০১০০৮ Chass :৬ 
এ 03১,055 ৬২০৩ এ 4৯) 3 GH ৪) পচ ছে ০০০৭ ৪0 ০৬০১ ৮৬ 
৬৮৮৮ 5১০) (রি) ৬ 19013 bs এ 05 
৭২৭ । আমাদের নিকট আবদুল্লাহ বর্ণনা করে বলেন, আমার নিকট আবক্ষা বর্ণনা করে বলেন, আমাদের 
নিকট মুহাম্মাদ ইবনে জাফার বর্ণনা করে বলেন, আমাদের নিকট শু“বা ও হাজ্জাজ বর্ণনা করেছেন, তিনি 
(মুহাম্মাদ) বলেন আমার নিকট শু'বা বর্ণনা করে বলেন, আমি মা"বাদ ইবনে খালিদকে যায়দ ইবনে 
উকবা'র মধ্যস্ততায় হযরত সামুরা ইবনে জুনদুব রাযি. থেকে বর্ণনা করতে শুনেছি যে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় ঈদের নামাযে সূরা আ'লা এবং সূরা গাশিয়া তিলাওয়াত করতেন । 

(মুসনাদে আহমাদ, মুসারাফে ইবনে আবি শায়বা, তাবারানি) এর সনদ সহিহ । 

253) SASS Cas idl ৪১৩ SU — 5 

অধ্যায়-২৩৬ : উভয় ঈদের নামায হবে অতিরিক্ত ছয় তাকবিরসহ 

এ dh ৩৬১ PU 2৮০ ঠা as এ dl ৬০) 5৯ ৭ এত এড জো ০ NYA 
di ৪০ di 05) ০৩ XS ages এজ dl ৬৩১ Oud ০৪২৮১ ৪৯৪৭। ৬০১৭৪ 0০০০ 
৬ এজ ole 8418) 5 ০৬ ৬৮৪ এড ৫০581 ৬৮৪০ ও 944১ ৪ 
:৬% ০০ পন CH ৬ ওল ও এরা চল আন ৬০৪৮ ০০ GUS lie 


Le Bl) 59134003) ৮৬ ০৮৬০০ 2৮৬ Uy 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩৩৫ 


www.almodina.com 


৭২৮ । সাঈদ ইবনুল আস রাহ. হযরত আবু মুসা আশআরি ও হুযায়ফা ইবনুল ইয়ামান রাষি.কে জিজ্ঞাসা 
করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় তাকবির কীভাবে 
(কত) বরতেন? আবু মুসা বললেন, তিনি জানাযার নামাযের তাকবিরের মতো চার তাকবির বলতেন । 
হুযায়ফা বললেন, আবু মুসা সঠিক বলেছেন । আবু মুসা বললেন, আমি যখন বসরায় শাসক ছিলাম তখন 
আমিও অনুরূপ (চার তাকবির) বলতাম । আবু আয়িশা বলেন, আমিও তখন সাঈদ ইবনুল আসের সাথে 
উপস্থিত ছিলাম । (সুনানে আবু দাউদ) এর সনদ হাসান । 
8৮ 50৪) Le as Jos dl ৬০১ ১১ AON NG ১৪০৭) Ladle ৩৪ ৭ 
০০ ০ ০৬ পয ৪১৮০ ও ০৩) of PU nim ৮৮০১ AAS PHY 
Jw dl ৬০) 2 ot 4৬ 05509) ৪৪ die bs EADS 0 4০৪৭ 
213) BAN ৩০5৫ 21958 এ এ 6 1592 2৫49 $ 18 ৮০44) ৮৫৫ gs 
পতি ১৮) MUS 
৭২৯ । আলকামা ও আসওয়াদ রাহ. থেকে বর্ণিত তারা বলেন, হযরত ইবনে মাসউদ রাযি. বসা ছিলেন 
এবং তার নিকট হুযায়ফা ও আবু মুসা আশআরি রাযি.ও ছিলেন। তখন সাঈদ ইবনুল আস রাহ, 
তীদেরকে ঈদের নামাযের তাকবির প্রসঙ্গে জিজ্ঞেস করলেন । হুযায়ফা বললেন, তুমি আশআরিকে 
জিজ্ঞেস কর । আশআরি বললেন, আবদুল্লাহকে জিজ্ঞেস কর; কেননা তিনি আমাদেও প্রবীণ এবং বড় 
আলিম । ফলে সাঈদ তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, চার তাকবির বলবে, তারপর তিলাওয়াত 
করবে, তারপর তাকবির বলে রুকু করবে, তারপর দ্বিতীয় রাকআতে দীড়িয়ে তিলাওয়াত করবে, 
কিরাআত শেষে চার তাকবির বলবে । (মুসানাফে আবদুর রায্যাক) এর সনদ সহিহ । 
এ ৪১০০ STF Lge এ dl ৩৯১ nls 3৮ উদ ৫৪ ৬০)৬]। 0114০ ০৪ তত 
০৯ ০৪ এ dil ৬০) কি 0 Ball ০045 UG 5০1 ৩৪ 93 5০ Ens ৪০০৪ 
৮৪855 asl) ৬ Bill 563 5921৮ 95১ AUS jo 
৭৩০ । আবদুললাহ ইবনুল হারিস থেকে বর্ণিত তিনি বলেন, আমি ইবনে আবক্ষাস রাযি.কে দেখেছি, তিনি 
বসরায় ঈদের নামাযে নয় তাকবির বলেছেন এবং উভয় (রাকআতের) কিরাআত সংযুক্ত করেছেন 
(মধ্যখানে অতিরিক্ত তাকবির বলেননি) ৷ তিনি বলেন, আমি মুগিরা ইবনে শু'বা রাযি.র সঙ্গে নামাযে 
শরিক হয়েছি, তিনিও এরকম করতেন । (মুসারনাফে আবদুর রাযৃযাক) এর সনদ সহিহ । 
প্রাসঙ্গিক আলোচনা: ঈদের নামাযে অতিরিক্ত তাকবির কয়টি হবে- এ বিষয়ে ইখতিলাফ রয়েছে । ইমাম 
আবু হানিফা রাহ.'র মতে ছয়টি, প্রথম রাকআতে কিরাআতের আগে তিন তাকবির আর দ্বিতীয় রাকআতে 
কিরাআতের পর তিন তাকবির । ইমাম মালিক ও ইমাম আহমদ রাহ.'র মতে এগারোটি, প্রথম রাকআতে 
ছয় তাকবির আর দ্বিতীয় রাকআতে পাচ তাকবির | ইমাম শাফিয়ি রাহ.'র মতে বারোটি, প্রথম রাকআজে 
সাত তাকবির আর দ্বিতীয় রাকআতে পাঁচ তাকবির । আইম্মায়ে সালাসা এ ব্যাপারে একমত যে, উভয় 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৩৬ 


www.almodina.com 


রাকআতে তাকবির হবে কিরাআতের আগে | এ বিষয়ে হানাফিদের কয়েকটি দলিল এখানে উপস্থাপিত 
হয়েছে। প্রসঙ্গত এখানে আরেকটি দলিল পেশ করা মুনাসিব মনে করছি। 
dl ৪০০৪5 এ 05 ০০ ১৬ di এ gl শপ্পগ ০০৭ ৬০ UE ০৯০ সদ আআ শিরা ০৪ 
391 SS 15 YUU Opal uw agp ৬৪ JAE bul 5 byl ISS এ Pp ৮৩ 3 সপ 
lt) ০ ১০৪০০ ১৬ 
আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি হাদিস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ঈদের দিন আমাদের নিয়ে নামায পড়লেন এবং চারটি করে তাকবির দিলেন । নামায শেষে 
আমাদের দিকে তাকিয়ে ইরশাদ করলেন, ভুলে না যেন। তারপর হাতের বৃদ্ধাঙ্ুলি গুটিয়ে চার অঙ্গুলি 
দ্বারা ইঙ্গিত করে বললেন, জানাযার তাকবিরের মতো (ঈদের নামাযের চারটি করে তাকবির হয়ে 
থাকে) । (শারহু মাআনিল আসার, ---) এই হাদিসটি সহিহ এবং এর সকল রাবি সিকাহ। ইমাম তাহাবি 
রাহ.'র ভাষ্য অনুযায়ী তাদের বর্ণনাসমূহ সহিহ হওয়া একটি প্রসিদ্ধ কথা । তিনি আরো বলেছেন, এই 
হাদিসের সনদ ওই সব হাদিসের সনদ থেকে অধিক সহিহ যেখানে বারো তাকবিরের কথা উল্লেখ করা 
হয়েছে। 
বস্তুত সবক'টি মতের পক্ষে দলিল থাকলেও হানাফিরা ছয় তাকবিরের দলিলগুলো এ জন্যে প্রাধান্য 
দিয়েছেন: 
১. হাদিসে এই পন্থা অত্যন্ত তাকিদ ও গুরুত্বেও সাথে শিক্ষা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে নামায পড়েছেন, নামায শেষে পুনরায় 
মৌখিকভাবে তা শিখিয়ে দিয়েছেন । ইরশাদ করেছেন, তোমরা ভুলে যেয়ো না। এরপর হাতের 
আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন তাকবিরের সংখ্যা কয়টি হবে । 
২. এ পদ্ধতি যে হাদিসগুলোতে বর্ণিত হয়েছে সেগুলোর সনদ অন্যান্য পদ্ধতির হাদিসগুলোর 
সনদের চেয়ে অধিক সহিহ ও শক্তিশালী । 
৩. প্রবীণ ও বড় বড় সাহাবি অধিকাংশ ক্ষেত্রেই এই নিয়ম অনুযায়ী ঈদের নামায পড়েছেন । তাঁদের 
এক বড় জামাআত থেকে এই পদ্ধতিই বর্ণিত হয়েছে। 
উপরিউক্ত তিনটি কারণ ছাড়া আরো বিভিন্ন কারণে এই পদ্ধতি অগ্রগণ্য । 
২৮ ৮৯২ সদ 

ইবাদাত -চাই তা কাওলি (বোচনিক) কিংবা ফি'লি (কর্মমূলক) হোক- এর পদ্ধতি যদি বিশুদ্ধ সনদে বর্ণিত 
হয়ে থাকে তাহলে ওসবের ওপর আমল করা জায়িয । এগুলোর কোনোটিই মাকরূহ হবে না, বরং 
প্রত্যেকটিই শরিআতসিদ্ধ বলে পরিগণিত হবে । যেমনটা আমরা নিয়ে উল্লিখিত মাসআলাগুলো সম্পর্কে 
বলে থাকি: সালাতুল খাওফ আদায়ের বিভিন্ন পদ্ধতি, আযানে তারজি' করা বা না করা, ইকামাতে শুফআ 
বা ইফরাদ করা, তাশাহহুদ, সানা, ইসতিআযা, কিরাআত, ঈদের নামাযে অতিরিক্ত তাকবির, জানাযার 
নামায, সিজদায়ে সাহু, কুনুত রুকুর আগে কিংবা পরে এবং “সামিআল্লাহু লিমান হামিদাহ'এ ওয়াও বৃদ্ধি 
করা বা না করা- এ সব ক্ষেত্রে সুন্নাহর বিভিন্নতা রয়েছে । অতএব একটি পদ্ধতি অবলম্বন করে অপর 


হানাফিয়্যাহ # ৩৩৭ 


www.almodina.com 


পদ্ধতিকে ভুল বলা বা তার ওপর আপত্তি করা একটি ভ্রান্তি । (মোজমুউল ফাতাওয়া, ২৪/২৪২, 
রিসালাতুল উলফা বাইনাল মুসলিমিন, ৪২-৪৮, ৫৫-৬২) 

শায়খ নাসিরুদ্দীন আলবানী রাহ. সিলসিলাতুল আহাদিসসিস সাহীহায় লিখেছেন, বাস্তব কথা হলো, 
ঈদের নামাযের তাকবীরের সংখ্যার ক্ষেত্রে সব ক'টি পদ্ধতি হাদীস দ্বারা প্রমাণিত । সুতরাং যার ইচ্ছা সে 
প্রথম রাকাআতে চার এবং দ্বিতীয় রাকআতে তিন (মানে অতিরিক্ত ছয়) তাকবীর বলবে, এটা সহীহ 
হাদিস দ্বারা প্রমাণিত । আর যার ইচ্ছা সে প্রথম রাকআতে সাত এবং দ্বিতীয় রাকআতে পাঁচ (মোট 
বারো) তাকবীর বলবে ৷ তার ভিত্তি হলো সুনানে বায়হাকীর একটি হাদিস ৷ সুতরাং যে কোন একটির 
ওপর আমল করলে সুন্নাত আদায় হয়ে যাবে। (দেখুন, খায়রী সাঈদের তাহকীককৃত মিশকাতুল 
মাসাবীহ, ১/৩১৫, আল মাকতাবাতুত তাওফীকিয়া, কায়রো, মিসর 1) 

শায়খ নাসিরুদ্দীন আলবানী রাহ. লিখেছেন, আব্দুল্লাহ বিন হারিস বর্ণনা করেন, আমাদের নিয়ে হযরত 
ইবনে আবক্ষাস রাযি. ঈদের নামায পড়লেন ৷ তিনি প্রথম রাকাত পাঁচ ও দ্বিতীয় রাকাতে চার (মানে 
অতিরিক্ত ছয়) তাকবীর বললেন । আলবানী রাহ. বলেন হাদীসটির সনদ সহীহ । (ইরওয়াউল গালীল, 
৩/১১-১১২) 

এখানে লক্ষ্য করার মতো বিষয় । ঈদের নামাযে আমরা হানাফীরা অতিরিক্ত ছয় তাকবীর বলে থাকি। 
আর সালাফীরা অতিরিক্ত বারো তাকবীর বলেন এবং তারা এই অপপ্রচার করেন যে, হানাফীদের আমল 
সহীহ হাদীসের খেলাফ ৷ অথচ প্রিয় পাঠক! এইতো পড়লেন ওদের আলবানীর উক্তি । তিনি তো ছয় 
তাকবীর বিশিষ্ট ইবনে আবক্ষাস রাযি.র হাদীসটি সহীহ বলে স্বীকার করেছেন। হ্যা, এক্ষেত্রে সুন্নাহর 
বিভিন্নতার কারণে বারো তাকবীর বলা দোষণীয় নয়, বরং তা ছয় তাকবীরের মতো সুন্নাত । তবে যেখানে 
এক রকমের সুন্নাত প্রচলিত সেখানে ভিন্ন রকমের সুন্নাত চালু করলে জনসাধারণ বিভ্রান্ত হওয়ার সম্ভবনা 
রয়েছে । তাই সুন্নাত প্রচারের নামে মানুষকে বিভ্রান্ত করবেন না। এ অনুরোধ থাকবে আমাদের সালাফী 
ভাইদের প্রতি । 


PT 9১25 ৬৯ 4৪533 9225 এ এত এ] Sad ০৪ YTV 
অধ্যায়-২৩৭ : ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরা 


Ue ৬৪ bp 9৬ 191৮5 ৮ dle এ 9৬ ও xe এ dl ৬৮) এত ০০ NT) 
৮০৬] 02) Gl 


৭৩১ । হযরত জাবির রাধি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের 
দিন রাস্তা পরিবর্তন করতেন । (সহিহ বুখারি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৩৩৮ 
WWW. 


.almodina.com 


এ 410 9৮০0 শপ dl ওত SION 205 xe Joc dl ৩৬১ ৪১৫০৯ গো ০৪ NYY 
eee 85৮) 4 oly ০৮৮ ০৮3 ৬৯৬০৭) এ স3১ Ad ES ৬৭ 90৭ ১ SOs 
৭৩২ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


যখন ঈদগাহে বের হতেন তখন যাওয়ার পথ ব্যতীত ভিন্ন পথ দিয়ে ফিরতেন। (মুসনাদে আহমাদ, 
সুনানে তিরমিযি) এর সনদ সহিহ । 


শিলা SU -YVA 
অধ্যায়-২৩৮ : তাকবিরে তাশরিক 
2৬ 2 El ৪১৮০ 0 Bp 5 pd ৪১০ ০ FH dls ON 20৩ ১৪ এ ৬৪ NYY 
এড sf onl oly এস dy ST BSN dy dS) খাত তা dn OST dl 2098 ০০৭ 
bj ০০ 6১০1১ 
৭৩৩ । আবুল আসওয়াদ থেকে বর্ণিত তিনি বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. আরাফার দিনের 
ফজরের নামায থেকে নিয়ে দশ তারিখের ঈদের নামায পর্যন্ত তাকবির বলতেন: 3 এ ১ ৮ &। $1 & 


A & 9 ০৩ 3 ০51 3 ১ ৷ - (মুসার্নাফে ইবনে আবি শায়বা) এর সনদ সহিহ । 


৪১০০ 1 9০০ hy mdi ১১০ এএ 5৫4 ০৬ না এড Jos dl ৬০১ ৬ ০৪ 92৬ ০৪ NYE 

৮০ 4১০4১ জল জো 2 SOP 93১ pam ০৭ FEY 4908 ০৪ ০ ০০ pal 
৭৩৪ | হযরত শাকিক ইবনে আলি রাযি. থেকে বর্ণিত, তিনি আরাফা দিবসের ফজরের পর থেকে 
আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত তাকবিন বলতেন, (শেষদিনের) আসরের পরেও তাকবির 
বলতেন । (মুসানাফে ইবনে আবি শায়বা) এর সনদ সহিহ। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৩৯ 


www.almodina.com 


১5৭ ১১৩ Clg 
সূর্ঘঘ্রহণের নামায সংক্রান্ত অধ্যায়সমূহ 
৮০196১55১05 ৮৭ 
অধ্যায়-২৩৯ : প্রত্যেক রাকআতেই একটি করে রুকু হবে 
CASE play ile ঝা এ a Le LS UG ৪ jis dl ৬৯১ 8১ ঞো ০৪ Ne 
এ had UE এও] ০৭৪ এপ B53) ৮ ৯০3 ৪ dl এপ di 059 FES mel 

৩৯০৪ 05 ওক) ৩৬ 014৪৪ ০১১০ LS Gl 293 ০৪১ 12১ এল) 
৭৩৫ । হযরত আবু বাকরাহ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
‘ওয়াসাল্লামের নিকট ছিলাম । তখন সূর্যগ্রহণ হলো । তিনি দাড়িয়ে তার চাদর টানতে টানতে মসজিদে 


প্রবেশ করলেন । আমরাও প্রবেশ করলাম । তিনি আমাদের নিয়ে দু'রাকআত নামায পড়লেন । (সহিহ 


বুখারি, সহিহ মুসলিম) 
নাসায়ির বর্ণনায় অতিরিক্ত রয়েছে: যেভাবে তোমরা পড়ে থাকো । ইবনে হিবক্ষানের বর্ণনায় রয়েছে: 
তোমাদের নামাযের মতো দু'রাকআত । 


dl dy Bx ৩১ জা কা আ দল ৫৪ ০ এ dl ৪০১ 2050 আঠা ৩৪ NTN 
&। ৩৮০ dl ০১75 ৬০০ ও 85458) HLS Ltd অন্ত যু ৮5 এ di ৬৩ 
08) 4৩১ 54155554525 80 53 A CASE কও ml BUSI ৪৮০১ ৪০ 
এড) ৪০০ Ey ্তনাও পিপি 02) ও) ES 13 ৩5১৬০ 1B চা ০৪ ৮৮৬ 

ls 309 
৭৩৬ | হযরত আবদুর রাহমান ইবনে সামুরা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমি (একদিন) তীর নিক্ষেপে রত ছিলাম | ইতোমধ্যে সূর্যে গ্রহণ 
লাগল । তখন আমি সেগুলো ছুড়ে ফেলে মনে মনে বললাম, আজ সূর্যগ্রহণের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নতুন কী কাজ করেন- তা অবশ্যই আমি দেখব । আমি তীর নিকট পৌছলাম । তখন 
তিনি হাত তুলে দুআ করছিলেন, তাকবির বললেন, আল্লাহর প্রশংসা করলেন, লা ইলা ইল্লাল্লাহ বললেন ॥ 
শেষ পর্যন্ত যখন সূর্য পরিচ্চন্ন হয়ে গেল তখন তিনি দু'টি সূরা তিলাওয়াত করলেন এবং দু'রাকআত 
নামায পড়লেন । (সহিহ মুসলিম) নাসায়ি*র বর্ণনায় শব্দ হচ্ছে: অত:পর তিনি দু'রাকআত নামায পড়লেন 
এবং (এতে) চার সিজদা কুরলেন । 








আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩৪০ 


www.almodina.com 


৩৯ ৩৮০ 143 ৮৪ | এপ & 053 Of bogs dos dl ৬০ ৪ ০ 0৬এ। ০৪ ও 
ঃ es Bly Gly এন 93385) ৮৫৯০ cp PS চাস ১৮৩ 
৭৩৭ । হযরত নু'মান ইবনে বাশির রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সূর্যপ্রহণের সময় তোমাদের নামাযের মতো রুকু-সিজদা করে নামায আদায় করেছেন । (মুসনাদে 
আহমাদ, সুনানে নাসায়ি) এর সনদ সহিহ । 

& ৪০ &1 15১ 4 Ge তা CLS ১৩০ ০ Jos dil ৬৯ সা Lass ০ NVA 
© FE ৮৫১ ০৬৪ অক) ৩০০ ilo 2০৮ wll Ly Fd BF ০৮ ৭৭45 Sle 
Bo Sul Lok yal 199 ০৬ ০৯১১৮ BUTI CU ০৪:05 এজ) ০ 


ee 45০43 4৪৮) 331340 003) FSO ৮৬১০৮ 
৭৩৮ ৷ হযরত ব্বাবিসা আল হিলালি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ হলো । তিনি সন্ত্রস্ত হয়ে স্বীয কাপড় টেনে টেনে বের হলেন, তখন আমি তার 
সঙ্গে ছিলাম । তিনি দু'রাকআত নামায আদায় করলেন | এতে কিয়াম দীর্ঘ করলেন । নামায শেষ করলে 
সূর্য পরিচ্চন্ন হয়ে গেল । তখন তিনি ইরশাদ করলেন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনরাজি; তিনি 
এগুলো দ্বারা ভয় প্রদর্শন করেন । সুতরাং তোমরা যখন এগুলো দেখেবে তখন তোমরা নামায পড়বে; 
যেভাবে তোমরা সবেমাত্র (ফজরের) ফরয নামায আদায় করেছ। (সুনানে আবু দাউদ, নাসায়ি) এর 
সনদ সহিহ । 
dl 0১75 in ৮৮০] ০০ fp dN CS UG xe এন | ৫০১ এ) ০১৪ ০ TA 
11) এ ঝা ৪০ dil 0৯১ ০ eA 5১৭ ad জাতী $ 1910 ৮৮১১ ৮৬ ঞ ৬০০ 
1১9 ৮৮০১) ১৮০৭ ০৪৮৪৪১০24১১ BOUT ০৮ OUT ০০৪)১ ০৮ ০1 
০৬০ SS তে 2 ০৪ ০৬ 58 বড তি পা BY EG এ ৬০১ 
১ 45৬) এআ ১১ BINNS ০০০৬০১০৯৪65 0 শি এ তি 
৭৩৯ । হযরত মাহমুদ ইবনে লাবিদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের পুত্র ইবরাহিম যেদিন মারা যান সেদিন সূর্যগ্রহণ হলে লোকেরা বলতে লাগলো, ইবরাহিমের 
মৃত্যুর কারণে সূর্যগ্রহণ হয়েছে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, চন্দ্র- 
সূর্য আল্লাহ তাআলার নিদর্শনরাজির মধ্য থেকে দু'টি । মনে রাখো, কারো মৃত্যু কিংবা জন্মের কারণে এ 
দু'টুতে গ্রহণ লাগে না । সুতরাং তোমরা যখন এগুলো ওভাবে দেখবে তখন ভীতি নিয়ে মসজিদে গমন 
করবে । অতপর তিনি (নামাযে) দাড়িয়ে আমাদের ধারণামতে সূরা “আলিফ রা কিতাবুন' থেকে কিছু অংশ 
তিলাওয়াত করলেন, তারপর রুকুতে গেলেন, এরপর সোজা হলেন, তারপর দু'টি সিজদা করলেন । 
তারপর দাড়িয়ে প্রথম রাকআতের মতোই কাজগুলো করলেন । (মুসনাদে আহমাদ) এর সনদ হাসান । 
হানাফিয়্যাহ # ৩৪১ 


www.almodina.com 


সাহাবি পরিচিতি : হযরত মাহমুদ ইবনে লাবিদ রাযি. । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 
তিনি জনুগ্রহণ করেন । তার কাছ থেকে কয়েকটি হাদিসও বর্ণনা করেছেন । ইমাম বুখারি রাহ. বলেন, 
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়েছেন । আবু হাতিম রাহ.র মতে সুহবত 
পাননি । ইমাম মুসলিম রাহ.ও তাকে তাবিয়িদের দ্বিতীয় তাবাকার অন্তর্ভুক্ত করেছেন । মুহাদ্দিসগণের 
দৃষ্টিতে ইমাম বুখারি রাহ.'র মতই অগ্রগণ্য । তিনি একজন বিশিষ্ট আলিম ছিলেন । 


৬৬ ঠা CLS 206 500 ge ds dl ৪৪১ ০১৭ on ০৮০] ০ আও sf of VE 
৩1:05 0 ০ ৬ 0০5) ক) আস) ৩০০ এস 079 ale di একি ও ০29 ৬৬৪ 
৬১ ০৭১ ২৮১৭ 9৭ ০৬৯০ ৮৭ mabe 5১৭ YY ০৬৩৭ Ply তোপ আ ৩৪ সত 
১৬] 023 এ| (০ এল ০ ডে di একর BY di OUT cp DUT gS) এন 
৭৪০ । আবু কিলাবা'র সূত্রে হযরত নু'মান ইবনে বাশির রাযি. কিংবা অন্য কারো থেকে বর্ণিত তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ হলে তিনি দু'রাকআত নামায পড়তে 
শুরু করলেন, তারপর সালাম ফিরালেন এবং দুআ করতে থাকলেন । অবশেষে সূর্য পরিচ্ছন্ন হলো । 
তারপর তিনি ইরশাদ করলেন, কিছু লোক মনে করে দুনিয়ার কোনো মহান ব্যক্তির মৃত্যুর কারণেই চন্দ্র- 
সূর্য এদু'টিতে গ্রহণ লাগে! অথচ বিষয়টি এমন নয়, বরং এ দু'টু আল্লাহ তাআলার নিদর্শনরাজির মধ্য 
থেকে দু'টি নিদর্শন । বস্তুত আল্লাহ তাআলার ঝলক যখন. কোনো জিনিসের উপর পতিত হয় তখন সেটি 
আল্লাহর সামনে বিনয়ী (তথা নিস্প্রভ) হয়ে যায় । (শারহু মাআনিল আসার; তাহাবি) 
প্রাসঙ্গিক আলোচনা: সালাতুল কুসুফে রুকু কয়টি হবে- এব্যাপারে ফকিহগণের মতভেদ রয়েছে। ইমাম 
আবু হানিফা রাহ,'র মতে সালাতুল কুসুফ এবং অন্যান্য সাধারণ নামাযের মধ্যে কোনো তফাৎ নেই, 
সুতরাং রুকু একটিই হবে । আর আইম্মায়ে সালাসা'র মতে রুকু হবে দু'টি । এখানে হানাফিদের কিছু 
দলিল উপস্থাপিত হয়েছে। বস্তুত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হানাফিদের মতের অগ্রগণ্যতা প্রন্ফুটিত হয়: 
১. একাধিক রুকু সংক্রান্ত বর্ণনাগুলো শুধু ফি'লি (কর্মমূলক) ৷ পক্ষান্তরে এক রুকু সংক্রান্ত বর্ণনাগুলো 
কাওলি (বাচনিক) ও ফি'লি (কর্মমূলক) ৷ আর এটা তো সর্বজন স্বীকৃত নীতি যে, কাওলি হাদিস ফি'লি 
হাদিসের ওপর অগ্রগণ্য । 
২. হানাফিদের দলিলগুলো সাধারণ নামায ও অন্যান্য শরয়ি উসূলের সঙ্গে অধিক সামঞ্রস্যশীল । 
৩. সালাতুল কুসুফে যদি একাধিক রুকু হয় তাহলে এটা তো অস্বাভাবিক একটি বিষয় । কিন্তু আশ্চর্য 
ব্যাপার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুফ সম্পর্কে দীর্ঘ খুতবা পেশ করলেও এর রুকুর 
ব্যাপারটি নিয়ে তিনি কোনো আলোচনা করেননি । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৪২ 


www.almodina.com 


শিস ১১১৩ SAG ৪৪৮৪ 5225 
অধ্যায়-২৪০ : সূর্ধধহণের নামাযে কিরাআত হবে আস্তে আস্তে 

এনা ঠা এ টি ৩০০ ৮০০ ৮ &া এ এ ঢা ৪ J dl ৬০১ ৪7৮০ ৩ NE) 
| ee 25519 এ oly) yo এ পি 
৭৪১ । হযরত সামুরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে 
সূর্যগ্রহণের নামায আদায় করলেন । (তিনি বলেন) আমরা তার আওয়াজ শুনতে পাইনি । (সুনানে 
তিরমিযি, আবু দাউদ, নাসায়ি, ইবনে মাজাহ) এর সনদ সহিহ । 

৮3৮ di ৬০ dl ০১০ অলি এ! উপ UU ৬৪ এ জা ৬৪১ ৮৬ ৩৮ ০৪ VEY 

be Bly LaF 45) 395 এ ভন BL CLS oy 

৭৪২ । হযরত ইবনে আবক্ষাস রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, যে দিন সূর্যগ্রহণ হয় সে দিন আমি 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে নামায আদায় করেছি, কিন্তু তার কিরাআত (এর 
আওয়াজ) শুনতে পাইনি । (তাবারানি) এর সনদ হাসান । 

প্রাসঙ্গিক আলোচনা: সালাতুল কুসুফে কিরাআত আস্তে হবে না জোরে- এ নিয়ে উলামায়ে কেরামের 
মতভেদ রয়েছে । ইমাম আবু হানিফা, মালিক, শাফিয়ি রাহ. প্রমুখের মতে কিরাআত হবে আস্তে আস্তে | 
আর ইমাম আহমদ এবং সাহিবাইনের মতে কিরাআত হবে জোরে জোরে । 


sili ৩১৩ SUT) 

অধ্যায়-২৪১ : সালাতুল ইস্তিসকা 
257১2 :এ৩ ae Jw dl ৬৪১১৪ ৩ এ ০৪ NEY 
এ) এ ০০ 749১১ UF 795৭5 LE 1559 456 ১০এ। এ! ০১৪ 20 পান 
. 8519214৮৫65 9৫2 2৬১৬] ১105 ০ 53) 
৭৪৩ । হযরত আবদুল্লাহ ইবনে যায়দ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যেদিন তিনি পানি প্রার্থনা করার জন্যে বের হন । (সাহাবি বলেন) তিনি 
লোকদের দিকে পিঠ ফিরিয়ে কিবলামুখি হয়ে দুআ করতে লাগলেন । অতপর স্বীয় চাদর উল্টালেন এবং 


আমাদেরকে নিয়ে দু'রাকআত নামায আদায় করলেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) বুখারির বর্ণনায় 
অতিরিক্ত রয়েছে: তিনি এতে তিলাওয়াত উচ্চস্বরে করলেন । 


SEL RE doth ০১০১১ 245 ০৪ Jw dl ৬০১ B27 ৬০০ NEE 

৪04০5 এ) আরা এ এ 47৮১ 1৬১) এ Ny 5১৯5 ০০) এ ৪৮০৪ 

Le 4১০১ ০9১১) জিত Hl 133 ৩ম এ সখা) (১81 তত 055 আটা) 
আদিল্রাতুল হানাফিয়্যাহ % ৩৪৩ 


www.almodina.com 





৭88 । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
একদিন পানি প্রার্থনা করার জন্যে বের হলেন । আযান-ইকামাত ছাড়াই তিনি আমাদের নিয়ে দু'রাকআত 
আদায় করলেন। তারপর তিনি খুতবা দিলেন এবং আল্লাহর নিকট দুআ করলেন । হাত উঠিয়ে 
কিবলামুখি হলেন । তারপর চাদর উল্টালেন; ডানদিক বামদিকে এবং বামদিক ডানদিকে নিয়ে রাখলেন । 
(সুনানে মাজাহ) এর সনদ হাসান। 
০ গর জি onl 41 85981 2 পুন SL এড DLS 2 আন ০ ০৮০৭ ০৫০ 
০০15০ ৮০১ ৮৮৪ ঞ ৮ ঝা Us ৮ ৭ মে 04৯৮৩ ০৮০৮৮ 000 slit 
93১,৪৭৯ Ses শি dy nial ও shay LS এ) sled 6৮৫ 5৬৫ 3১০ 
০০৪ ৪১৮১ ০১৪১৪) si 
৭৪৫ । ইসহাক ইবনে আবদুল্লাহ ইবনে কিনান থেকে বর্ণিত তিনি বলেন, একজন আমির আমাকে হযরত 
ইবনে আবক্ষাস রাযি.'র নিকট ইসতিসকা সম্পর্কে জিজ্ঞেস করার জন্যে পাঠালেন । ইবনে আবক্ষাস 
বললেন, সে নিজে আমাকে জিজ্ঞেস করতে কোন জিনিস বাধসাধলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম একদিন বৃষ্টি প্রার্থনার জন্যে বের হলেন । উভয় ঈদের নামায যেভাবে আদায় করেন সেভাবে 
দু'রাকআত পড়লেন । তবে তোমাদের মতো এই খুতবা তিনি দেননি । (সুনানে আবু দাউদ, নাসায়ি) এর 
সনদ সহিহ। 


Ud Me SU -YEY 
অধ্যায়- ২৪২ : সালাতুল খাওফ 

LS 13) ৩৮ ৮০১ ৭৬ dil ৩ dl ০১১ ৬ Ulf UG xc Jos dl ৬০) He of NEN 
sod ৮০১ এ di ৩ dl 4550 LS ys Ub হল ৪০ Lf 13) ৬:৭৪ 09০ ০৩ 
UU 4৮৯৮০ ০৫ ৪৮০৪ সা ৮০5 5৮ & ৩০ di Jp) ০৮০০ OF 7h ০০৯১ 
০ এন dl UG ¢ ০ ৪৭ 0৬:09 3320 ¢ SG lng ale dl se did 
Sal 623 dG 446) Cindi ০৪০ 043 ৭৮ & ৬০ &। ০৬১ ০০৮৪ 4445 24৪ 
&1 এপ ঞ 452 ISG UU ৩০৫১ SFI 28৫৩ 4০০১ ০১০ A ০৫) এ ০০ 

EIU এ Ul Eby ple 33 IS) 63D ০৮৪) ৫১1৮০ ৮৬ 
.. ৭৪৬ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সঙ্গে আসছিলাম । যখন “যাতুর রিকা'এ পৌছলাম -(জাবির বলেন) আমরা যখন কোনো ছায়াদার গাছের 


মুশরিক এল, এসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি গাছে ঝুলানো ছিল । তো সেই 


হানাফিয়্যাহ # ৩৪৪ 


www.almodina.com 





ব্যক্তি তরবারি নিয়ে তা কোষমুক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি কি 
আমাকে ভয় করছ? তিনি বললেন, না। সে বলল, তো এখন আমা থেকে তোমাকে কে রক্ষা করবে? 
তিনি বললেন, আল্লাহ তাআলাই আমাকে তোমা থেকে রক্ষা করবেন । (জাবির) বলেন, সাহাবিগণ তাকে 
ধমক দিলে সে তরবারি কোষমুক্ত করে ঝুলিয়ে দিল জাবির বলেন, অতপর নামাযের আযান দেওয়া 
হল। তিনি একদলকে নিয়ে দু'রাকআত আদায় করলেন । তারপর তীরা পেছনে চলে গেলেন । তিনি 
অন্যদলকে নিয়ে দু'রাকআত আদায় করলেন । জাবির বলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নামায চার রাকআত হয়ে গেল আর লোকদের দু'রাকআত করে হল । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


৮১ ০৪৬ ঝা ৬০ ঝা 1১১ ৬০১০৪ UG ৮৫ ds dl ৬৬১ ০০৪ 01 Mls oF NEV 
2৬ ৩০৪ এএ las ০৮৪ dle dl এত Bday BES ক 9৪০০ GAN এ এ ০৩ 
Boies পাও এক ১৭৮৮০ le ঞ। ৩৮৫ ঞ1 055 ESB Gall এ৪ ২৪৬ এল) এএ 
dos) ৮৮০3 2৪০ di ৪০ dl 055 SS 50d Chadd ও মা ০৩০ al 
৮ 03) oles omy bf) 490 SFB ৭৮ ১০১৫৫ BG পল লি এ Io 
9 5509 ৯৮০ 0৬০) এজ ঠা এ Idi ৪১৩ 0 এ dl এ) ভিন ISN JE 
3 CM ৬০) এ ৩৫৭ 6০ জলিল ০১০৭১ ius সত Ky এস ১ 
GH ৬৮১ (এ) 
৭৪৭ । হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সঙ্গে আমি নাজদেও দিকে যুদ্ধে বের হলাম । আমরা শক্রুর সম্মুখীন হলাম এবং তাদেও 
সামনে কাতারবন্দি হলাম । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামায পড়লেন । 
একদল তীর সঙ্গে নামাযে দাড়াল এবং অন্যদল শত্রুর সামনে থাকল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার সাথে দীড়ানো লোকদের নিয়ে রুকু ও দুই জিদা করলেন এবং তারা যে দল এখনো 
নামায পড়েনি তাদের স্থানে চলে এল | ওই দল এলে তিনি তাদেরকে নিয়ে এ রুকু ও দুই সিজদা 
করলেন এবং তিনি সালাম ফিরালেন । তারপর প্রত্যেক জন দীড়িয়ে নিজে নিজে এক রুকু ও দুই সিজদা 
আদায় করল । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
আল্লামা নিমাওয়ি রাহ. বলেন, সালাতুল খাওফের একাধিক ধরন এবং বিভিন্ন পদ্ধতি রয়েছে । এ বিষয়ে 
অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে । সকলের মতে প্রত্যেকটি পদ্ধতিই জায়িয । অবশ্য প্রাধান্য দেওয়ার 


ক্ষেত্রে মতভেদ রয়েছে । এ বিষয়টি “মারাকিল ফালাহ’, “আল মুসতাসফা'-এ এবং “কানয"-্রস্থকার 
স্পষ্টভাবে উল্লেখ করেছেন । 


হানাফিয়্যাহ # ৩৪৫ 


www.almodina.com 


LAS ও ৪১০] ৪ হী 
অধ্যায়- ২৪৩ : কা'বার ভিতরে নামায পড়া 
মল 4০১ play ale ঝা এ ঞ ০১5 Of age dos dil ৬৯১ ০৮ ৩৮ ৬১০০৪ NEN 
Js I nl dG ৭৬৩ ৩৩০ তি ০৬ 429 পণ ob ১০3 ০0955 Lu 
1১১৯১ ১০ ০৪ ০১১৯৪ এ 205 ¢ 043 the db di ০১১ ৬০৬ ৫০৮ ০০৮ 4৯৭ 
SH La পভ ২০৬ ডে 95১০৬০443১১ Bast 8১৩১ আখ ৩ 
৩০৬ এ1 0599 এরা Edy US চে py ale dil ৬০৩ ঞ 05১ FS UG 513১ dy 
CS এ 595৩ cd এ J CUES 8০৪৬ 1958 GEE UL ply ০০৭৮ 
৩০ dl 0১০ ও এ. ০৯ ২০৩ CS ও] এড ২১৩ ৬১৩ pny এড ঝা এ dim) 
0 ধনে 0 ০50 এই? গত ০০১০৭ OH UG ৭ xf IED কত 24৩ play ale di 
se 
৭৪৮ ৷ নাফি'র সূত্রে হযরত ইবনে উমার রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বাইতুল্লায় প্রবেশ করলেন । উসামা, বিলাল এবং উসমান ইবনে তালহা আল হাজাবি রাযি, তার সঙ্গে 
ছিলেন । তিনি কা*বার দরজা বন্ধ করে দিলেন এবং সেখানে কিছু সময় অবস্থান করলেন | ইবনে উমার 
রাযি, বলেন, আমি বিলাল রাযি.কে বের হওয়ার পর জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কী করলেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাম দিকে দুই স্ত 
স্ত, ডান দিকে একটি এবং পেছন দিকে তিনটি স্তম্ভ রেখে নামায পড়লেন । তখন বাইতুল্লায় ছয়টি স্তম্ভ 
ছিল। (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
অন্য বর্ণনায় রয়েছে: তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এসে 
কা'বা প্রাঙ্গনে অবতরণ করলেন । উসমান ইবনে তালহা রাযি.'র কাছে লোক পাঠালেন । (চাবি নিয়ে 
ঢুকলেন এবং) তীর নির্দেশে দরজা বন্ধ করে দেওয়া হল । সেখানে তারা কিছু সময় অবস্থান করলেন । 
তারপর দরজা খুললেন । আবদুল্লাহ্‌ ইবনে উমার রাযি. বলেন, তখন আমি দ্রুত দরজার দিকে গেলাম | 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের হয়ে আসতে পেলাম, তার পেছনে. ছিলেন হযরত 
বিলাল রাযি. । আমি বিলালকে জিজ্ঞেস করলাম, এখানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
নামায পড়েছেন? তিনি বললেন, হ্যা । জিজ্ঞেস করলাম, কোথায়? বললেন, দুই স্তম্ভেও মাঝে 
সম্মুখপানে । এবং তিনি কয় রাকআত পড়েছেন সে কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। 


নি 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৪৬ 


www.almodina.com 


Ll ঠা 
জানাযার অধ্যায়সমূহ 
UALS) pail ডি 4৮০7৭ ££ 
অধ্যায়- ২৪৪ : মৃত শয্যাশায়ীকে কিবলামুখী করে রাখা সুন্নাত 

৩৪ Jo জনা (ও ix ৮০১ ale dil এত এআ ঢা ০৬ Jos & ৪) BS জো ৩৮ ৫৭ 
৯০১ এআ এল di ০০ ০৬ আন 4 জর এ ৮০১১ Bf 58৩ ১১০৯ জে A 
ee ৬৬০৮ 545১ এপি) এ ০১১০ এ CRS i bd Lol 
৭৪৯ । হযরত আবু কাতাদা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় 
এলেন তখন হযরত বারা ইবনে মা"রুর রাযি. সম্পর্কে জিজ্ঞেস করলেন । লোকেরা বললেন, তিনি মারা 
গেছেন এবং তার চেহারা কিবলামুখী কণে রাখার ওসিয়্যাত করেছেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, সে “ফিতরাত" অনুযায়ী কাজ করেছেন । অতপর তিনি (তার কবরের নিকট) গিয়ে 

জানাযার নামায পড়লেন । (মুসতাদরাকে হাকিম) 

4 Lily ৮৪০ 
অধ্যায়- ২৪৫ : মাইয়্যিতকে কালিমায়ে শাহাদাতের তালকিন করা হবে 

1৫ ily ale dl ৬০ di 05) ০৪ UG we এ dl ৬৪১ ৬১৭৪ Ls ঞো ৩৬০, 
EIEN) ELEN 15) 831 এ] তড৬ 
৭৫০। হযরত আবু সাঈদ খুদরি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মুমূর্ধ ব্যক্তিদেরকে “লা ইলাহা ইল্লাল্লাহ'র তালকিন (তার 

নিকট এই কালিমা পাঠ) করো । (সহিহ মুসলিম) 
MUG 1১8 153 ade dl she dl 0৯১ dO UG ০০ Jos dl ০১ ৪১৯ sf ০৮ Vo) 
ie 019) ও! এ 
৭৫১ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

ইরশাদ করেন, তোমরা তোমাদের মৃতদেরকে 'লা ইলাহা ইল্লাল্লাহ'র তালকিন করো । (সহিহ মুসলিম) 


চা 0৩05 53 ale dl le di 05৯) dG UG এ৪ Jos dl 2) br 01১৬৮ ০০০৭ 
Edi 0৯5 4 এ এস ৯৫ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩৪৭ 


www.almodina.com 


৭৫২। হযরত মুআয ইবনে জাবাল রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে ‘লা ইলা ইল্লাল্লাহ’ সে জান্নাতে প্রবেশ করবে । 
(সুনানে আবু দাউদ) এর সনদ হাসান । ৰ 
ভা Le bol তল) ৮৬ বশ 
অধ্যায়- ২৪৬ : মাইয্যিতের নিকট সূরা ইয়াসিন পাঠ করা মুস্তাহাব 

ux 95) wg ৮৮৪ dl এ dil 0০১ ০৪ 0৬ we এ dl ৪৯১৮ ৬০৯৮ of Vor 

.১৬ nl ৮০০১ OL inl 06) ly হত ০১ ৯০১৪ 93১ ০৪০৮ sl 
৭৫৩ । হযরত মা'কিল ইবনে ইয়াসার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মৃতদের নিকট সূরা ইয়াসিন পাঠ করো । (সুনানে আরু 
দাউদ, নাসায়ি, ইবনে মাজাহ) ইয়াহইয়া ইবনুল কাত্তান হাদিসটিকে মা'লুল আখ্যায়িত করেছেন, কিন্তু 
ইবনে হিবক্ষান এটাকে সহিহ সাব্যস্ত করেছেন । 
সাহাবি পরিচিতি : হযরত মা'কিল ইবনে ইয়াসার রাযি. । বাইআতে রিযওয়ানে শরিক ছিলেন । পরে 
বসরায় অবস্থান করেন । সেখানকার “মা'কিল' নদী তার দিকেই সম্পৃক্ত । উবায়দুল্লাহ ইবনে যিয়াদের 
শাসনামলে ৬০ হিজরির পর মৃত্যুবরণ করেন, কারো মতে তিনি মুআবিয়া রাষি,'র শাসনামলে মৃত্যুবরণ 
করেছেন। 
শব্দ বিশ্লেষণ: '5০৮* আল্লামা ফাষলুল্লাহ তুরপিশতি (আরাবি উচ্চারণ: তুরাবিশতি, মৃ, ৬৬১হি. কিং 
৬৬৬ হিজরির পর) বলেন, এখানে ৩ বলতে ০0 ০৮. ৩» মৃত্যুর সম্মুখীন মুমূর্ষ ব্যক্তি বুঝানো হতে 
পারে, আবার «4 ৬০ ০ যার মৃত্যু হয়ে গেছে তাকেও বুঝানো হতে পারে । ইবনে হিবক্ষান রাহ.'র 
মতে প্রথম ব্যক্তিই হাদিসের উদ্দেশ্য । (বাযলুল মাজহুদ, ১৪/৮৪) 

IS) 5485৬19৪75৬ 

অধ্যায়- ২৪৭ : মারা যাওয়ার পর চুয়াল বেঁধে (মিলিত করে) দেয়া হবে 
iol এ ৬০০০৪ এজ ৩০৭ ০০০০১ CG ৪৪ Jus & ০৯০৪০ Not 
০৮৮১ ৬০৪ ral এ nd 3) Cd) UG ০42৮9 4৮ 05 38) as এ dl ৬০) 
৮৪01 :05 08 .9955০ ৮ 030 ৪৫৯ ০৪ ০০০৭ এ! তা ৪৮15১ 20৩ এএ 
5১5 43453 খা এ wie এ 2৯5 Giga 3 ১১ 803 als ৬ ০ 

৮০ 233 4 এ 9) ০০ ও 4 ৮93 তি 

৭৫৪ । হযরত উম্মে সালামা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আবু সালামার মৃত্যু হলে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং তার চোখ খুলা ছিল তিনি বন্ধ করলেন । এরপর বললেন, 
যখন রূহ কবজ করা হয় তখন দৃষ্টি তার অনুসরণ করে । একথা শুনে পরিবারের লোকেরা চিৎকার করে 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৪৮ 


www.almodina.com 


কাদতে লাগল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখন শুধু কল্যাণের দুআ 
করবে । কেননা, ফিরিশতারা তোমাদেও কথায় “আমিন' বলবেন । এরপর তিনি এই দুআ করলেন, “হে 
আল্লাহ! আবু সালামাকে ক্ষমা করুন । হেদায়াতপ্রাপ্তদেও মাঝে তার মর্যাদা বুলন্দ করুন । তার পরিবর্গকে 
উত্তম নায়েব দান করুন । ইয়া রাবক্ষাল আলামিন! তাকে ও আমাদেরকে ক্ষমা করুন । তার কবরে আলো 
ও প্রশস্ততা দান করুন । (সহিহ মুসলিম) 
তক Edy ib YEA 
অধ্যায়- ২৪৮ : মাইয়্যিতকে কাপড় দিয়ে ঢেকে রাখা হবে 
(০ BF ০৮54৩ & এ. dl 05 0 IG ge dic dl ৪০) Lie ০৪ ০৬০০ 
০৬ oly) 50 ১০৪ 
৭৫৫ । হযরত আয়িশা রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
ইন্তিকাল করেন তখন তাকে “হিবারা' চাদর দিয়ে আবৃত করে রাখা হল । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
০ 5 ৮৬7৫৭ 
অধ্যায়- ২৪৯ : মাইয়্যিতের গোসল 
৮০১৭০ dl Glo dil 0১০১ ৮৪৬ 0৯229 ৬৪ Js & ৬০১ ১০০৭ জল of ৩৮ Von 
০৯০19 jing slay 5 550 OF TUS ০১ ST 0 ৮ 306 ৬45 20৬ এ ৫৪০৮ 
5 4৯৮ ০৬০০ ওসি ০৯১৪ ৬৪ 0050 BC ০০ ৪3 dC হম এ 
৬০০১০ ৪৮০১ জল OHH ক 33 ১ delist oly) 800 এ এএ ৬ 
৭৫৬। হযরত উম্মে আতিয়্যা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের মেয়ে যখন মারা গেলেন তখন তিনি আমাদের নিকট এসে বললেন, তোমরা তাকে তিনবার 
বা পাচবার, আর যদি প্রয়োজনবোধ করো তাহলে এর থেকেও অধিকবার কুলপাতা মিশানো গরম পানি 
দিয়ে গোসল দেবে এবং শেষবার পানিতে কর্পুর (কিংবা তিনি বলেছেন, সামান্য কর্পুর) মিশিয়ে নেবে । 
তোমরা তার গোসল দেওয়ার কাজ শেষকরে আমাকে খবর দিবে । অত:পর আমরা যখন গোসল দেওয়া 
থেকে ফারিগ হলাম তখন তাকে জানালাম । তিনি ব্যবহৃত তহবন্দ আমাদেরকে দিয়ে বললেন, এটি তার 
শরিরে জড়িয়ে দাও । অপর বর্ণনায় রয়েছে: তার ডান দিক হতে এবং উষুর স্থানগুলো দিয়ে আরম্ভ 
করবে । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
৬৪7) চা ০০ ৮৬7০১ 
অধ্যায়- ২৫০ : স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে 
Gall ০৫ এ 8০ met Sa Hal Of lags এ dil ৬৯১ Hl ডে ৪1০৮ of ০4০৪ 
2 ৮০৮ ELS Cay dH ৩৮ থা SU CLE ০ Jos dl 2) 
আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৪৯ 


www.almodina.com 


স১১ এ 29 ৫17 ০৮ তে 4$ SNS Bp lls 00 dais ও ৩ লনা 
bs mp 5১১ ৪ 
৭৫৭ । হযরত আবদুল্লাহ ইবনে আবু বকর রাযি. থেকে বর্ণিত, হযরত আবু বকর রাযি.'র বিবি আসমা 
বিনতে উমাইস রাযি. আবু বকর রাযি.'র মৃত্যুও পর তাকে গোসল দিলেন । অতপর তিনি বের হয়ে 
উপস্থিত মুহাজিরদেরকে জিজ্ঞেস করলেন । বললেন, আমি রোজাদার, অন্যদিকে আজ প্রচ- ঠাণ্ডার দিন; 
তো এখন আমার ওপর গোসল কি জরুরি? তারা বললেন, না। (মুআতা মালিক) এটা সনদের বিচারে 
একটি শক্তিশালী মুরসাল হাদিস । 
Be 53) Jal ০৬ (95 এর) ESS 2 ৮৪-৫51 
অধ্যায়- ২৫১ : মাইয়্যিতকে গোসল দেওয়ার সময় তার গোপনীয় অঙ্গ ঢেকে রাখা হবে এবং তার খাটিয়া 
ও কাফন বেজোড় সংখ্যায় ধূপ দেওয়া হবে 
Call 0৮৮ 205 09 ale dl এ পে 0 এ Jos di এপ) এত of NON 
boy (5৬) mms) ও ০৬৮ ০৮3 এ 92১ Boyar 215১ ১5 Gy ob 
৭৫৮ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন 
তোমরা মাইয়্যিতকে ধূপ দিবে তখন তাকে বেজোড় সংখ্যায় ধূপ দিবে । অন্য বর্ণনায় রয়েছে: তোমরা 
তাকে তিনবার ধূপ দাও ৷ (মুসনাদে আহমাদ, সহিহ হিবক্ষান) হাকিম হাদিসটি সহিহ বলে মন্তব্য 
করেছেন। 
YL TREN Bod 59:08 4১ ale dil এত idl 0 ০৪ Jos dl ৬৯১ se ০৪ 4০৭ 
Arb only 33034 0093 CBN ০৪ 
৭৫৯ । হযরত আলি রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি 
তোমার উরু খুলবে না এবং কোনো জীবিত এবং মৃত ব্যক্তির উরুর দিকে তাকাবে না । (সুনানে আবু 
দাউদ, ইবনে মাজাহ) 
১০৮০৮ এডি 55৪419০৮4১4) এডি byl এ ০৬7০৭ 
অধ্যায়- ২৫২ : খোশবু মাইয়্যিতের মাথা ও দাড়িতে এবং কর্পুর তার সিজদার অঙগসমূহে দেয়া হবে 
০৮০১ 5০৪ &। এপ ঝা 05১) ৬০ 0১ 2৬০ dio di ৩০১ ৪১০৪ Lhe (০৪ NN 
leet dy slay ৫১ 25) BL EDS ০১ HTH LLG ৪১৩ ৬৮ :008 EN 44 Ly 
UGS 5৮ LY ৪৪৪ এসো ০০৪১ ASU 065 BY ৫৫ ৮৬53 dS SG 
৬০৪৮১ ০০৮) ৬০৬৭ Hy এটা ঠা 0৯১1১৩৪2033 ১ 4এ ডন 
Ale Go 
আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৫০ 


www.almodina.com 


৭৬০ । হযরত উম্মে আতিয়্যা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের মেয়ে যখন মারা গেলেন তখন তিনি আমাদের নিকট এসে বললেন, তোমরা তাকে তিনবার 
বা পাচবার, আর যদি প্রয়োজনবোধ করো তাহলে এর থেকেও অধিকবার কুলপাতা মিশানো গরম পানি 
দিয়ে গোসল দেবে এবং শেষবার পানিতে কর্পুর (কিংবা তিনি বলেছেন, সামান্য কর্পুর) মিশিয়ে নেবে । 
তোমরা তার গোসল দেওয়ার কাজ শেষকরে আমাকে খবর দিবে । অত:পর আমরা যখন গোসল দেওয়া 
থেকে ফারিগ হলাম তখন তাকে জানালাম । তিনি ব্যবহৃত তহবন্দ আমাদেরকে দিয়ে বললেন, এটি তার 
শরিরে জড়িয়ে দাও । অপর বর্ণনায় রয়েছে: তাকে বেজোড়ভাবে তিন/পাচ বা সাতবার গোসল দিবে আর 
ডান দিক হতে এবং উযুর স্থানগুলো দিয়ে আরম্ভ করবে । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) হাদিসটি ৭৫৬ 
নাম্বারেও উদ্ধৃত হয়েছে। 

৬ 0৮১৩ ০৬৮০ নদ Jos dl ৬০১9 এ ON ০ Jos dl ৩৯১4১ গো of V1 
১০ ১০৭) এ (জব 9337843 cle ds dl ০১১ ৬১৮ 4 ১১9 এ 


০ 
৭৬১। হযরত আবু ওয়াইল রাযি. থেকে বর্ণিত, হযরত আলি রাযি.'র নিকট মিশক ছিল। ফলে তিনি 
এটাকে (তার মরদেহে) খোশবু হিসেবে ব্যবহার করার ওসিয়্যাত করলেন । বস্তুত এটা ছিল রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিাকলের পর তীর শরির মুবারকে ব্যবহৃত খোশবু। (মুসতাদরাকে 
হাকিম) এর সনদ হাসান । 
Lb এ ৬ঠ ৩০010. Ss এল 6১৯ মা Jos ঝা ৬৪১ ০৬০ ০৪ NAY 
৩৪ দি এ 0193950509১ ৮) 01) (এ ০০৪ ঞ 3৮ ০০0৯ ৪০০৬ 
Ils of ৫০৮০) এ 325 uly রা 
৭৬২ । হযরত সালমান রাযি. থেকে বর্ণিত, তিনি স্বীয় স্ত্রীর নিকট কিছু মেশক জমা রেখে বললেন, আমি 
যখন মারা যাব তখন তোমরা তা দিয়ে আমাকে সুগন্ধি করবে; কেননা (তখন) আমার নিকট আল্লাহর 
সৃষ্টিকুলের মধ্যে এমন কিছু সৃষ্টি (ফিরিশতা) আসবেন যারা খাবার ও পানীয় গ্রহণ করেন না, তারা শুধু 
সুগন্ধিই পেয়ে থাকেন (অনুভব করেন) । ইবনে আবি শায়বা আবু ওয়াইল রাধি'র সুত্রে এবং আবদুর 
রাষযাক সালমান রাযি.’র সূত্রে বর্ণনা করেছেন । 


এস ১৯৩৩ ৩১ pd ৮৬০৪৭ এড এ af age dis dil ৬১ ৬৬ on Fl ৩৪ VA 

30০৬ ০3১39 506 তি এপ) ৮709 45) একই এ 
৭৬৩ । হযরত হাসান ইবনে আলি রাযি. থেকে বর্ণিত, তিনি যখন আশআস ইবনে কায়সকে গোসল 
দিলেন তখন কর্পুর নিয়ে আসতে বললেন । তিনি তার চেহারা, উভয় হাত, মাথা ও পায়ে কর্পূর রাখলেন 
এবং বললেন, তোমরা তাকে (কাফনে) ঢুকিয়ে দাও । (মুসান্নাফে আবদুর রাষয্যাক) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৫১ 


www.almodina.com 


কনা ১০৮ (০৮ SE DIS ৮৮৪ ৫5 df এ এ ঞ ৬৬১ ১১৮ ৩ ৩৪ NE 
f ৫৬০০) het এ 019) 
৭৬৪ । হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, মাইয়্যিতের সিজদার স্থানসমূহে (সিজদায় 
ব্যবহৃত অঙ্গসমূহে) কর্পুর রাখা হবে । (মুসার্নাফে ইবনে আবি শায়বা) 
asd | GS MSS ৮৩7০৭ 
অধ্যায়- ২৫৩ : সাদা কাপড়ে কাফন দেওয়া 
তে 1৮5 ale dl ৪০ di 05 ০৩:0৩ ge Jos dl ৬৯) ১৬ of of Ne 
(০০১ SAN Las 15) বড YS Ey oe এল ০ ৬9 জা AG 
-০১০৮) Shp 
৭৬৫ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, তোমরা সাদা কাপড় পরিধান করো; কেননা তোমাদের কাপড়ের মধ্যে এটাই সেরা । এবং 
তাতে তোমাদের মৃতদের কাফন দাও । (সুনানে তিরমিযি, আৰু দাউদ, ইবনে মাজাহ) 
Re i) Se dls ঝা 0৯১ এ৪ UG ৪ এ 1৩০১ ৮০ ০25৯০ ০৪ VU 
Edy ৬০০ এতনা3 এনা 995 SU BS, ০৫০) bl CY pi ০৪ 
৯4০) 
৭৬৬ | হযরত সামুরা ইবনে জুনদুব রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাদা কাপড় পরিধান করো; কেননা তা উৎকৃষ্টতর ও পবিত্রতম । আর 
তাতে তোমাদের মৃতদের কাফন দাও । (মুসনাদে আহমাদ, সুনানে তিরমিযি, নাসায়ি) ইমাম তিরমিযি ও 
হাকিম হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন । 
ASL & dl 57০৫ 
অধ্যায়- ২৫৪ : উত্তমভাবে কাফন দেওয়া 
dol SU OAS 9 53 tle dl এ dil 0১79 এড 205 ০৬ Jos &। ৬৬) সত SF NAV 
বিএ) এ i 
৭৬৭ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, যখন তোমাদের কেউ তার (মুসলিম) ভাইয়ের কাফন দিবে তখন সে যেন উত্তমভাবে তার কাফন 
দেয় । (সহিহ মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩৫২ 


www.almodina.com 


পা 2) 55 ale ঝ। এ dil 955 এড 20০ ০৪ এল dil ৬৯১ BE জো ০৪ NAA 
45 SL Aly হত 0৮ oly) 4৫ ০5০ 
৭৬৮ । হযরত আবু কাতাদা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, লা রদ 
ইরশাদ করেন, তোমাদের কেউ যদি তার (মুসলিম) ভাইয়ের অভিভাবক হয় তাহলে সে যেন উত্তমভাবে 
তার কাফন দেয় । (সুনানে তিরমিযি, সুনানে ইবনে মাজাহ) ইমাম তিরমিযি হাদিসটি হাসান বলে মন্তব্য 
করেছেন। 
1ঠ 0১৩ ও ৯91 AST ০৪-০০৪ 
অধ্যায়- ২৫৫ : পুরুষকে তিন কাপড়ে কাফন দেওয়া 
ওঠা ৪৯৩ GLAS olny ale ঞ ৪৮০ dil 0১১ 0 ২৬০ এ dil ৬০১ Lido ০০ 5৭ 
6৩0 oly) ১০০২১ ১ Ug ০৩ এ a 
৭৬৯ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহুল এলাকার 
তৈরী তিনটি সাদা কাপড়ে কাফন দেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যে কামিস ও পাগড়ি ছিল না। (সহিহ 
বুখারি, সহিহ মুসলিম) 
০১ le ঞ ৪০ ৬ 3) ৪০৬ CJL UG af এ এ dil ৬৪) ls of of VV 
15১0৮ AF ৪৯৩ এ 0 ৭০০০ ale এত BMI HE GN ০৪ 
le 
৭৭০ । হযরত আবু সালামা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবিপত্ি হযরত আয়িশা রাযি.কে 
জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়টি কাপড়ে কাফন দেওয়া হয়েছে? 
তিনি বললেন, সাহুল এলাকার তৈরী তিনটি কাপড়ে । (সহিহ মুসলিম) 
৬৪০৬ ৮১০৭১ Ball ale এ বগি of ১৩০০ ৪৮ এ ০ 0) এ এত 5১১ VV 
এ) Bi 
৭৭১ । মুহাম্মাদ রাহ. “কিতাবুল আসার'এ আবু হানিফা রাহ.’র সূত্রে হাম্মাদের মধ্যস্ততায় ইবরাহিম 
নাখায়ি থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়েমেনে তৈরী একজোড়া 
কাপড় ও কামিসে কাফন দেওয়া হয়েছে । (কিতাবুল আসার) 
৮1 ৪৯৪ এ ৮০৪ ০৪০ dil এ. | 055 HF EIU উট Jos dil ৪৮১ ৪৪৬ ০৮ ৬ 
2334003) Ald 0৮১ এ ০৬ SUNN ০ 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৫৩ 


www.almodina.com 


৭৭২। হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
তিনটি কাপড়ে কাফন দেওয়া হয়েছে: যে কামিস পরিহিত অবস্থায় তিনি ইন্তিকাল করেন সেই কামিস 
এবং নাজরানে তৈরী একজোড়া কাপড়ে । (সুনানে আবু দাউদ) 
231 6 2: 0B ¢ in ep এ dE Spl 05 এ 2549 GeO ০৮১2০ ৬৬ 
৬১৬৪ UB 5281 by Gnd 295 10০0 ale dil এ di 055 2 nd oy sb UG 
lin GF EG Cas Uf 3) 0G G2 ০০5০ 53 ale Oy 5 JN Gy sb 
ও dG ¢ lS 5৬ 9 9৬249 lg ৪১৩ Gb ৬১৪ ০৭৩ ০১৯ 4) gob) 

Oe cn (১০):০৪০ ৬১৬) এ 853১ ঘএ ০৬৪ IG এক ৬৪ 
৭৭৩ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, যখন হযরত আবু বকর রাযি. গুরুতর অসুস্থ হয়ে 
পড়লেন তখন জিজ্ঞেস করলেন, এটা কোন দিন (বারের নাম কী)? আমরা বললাম, সোমবার । জিজ্ঞেস 
করলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন ইন্তিকাল করেছিলেন? আমরা 
বললাম, তিনি সোমবারে ইন্তিকাল করেছেন । তখন বললেন, আমি এখন থেকে রাতের মধ্যে (আমার 
ইন্তিকাল হওয়ার) আশা করছি। আয়িশা বলেন, তখন তার শরিরে ছিল এমন একটি কাপড় যার এক 
পার্শ্বে ছিল দাগ । তিনি বললেন, আমি যখন মারা যাব তখন তোমরা এই কাপড়ুটি ধুয়ে নিবে এবং এর 
সঙ্গে আরো দু'টি নতুন কাপড় মিলিয়ে মোট তিনটি কাপড়ে আমাকে কাফন দিবে । আমরা বললাম, 
(কাফনের) সবক'টি কাপড়ই আমরা নতুন কাপড় দিয়ে দেই না? তিনি বললেন, না, তা তো অবকাশের 
ক্ষেত্রে । আয়িশা বলেন, বস্তুত তিনি মঙ্গলবার (সোমবার দিনগত) রাতে ইন্তিকাল করেন । বুখারির 
বর্ণনায় রয়েছে: (কাপড়ে) জাফরানের দাগ (ছিল) ৷ (সহিহ বুখারি, মুসনাদে আহমাদ) 

আঠা এ ৬ ঘা এ ০৪ ০৯ 
অধ্যায়- ২৫৬ : মহিলাকে পাঁচ কাপড়ে কাফন দেওয়া 

০৪ OS মি 055 Ad CS UG ৬০ Jos dl ৪৪১ ভু ০৪ ৩৪ এএ ৩৪ ৬৫ 
৮০১৮ dl ৬৮০ & 059 এপ এ% ০৩ ply ০০ ৮০9 ale dlr & 45১ 
1 05535 :549 ১ম ০৬৪ এ এএ ৬১১৭ diol তি sud RET ৫০৬ 


Uwe ০১০] ৬১ 5১935513945 LS 20১5 GS ০০ SUN ২ ৮৩155 tle dil SS 
৭৭৪ | লায়লা বিনতে কায়িফ আস সাকাফিয়্যাহ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুমের ইস্তিকালের পর তাকে গোসল দানকারীণীদের মধ্যে আমিও 
ছিলাম । তো (গোসল সম্পন্ন হওয়ার পর কাফনের জন্যে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
প্রথমে আমাদেও তহবন্দ প্রদান করেন, তারপর জামা, সিরবন্দ. চাদর এবং শেষে এমন একটা কাপড় 
দিলেন যা উপরে জড়িয়ে দেওয়া হয় । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৩৫৪ 


www.almodina.com 


ওপর বসা ছিলেন এবং তীর হাতেই কাফনের কাপড় ছিল আর সেখান থেকে তিনি এক একটা করে 
কাপড় দিচ্ছিলেন । (সুনানে আবু দাউদ) এর সনদ সম্পর্কে কথা আছে। 
০0৩ 509) ও ৮7৭5৬ 
অধ্যায়- ২৫৭ : প্রয়োজনে যতটুকু পাওয়া যায় তা দিয়েই কাফন দেওয়া 

০৮৮১৪ dl এ dl ০৮:05 we dos dl ৬৯১ ০০৭ ০1 কত ৪ ০9 
০০৮ ০? অক ৩০ ০৪০ ০১ ৮ Lb ly এস ৩ ৩৬ এ le 9 5৯ dis &া ক 
৬ 9) 4১৩১ 54 2) ge Cl 9 SG By ৪০১ Bf By 03 ০৪ এ dl ৬০১ 
৩০ এ) এ ৫৩৩ 0344) ৪ OF plang ale dil এ di 059 UPB 4১ এ 49834 

Axle Al এ] এ ol) 33) 
৭৭৫ | হযরত খাবক্ষাব ইবনুল আরাত্ত রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের 
উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করলাম । অতএব আল্লাহর কাছে 
আমাদের পুরুষ্কার পাওয়াটা অনিবার্য হয়ে গেছে। আমাদেও মধ্যে কেউ কেউ এভাবে দুনিয়া থেকে চলে 
গেলেন যে, তিনি তার পুরুদ্ধারের কোনো কিছুই ভোগ করেননি । মুসআব ইবনে উমায়র রাযি, তাদেও 
অন্যতম ৷ তিনি উহুদ যুদ্ধেও দিন শাহাদাত বরণ করেন । একটি চাদও ব্যতীত তিনি আর কোনো কিছু 
রেখে যাননি | ফলে আমরা যখন এটা দিয়ে তার মাথা ঢাকতাম তখন পা দু'টি খুলে যেত । আর এটা 
দিয়ে পা ঢেকে দিলে মাথা খুলে যেত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 
নির্দেশ দিলেন, আমরা যেন তার মাথা ঢেকে দিই এবং পা দু'টির ওপর “ইযখির' (একপ্রকার শুকনো 
ঘাস) রেখে দিই । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 

Cll ৬০ ৪১০০ ৬ seb SU YON 
অধ্যায়- ২৫৮ : জানাযার নামায 
০৯ ০? 1175 ৬ &। ৬৮০ এ ০১১) JE dE as এ৬ &॥ ৬৭০) 589৯ ঞা ০৪ ১৬৬৭ 
15:95 ¢ ০৬০৬ 215) ০৬1০৩ এ ৩৩ 083 ৬৮ 5059 ৮1০2 এ$ গে ৬৮ Bia 
OLN 05) onal এপ 

৭৭৬ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেন, যে ব্যক্তি জানাযার নামায পড়া লাশের সঙ্গে থাকবে সে এক ‘কিরাত’ সওয়াব পাবে । 
আর দাফন করা পর্যন্ত লাশের সঙ্গে থাকবে সে দুই ‘কিরাত’ সওয়াব পাবে । জিজ্ঞেস করা হল, দুই 
“কিরাত” বলতে কী পরিমাণ বুঝায়? তিনি বললেন, দু'টি বিরাট পাহাড় সমপরিমাণ । (সহিহ বুখারি, সহিহ 
মুসলিম) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৫৫ 


www.almodina.com 


Se OAL তে ০০ Lf ale এন্ড ৩ 0০৬ এও ৬ dis dil ৬০১ ৬ ০৪ ০৬৬৫ 
০৩ 03) 81555 34 05558 ৮৫৩ 
৭৭৭ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, যে কোনো মৃত ব্যক্তির ওপর এমন একদল মুসলমান জানাযার নামায পড়বে যাদের সংখ্যা 
একশতে পৌছে যাবে এবং তারা প্রত্যেকেই তার সম্পর্কে সুপারিশ করবে তাহলে ওই ব্যক্তির ব্যাপারে 
তাদের সুপারিশ অবশ্যই কবুল করা হবে । (সহিহ মুসলিম) 
le Uh ৮৮১ tle dl ৮০ dB dm) ০৬ dE ৮৫৬ dl ৬১ ০০ ৩৮৩ NVA 
513) 43 dl ০81 15০৪ dl ০৮৮ ১৩১ ০১৯) এ) এ (৯ ৭০০৪ plo গু) 
১2553 aly শি 
৭৭৮। হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো মুসলিম ব্যক্তি মারা যাবে এবং তার জানাযায় এমন চল্লিশজন 
লোক উপস্থিত হবে, যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না, তাহলে আল্লাহ তাআলা এই 
মাইয়্যিতের ব্যাপারে তাদের সুপারিশ অবশ্যই কবুল করবেন । (সহিহ মুসলিম) 
প্রাসঙ্গিক আলোচনা: জানাযার নামাযে সূরা ফাতিহা পাঠ না করা- ইমাম আবু হানিফা প্রমুখের মাযহাব । 
এখনকার গায়রে মুকাল্লিদ বন্ধুগণ এই বিষয়টি নিয়ে বেশ শোরগোল শুরু করেছেন! এ ব্যাপারে 
আলিমগণ অনেক কিছু লিখে যাচ্ছেন । *রাফিকে মুহতারাম' মাও. জফির উদ্দিন সাহেবও এ বিষয়ে 
“জানাযার নামাযে সূরায়ে ফাতিহা” নামে একটি সুন্দর পুস্তিকা রচনা করেছেন । পাঠক এগুলো দেখে 
নিতে পারেন। 
0 Hl ale 0৫4 ৮৬০৭ 
অধ্যায়- ২৫৯ : জানাযার নামাযে চার তাকবির বলা হবে 
pl এ ০১৬৫। ৩৪ ৮০০ ale dle 1 05) 01০০৪ এত dl ৬০১ 55০৯ এ ০৪ ৩৭ 
৬] 13) OSS 80৮৮০ ৮০০০ এ 20 1৮৬ ৫১১ এ ৬৬ SHI 
৭৭৯। হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, নাজাশি যেদিন মারা যান সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম সোহাবিদেরকে) তার মৃত্যু সংবাদ দিলেন. ৷ তাদেরকে নিয়ে তিনি ঈদগাহে গেলেন 
এবং তাদেরকে কাতারবন্দি করলেন । চার তাকবির দিয়ে নামায পড়লেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


কত এসএ এড ৬০০৮০ le dl এ. গ্রে ১0০5 এজ dl ৬০১ সাত ০০4০ 

১৬] 9) ৬ ০৫ 
৭৮০ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহামা নাজাশির 
জানাযার নামায চার তাকবির বলে পড়লেন । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 


হানাফিয়্যাহ # ৩৫৬ 


www.almodina.com 


৬ Olay 155 CAD ঠা soll of ১৫০ ০ im জো ৩ 0৩৭) ৬ Lot এ১) NAY 
এ মু) ৬ এ 1:৮6 7 ৭79 ৪৩ ও এত চা সে ৩৪ ৭503 ৬০ ৩৩ জা 
Ol ০০ ১১৪০০ এ ০০ তল লগ] ৮ এ ৭১০৬ ০৬ এ SK 
ক (9 Earl বসি Lf ৬০ ৬ তে এ 1৯৪ এল ২৫৮ ৯৮ এ) ৫৪ 
019০0152765 এ 1১৬ ৬০ 25 সো এ 19755 01৮০3 ale ঞ& ৬০ ঞা 555 


এটা ৬৮ সর্ব 50৬ PT 
৭৮১ । ইমাম মুহাম্মাদ “কিতাবুল আসার'এ ইমাম আবু হানিফা থেকে, তিনি হাম্মাদ থেকে, তিনি 
ইবরাহিম নাখায়ি রাহ. থেকে বর্ণনা করেন যে, সাহাবায়ে কেরাম পাচ, ছয় ও চার তাকবির দিয়ে জানাযার 
নামা আদায় করতেন । অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তিকাল হয়ে গেল। 
অত:পর হযরত আবু বকর রাযি.'র শাসনামলেও তারা অনুরূপ করলেন । তারপর হযরত উমার রাযি. 
শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন এবং তারা অনুরূপ করলেন । তখন উমার রাযি. তাদেরকে বললেন, 
আপনারা তো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথী । আপনারা (এ বিষয়ে) মতানৈক্য 
করতে থাকলে আপনাদের পরে লোকেরাও মতানৈক্য করবে । আর লোকেরা তো (শরয়ি বিধি-বিধান 
জানার ক্ষেত্রে) এখনও নতুন । অতএব আপনারা একটি বিষয়ের ওপর একমত হোন; তাহলে আপনাদের 
পরবর্তীরা এর ওপর একমত হবে । ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবিগণ এ 
মর্মে একমত পোষণ করলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ জানাযায় কয়টি 
তাকবির বলেছেন- তারা সেটা পর্যবেক্ষণ করে তা গ্রহণ করবেন এবং বাকিগুলো প্রত্যাখ্যান করবেন । 
বস্তুত তারা (অনুসন্ধান করে) পেলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ জানাযায় চার 
তাকবির বলেছেন । (কিতাবুল আসার) 
প্রাসঙ্গিক আলোচনা: এ অধ্যায়ের হাদিসগুলো দ্বারা সংকলক জানাযার নামাযে চার তাকবিরের বিষয়টি 
প্রমাণ করেছেন । বস্তুত জুমহুর উলামায়ে কেরামের মতে তাকবির চারটিই হবে । আবদুর রাহমান ইবনে 
আবি লায়লা শুধু পাঁচ তাকবিরের মত পোষণ করেছেন, অবশ্য ইমাম আবু ইউসুফ রাহ. থেকেও এ রকম 
একটি বর্ণনা পাওয়া যায় । উপরিউক্ত হাদিসে স্পষ্টতই চার তাকবিরের কথা বিবৃত হয়েছে। 
এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে, প্রথমোক্ত হাদিস দু'টিতে দেখা যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম নাজাশির ওপর গায়েবানা জানাযার নামায পঞ্চড়ছেন। এ জন্যে ইমাম শাফিয়ি ও ইমাম 
আহমাদ রাহ.'র মতে গায়েবানা জানাযার নামায জায়িয আছে। অন্যদিকে ইমাম আবু হানিফা ও ইমাম 
মালিক রাহ.'র মতে জায়িয নয় । এখানে নাজাশি"র যে ঘটনা বর্ণিত হয়েছে সেটা তার বৈশিষ্ট্য হিসেবে 
পরিগণিত । তা ছাড়া তিনি যেখানে মারা যান সেখানে জানাযার নামায আদায়ও করা হয়নি । উপরন্তু 
বিভিন্ন হাদিস থেকে বুঝা যায় যে, নাজাশি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মধ্যকার পর্দা 
(না দেখা) উঠিয়ে দেয়া হয়েছিল, বস্তুত তিনি নাজাশিকে দেখে দেখেই নামায আদায় করেছিলেন, যা 
গায়েবানা জানাযার সংজ্ঞায় পড়ে না। 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৩৫৭ 


www.almodina.com 


৭৭৯ নং হাদিসের এ...) 4! :% ₹৮*১ এই বাক্য থেকে প্রমাণ হচ্ছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম জানাযার নামায মসজিদে না পড়ে ঈদগাহ বা অন্যত্র পড়তেন । বজ্ধত ইমাম আবু হানিফা ও 
ইমাম মালিক রাহ.'র মতে জানাযার নামায মসজিদে পড়া মাকরূহ; ইবনুল হুমাম রাহ.'র দৃষ্টিতে মাকরহে 
তানযিহি, পক্ষান্তরে তার শাগরিদ কাসিম ইবনে কুতলুবুগা রাহ-“র দৃষ্টিতে মাকরূহে তাহরিমি । আর ইমাম 
শাফিয়ি ও ইমাম আহমাদ রাহ.’'র মতে মসজিদ নষ্ট না হওয়ার শর্তে তা জায়িয । উপরিউক্ত হাদিসটি 
হানাফিদের সমর্থনে প্রকৃষ্ট প্রমাণ । তা ছাড়া সহিহ বুখারিতে হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি.’ প্রসিদ্ধ 
বর্ণনায় রয়েছে: ----------------------------- (কিতাবুল জানায়িয; বাবুস সালাহ আলাল জানায়িষ...) 
এ বর্ণনা থেকে বুঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে জানাযার নামাযের জন্যে 
মসজিদের পাশে একটি স্থান নির্ধারিতই ছিল। যদি মসজিদে পড়া জায়িয হত তাহলে তিনি মসজিদে 
নববিতে নামায পড়ার ফযিলত ছেড়ে বাহিরে যেতেন না । 

ইসতি'নাস: মাসআলা-২ঃ হাফিয ইবনে তাইমিয়া রাহ. (৭২৮ হি.) বলেন, “সঠিক কথা হচ্ছে, কেউ যদি 
এমন জায়গায় মারা যায় যেখানে তাঁর জানাযার নামায পড়ার মতো কেউ নেই তাহলে ওই ব্যক্তির 
গায়েবানা জানাযার নামায পড়া যাবে । যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী বাদশাহর 
গায়বানা জানাযার নামায পড়েছেন । কেননা, নাজাশী কাফিরদের দেশে মৃত্যুবরণ করে ছিলেন । সেখানে 
তাঁর জানাযার নামায পড়ার কেউ ছিল না। আর কেউ যদি এমন স্থানে মৃত্যুবরণ করে যেখানে তাঁর 
জানাযার নামায হয়ে গেছে তাহলে ওই ব্যক্তির গায়বানা জানাযার নামায পড়া যাবে না । কেননা, কিছু 
লোক জানাযার নামায পড়ে নেয়ায় ফরয আদায় হয়ে গেছে। বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কখনও গায়বানা জানাযার নামায পড়েছেন; আর অধিকাংশ সময় পড়েননি । মূলত তাঁর পড়া 
ও না পড়া প্রতিটির বিশেষ পাত্র ও ক্ষেত্র রয়েছে। যেমনটা পূর্বের আলোচনা থেকে স্পষ্ট হয়েছে” । 
(যাদুল মাআদ, পৃ: ২১৩) 

মাসআলা-৩: হাফিয ইবনুল কায়্যিম রাহ. (মৃ. ৭৫১হি.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সবসময় জানাযার মসজিদে পড়তেন না, বরং তিনি মসজিদের বাহিরেই পড়তেন । তবে ক্ষেত্রবিশেষ 
প্রয়োজনবশত বাহিরে পড়েছেন । অতএব, মসজিদের ভিতরে জানাযার নামায আদায় করা তার অভ্যাস 
ও সুন্নাত নয় । (প্রাগুক, পৃ. ২০৫) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৫৮ 


www.almodina.com 


Cl sed SUSY 
অধ্যায়- ২৬০ : মাইয়্যিতের জন্যে দুআ করা 
৮০) be dr পেটা Es FUG ০৪ এএ di ৩৯১ pill ৬৪০ ৩০১১৪ ৩৪ (NAY 
dE ৬০১) এটি চা) ০ ০93 ১১৬১ 4০৮33 Sl ৮৪০ de 2) ৩৫ এ 
৮ 9১ এও এ ৮ Dna) ভা এ ও UG ০45) 550 py সপ 4 
| ley 2 2 Gy ০৪20 tn তিল 255 AN ০0 সম) ৩১ 
৮88) Eh ১ 0 2৫ % উ ৬: ডু & ০১ ১৮৭০ 
৭৮২ । হযরত আওফ ইবনে মালিক আল আশজায়ি রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তির জানাযার নামায পড়তে এই কথাগুলো বলতে শুনলাম, “হে আল্লাহ! 
আপনি তাকে ক্ষমা করুন । রহম করুন । নিরাপত্তা দান করুন । তাকে মাফ করে দিন । তাকে সম্মানের 
সাথে আপনার কাছে স্থান দিন । তার প্রবেশস্থান প্রশস্ত করুন । তাকে পানি, বরফ ও শীল দিয়ে ধৌত 
করুন । তাকে পাপরাশি থেকে এমনভাবে পবিত্র ও পরিচ্ছন্ন করুন, যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে 
পরিচ্ছন্ন করা হয় । তাকে দান করুন তার (ফেলে যাওয়া) বাড়ি থেকে উত্তম বাড়ি, তার পরিজনের চেয়ে 
উত্তম পরিজন, তার দাম্পত্য সঙ্গীর চেয়ে উত্তম সঙ্গী। এবং তাকে কবরের ফিতনা আর জাহান্নামের 
আগুন থেকে রক্ষা করুন । আওফ বলেন, তখন আমি এই কামনা করেছিলাম, আমি যদি এই মাইয়্যিত 
হতে পারতাম । (সহিহ মুসলিম) 
Dall এ 4১৪ pag এপ dl ৩০ en dnl of SLD ll of NAY 
EA uly 93653 ০১৮6১ ০০০১০) ৭০৩১ ৬১০ 159 এ 2০ pall ict ৩০ 
১৬ 0৮৬] 18১৩১ 213১ Sly le B55 ৩ এডি ০১ GN ৩৬ ৯৮৬ তা 
29) Sw ৬২) খে ৮১০০ ৮৪ এ ১৪ ed ভাজ OY ০০০ ও ১08 ০৯০, 
হও nly GUAT 
৭৮৩ । আবু ইবরাহিম আল আনসারির সূত্রে তার পিতা থেকে বর্ণিত তিনি জানাযার নামাযে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, “ইয়া আল্লাহ! আমাদের জীবিত-ও মৃতদেরকে ক্ষমা 
করুন । উপস্থিত ও অনুপস্থিতদের ক্ষমা করুন । ছোট ও বড়দের ক্ষমা করুন | পুরুষ. ও নারীদের ক্ষমা 
করুন । ইয়া আল্লাহ! আমাদের মধ্যে যাদেরকে আপনি জীবিত রাখবেন তাদেরকে ইসলামের ওপর 
জীবিত রাখুন আর যাদেরকে মৃত্যু দিবেন তাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন ৷” অপর বর্ণনায় 
অতিরিক্ত রয়েছে: “ইয়া আল্লাহ! সে যদি নেককার হয়ে থাকে তাহলে তার সওয়াব বৃদ্ধি করুন আর যদি 
মন্দকাজকারী হয়ে থাকে তাহলে মন্দগুলো ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ! আমাদেরকে তার সওয়াব 
থেকে মাহরূম করো না এবং তার পরে আমাদেরকে ফিতনায় ফেলে দিও না ।(ম্ুসনাদে আহমাদ, সুনানে 
তিরমিযি, আৰু দাউদ, ইবনে মাজাহ) 
প্রাসঙ্গিক আলোচনা: এ অধ্যায়ের হাদিসগুলো 
আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৫৯ 


www.almodina.com 





এনা এত ৪১০] ৮৬7৯1 
অধ্যায়-২৬১ : শহিদের ওপর জানাযার নামায 

এ AB ৮১ ale dl এ hl এ প্র ৮0৯৭1 ০2 9৩) Oho 5 Ag ৮১৩৬ ১৪4৮৫ 
5 ES 4 এজ ax 155০৬ dil ৬৮ gd এ ৪০৩ ৬ এ 06S Ny 
MAb ৬৮ ০৩9 এ লি ৩ Hel BEG এ লেক) তিক ডিল ০০৪ ale di ০ পরে ০ 
এ 05 83৮6 1১০০৬ ঝা ৪৮০ তা এ LL লিড 2 Os 5:0৩ এ! 3585 ০৬ এ$ 
ও) এ 4৯৪ 5:06 এ| ৪৮৪ 06 1৯ 5:00 153 ale এত চিক এ 
এ Gas 010 i 0৯১6 ০86 পল এপ এ 93 Ch এ ৬9 Of se এ 
এ ০৭০১ ale dil এপ পর Gl dl IG ৬ 1১৮৮ © SO 15 এ 
9825 এ 3০:0৬ ক 146 ১ A lng ০৬ dil এ. (৫ 0& 9৬ Es ঢ 
৬৯৪ ০৩৬ 4০ এ 54 7৮০১ ale di ৬৮ পা হি ৪১৮০১ ০৬ ও1 এত ভর 
95১,40১ এত এ Uf দিতি 038 আপন ও লি EF এ ৯ ০0 ৫৯০ tp ০৮ 

eee 6১৮১ 3৬19 ভন 
৭৮৪ । হযরত শাদ্দাদ ইবনুল হাদ রাযি. থেকে বর্ণিত, একজন গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট এসে ঈমান আনল এবং তীর অনুসরণ করল । আমি আপনার সঙ্গে হিজরতকারী 
অবস্থায় অবস্থান করব । তখন তিনি তার কিছু সাহাবিকে তার ব্যাপারে (খেয়াল রাখতে) ওসিয়্যাত 
করলেন । এক যুদ্ধে গনিমত স্বরূপ কিছু বন্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তগত হল। 
তিনি সেগুলো বন্টন করলেন এবং ওই সাহাবিকেও দিলেন । তিনি সাহাবিদের উট চরাতেন-এ জন্যে তার 
অংশ তার সাথীদের কাছে দিলেন । যখন তিনি আসলেন তারা তার নিকট সেটা পৌছালে তিনি জিজ্ঞেস 
করলেন, এটা আবার কী? তীরা বললেন, তোমার অংশ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তোমাকে দিয়েছেন । তিনি এগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস 
করলেন, এটা কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমি তোমার জন্য বন্টন 
করে দিয়েছি । তখন তিনি বললেন, এ জন্যে আমি আপনার অনুসরণ করিনি, বরং আমি আপনার 
অনুসরণ করেছি এ জন্যে, যেন আমি এখানে (স্বীয় গলদেশের প্রতি ইঙ্গিত করে) তীরবিদ্ধ হয়ে শহিদ 
হতে পারি এবং জান্নাতে প্রবেশ করতে পারি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 
যদি আল্লাহর নিকট সত্যি বলে থাক তাহলে আল্লাহ তোমার এই আশা বাস্তবায়িত করবেন । অল্প কিছুক্ষণ 


পর তারা শক্র নিধনে ঝাপিয়ে পড়লেন । অতপর তাঁকে রাসূলুল্লাহ স্থাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সামনে আনা হলে দেখা গেল যে, ঠিক ওই স্থানেই তীর বিদ্ধ হয়েছে যেটার প্রতি তিনি ইঙ্গিত 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩৬০ 


www.almodina.com 


করেছিলেন । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ কি সেই ব্যক্তি? 
সাহাবিগণ বললেন, হ্যা । তিনি বললেন, সে আল্লাহর নিকট সত্যি বলেছিল, এ জন্যে আল্লাহও তার আশা 
সত্যি বাস্তবায়িত করেছেন । অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বীয় জুবক্ষা ছারা 
কাফন দিলেন এবং তাকে সামনে রেখে জানাযার নামায পড়লেন । তার জানাযার নামায আদায়কালে যা 
প্রকাশ পাচ্ছিল মানে শুনা যাচ্ছিল তা হল: ইয়া আল্লাহ! তোমার এই বান্দা তোমার রাস্তায় মুহাজির 
অবস্থায় বের হয়েছিল । এখন সে শাহাদাত বরণ করেছে, আমি তার সাক্ষী হয়ে রইলাম ৷ (সুনানে 
নাসায়ি, শারহ মাআনিল আসার; তাহাবি) 
৮৩০৪ ০৮৯০০ ০০০ এ & ০ di ০১5০8 :এ৩ xe এ dl ৩১ 2৩ of ‘VAS 
০০১ 4১5৮3 ৮৮ ঝা ৩০ di 0৮) 5 Std এ এ al ul 3৯) 4৩ Ju ০ 
Lad 8১০ দল তি ০৮৭ এত G3 ০০০৭] op dy JB ৮০ এ ১৮ ১ গ) 
০০) ভিজ 123 রত eb হে ০০০ 
৭৮৫ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, (উহুদ যুদ্ধে) লোকজন যখন ফিরে আসছিলেন 
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামযা রাযি.কে পেলেন না। তখন এক ব্যক্তি 
বললেন, আমি তাকে ওই গাছের নিকট দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে 
এলেন । যখন তাকে দেখলেন এবং তার অঙ্গবিকৃতি করা হয়েছে- তা প্রত্যক্ষ করলেন তখন তিনি ফুঁপিয়ে 
ফুঁপিয়ে কাদলেন। অতপর একজন আনসারি ব্যক্তি দীড়িয়ে তার (হামযার) উপর একটি কাপড় 
রাখলেন । তারপর হামযাকে নিয়ে আসা হলে তিনি জানাযার নামায পড়েন । এরপর সকল শহিদকে নিয়ে 
আসা হল । (মুসতাদরাকে) হাকিম এ হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন। 
০৮ ০০ a of Ll ০৪৬৪ ৬৫ ৯০৪ ১৬৪ ৬৫:০৮ PUD ১৬০ ১ VAT 
৩৮ ৩6 ০৯৭ CL এআ ol ৮ চলা ঠা ০৪ এ এ ৩৮১ ১৮৮ 
৬৮ ০৩৭ ০৭9৯০ গতি 8৮ ০০4১০ ডা ৩০ এ &৮% এ of এ) ১895 
৯০ ০৮০১০৬ ale এত ৬৪৪9৮ ৪০১০৪ ০০এএ i & 
৪ এ খা ৩৮১ ১০৮৮ 081৮9 59০ পেন ০৪ Bl jas 92১ 
৭৮৬ । “মুসনাদে আহমদ'এ রয়েছে: আমাদের নিকট আফফান ইবনে মুসলিম বর্ণনা করেছেন , তিনি 
বলেন আমাদের নিকট আতা ইবনু সায়িব শা'বি'র সূত্রে হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণনা 
করেছেন যে, উহুদ যুদ্ধের দিন মুসলমানদের পেছনে মহিলারা ছিলেন । তীরা আহত মুশরিকদের ওপর 
চূড়ান্ত আঘাত হানতেন ৷ ...... (শেষ দিকে বলেন) তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হামযা রাযি.কে রাখলেন । তখন জনৈক আনসারিকে নিয়ে আসা হলে তাকে হামযার পাশে রেখে 
জানাযার নামায পড়লেন । অতপর ওই আনসারিকে তুলে নিলেন এবং হামযাকে স্বস্থানে রেখে দিলেন । 
এভাবে সেদিন তার ওপর সত্তরবার জানাযার নামায পড়া হয়েছে। (মুসনাদে আহমাদ) আবদুর রাযযাক 
হাদিসটি শা'বি'র সূত্রে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন এবং ইবনে মাসউদের কথা উল্লেখ করেননি । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩৬১ 


www.almodina.com 


9.৭ 


৬): 
০৫ কা ঠ SU ছা সি 
অধ্যায-২৬২ * শহিদকে তার রক্তসহ দাফন করা হবে, 

এ৪ Exh 4০১ এ 25১০ এ ৭48) পল) এ ক এ di wy Hi oF VAY 
-৯/১% ৭১১ 7৮১ tle di ৬৮ dil 059 (56৮) ৬ ভে al 
৭৮৭ হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, জনৈক ব্যক্তি বুকে কিংবা গল তীরবিদ্ধ হয়ে 
শাহাদাত বরণ করেন । তো যেভাবে ছিলেন সেভাবেই তার কাপড়সহ কবরে ঢুকানো হল তখন আমরা 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম ৷ (সুনানে আরু দাউদ 


2১১9 ios le &। এ dil 055 এড UG ৬ Js & ৬০১ Ll cn ds ৮০৮, 





নি 5৩ নার বব NR Yk Ts wT দি 
by 5১১41 85 49 ALBA এ | এল এ নি ও আল এ বউ 


ভাজ 09) ah 
৭৮৮ । হযরত আবদুল্লাহ ইবনে সা'লাবা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদেরকে (শহিদদেরকে) তোমরা তাদের রক্তসহ ঢেকে (দাফন করে) 
দাও । কেননা, আল্লাহর রাস্তায় লাগা প্রত্যেকটি ক্ষতই কিয়ামতের দিন রক্তপ্রবাহিত অবস্থায় আসবে । রং 
হবে রক্তের, কিন্তু ঘ্রাণ হবে মিশকের ঘ্রাণ । (সুনানে নাসায়ি) 
SB ৩6 ০০4০3 ale dl le গ্রে 0০৪ Jos & ৩৪১ LAS on das ০০ 45৭ 
Ou) ৬ ৮92১ 16৮১১ 65৫ ৮৯০ ০১৯ cle Logs 4:45 bl 
৭৮৯ । হযরত আবদুল্লাহ ইবনে সা'লাবা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
উহুদ যুদ্ধের শহিদদের দেখে ইরশাদ করলেন, আমি তাদের জন্যে সাক্ষী ৷ তাদেরকে তাদের ক্ষত ও 
রক্তসহ ঢেকে (দাফন'করে) দাও । (মুসনাদে আহমাদ) ১ 
SINUS এ এ! তা YS ০৪৭ 
অধ্যায়-২৬৩ : শুধু প্রথম তাকবিরের সময়ই হাত উঠাবে 
5১ SE IS ০৮০ ale dil এ 159০৬ :০৪ dis ঞ ৪৯১ 5০০৯ পা of VA 
ELAN Cpl এপ ওক 8০১ কও J ৬4৭ 
৭৯০ | হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাযার 
নামাযে তাকবির বললেন । তো প্রথম তাকবিরে উভয় হাত উঠালেন এবং ডান হাত বাম হাতের উপর 
রাখলেন । (সুনানে তিরমিযি) 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৬২ 


www.almodina.com 


নত 
৩6 4৬ BH ০৩ ০৮১ ale & ৬৩ পেটা ঢা ২ dis dl ৬৯১ nls ০1০৪ ৬৭) 

০৪ ৩ এ) ol) Sy তে হও 00 এ 20৬] 
৭৯১ । হযরত ইবনে আবক্ষাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার 
নামাযে শুধু প্রথম তাকবিরে হাত উঠালেন, পুনর্বার উঠাতেন না। (সুনানে দারাকুতনি) এবং তিনি এ 
ব্যাপারে নিরব থেকেছেন । 
প্রাসঙ্গিক আলোচনা: জানাযার নামাযের প্রথম তাকবিরে হাত ওঠানোর ব্যাপারে কারো দ্বিমত নেই । তবে 
পরবর্তী তাকবিরগুলোতে হাত ওঠানো হবে কি না- এ বিষয়ে মতানৈক্য রয়েছে। ইমাম আবু হানিফা ও 
ইমাম মালিক রাহ.র মতে হাত ওঠাবে না আর ইমাম শাফিয়ি ও ইমাম আহমাদ রাহ.'র মতে ওঠানো 
হবে । এখানে মূল বিষয় হচ্ছে, যাদের মতে নামাযে তাকবিরে তাহরিমা ছাড়া অন্যত্র “রাফয়ে ইদায়াইন' 
নেই তাদের মতে জানাযায়ও নেই আর যাদের মতে তাকবিরে তাহরিমা ছাড়াও “রাফয়ে ইয়াদাইন' আছে 
তাদের মতে এখানেও হাত ওঠানো হবে । এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাযি.'র হাদিসটি আমাদের 
পক্ষে স্পষ্ট দলিল এবং এই বর্ণনার সমর্থন করছে পরবর্তী ইবনে আবক্ষাস রাযি.'র হাদিস। আল্লামা 
যাফার আহমাদ উসমানি রাহ. তদীয় 'ইলাউস সুনান'-এ আবু হুরায়রা রাযি.'র ওই হাদিসগুলোর সনদ 
নিয়ে আলোচনা করে প্রমাণ করেছেন যে, এটা হাসান হাদিসের স্তরের চেয়ে নিয় মানের নয় । 
ইসতি'নাস: আল্লামা ইবনে হাযম যাহিরী রাহ. (৪৫৬ হি.) বলেন, “জানাযার নামাযে শুধু প্রথম 
তাকবীরের সময়ই হাত উঠানো হবে । কেননা, অন্য কোন তাকবীরের সময় হাত উঠানোর স্বপক্ষে কোনো 
নস তথা কুরআন- সুন্নাহর দলিল-প্রমাণ নেই । হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. হযরত আব্দুল্লাহ 
ইবনে আবক্ষাস রাযি. ইমাম আবু হানিফা ও সুফিয়ান সাওরী রাহ. প্রমুখ এই মতামত ব্যক্ত করেছেন” । 
(আল মুহাল্লা, ৫/৮৯) 

১401 LLY G91: LL YE 
অধ্যায়-২৬৪ : বাদশাহ জানাযার নামাযের ইমামতির অগ্রাধিকার প্রাপ্ত 
0 ঞ 2৮০ WL এও 4১ 

ইমাম মালিক রাহ.ও একই মত পোষণ করেছেন । 
| dl ৪০১ pill টে জে FS Lge dis dil ৩০১ পে onl 02৭ 083) 0 vay 
01) Hm 05১ ৮৬০ 4035 245১ gs dos dil ৬১ 96 0 ৮০০৭ ০৬ এ 
৭৯২ । বর্ণিত আছে, যখন হাসান ইবনে আলি রাযি. মারা গেলেন তখন হযরত হুসাইন ইবনে আলি রাযি. 
হযরত সাঈদ ইবনুল আস রাযি.কে ইমামতির জন্যে আগ বাড়িয়ে দিলেন এবং বললেন, সুন্নাত (এর 
দাবি) না হলে আমি আপনাকে আগে দিতাম না। সাঈদ তখন মদিনার গভর্নর ছিলেন । (মুসানাফে 
আবদুর রাযৃযাক) 


হানাফিয়্যাহ # ৩৬৩ 


www.almodina.com 


Sul 1১৮ ৪ :০৪-৭০ 
অধ্যায়-২৬৫ : জানাযা বহন করা 
0৮ এড 66০ EF 0 ০ Jos ও ৬০১ ১৮০ 0 খেল এড 20৩ HEE গো ০ NAY 
dr ০ ৩15) ৪ sb 3) tb 5 ৩ Fe Ll ০4৬ 04 221 চা 
রি ১৬) BLS এক 0০% Bly 
৭৯৩ | আবু উবায়দা থেকে বর্ণিত তিনি বলেন, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. বলেছেন, যে 
জানাযার সাথে চলে সে যেন খাটিয়ার প্রত্যেক দিক দিয়েই বহন করে । কেননা, এটা সুন্নাত । তারপর 
ইচ্ছা হলে বাড়তি সওয়াবের কাজ করবে আর চাইলে ছেড়ে দিতে পারবে । (সুনানে ইবনে মাজাহ) এর 
সনদ,জায়্যিদ মুরসাল । (আসারুস সুনান) 
১৪ এ ১ জরি চা জজ টা চিএ ৮০ UE xe এ dl ৩৮১ ৪১১৭] এ ০৪ 4৭ 
০০১৫১০৭১৫০০) এ ক Gf on Sag 4১ এ ও FE 09 day 5) ৮0০৫ 
sy 
৭৯৪ । হযরত আবুদ দারদা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, জানাযার পূর্ণ সওয়াব হল ঘর থেকে পেছনে 
পেছনে চলা, চারই কোণ দিয়ে বহন করা এবং কবরে মাটি ঢালা । (মুসান্নাফে ইবনে আবি শায়বা) এর 
সনদ শক্তিশালী মুরসাল । 
১9 al feu 82৭ এপ Il ৮20৩ Hf ০০৪ এএ dil ৩০১ ১১৮৮ 2 di As ৩০ ৬৭5 
OBS AES ও 359 03) 
৭৯৫ । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, সুন্নাত হল খাটের চারই পাশ 
দিয়ে বহন করা । (কিতাবুল আসার; ইমাম মুহাম্মাদ) 
2) ls এনা LL এ মু 
অধ্যায়-২৬৬ : জানাযার পেছনে চলার ফযিলত 
ly) SEL রুল ২) ০৬ ৩৮ 9 ale dil ৪৮ dl 0১৯১ ৬৫৮ UB ৮১৬ ০৪ VAN 
Ee or 85543 dt pus 
৭৯৬ ৷ তাউস। রাহ, থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত 


জানাযার পেছনেই চলেছেন । (গ্ুসারাফে আবদুর রাষয্যাক) সনদের বিচারে এটি একটি সহিহ মুরসাল 
হাদিস । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ # ৩৬৪ 


www.almodina.com 


০৮১৬ ০০১ ০৪3 কক BEF UG ০5 এ dil ৬০১ SH এ ৩৯৮৬০ ০০ NAV 
569৩ 1 abl SEs Olay BLE Ul এ এ এ ০৪ ile ০১ gall 
1৮64) এএ। ৩০ ডল ৪০ ais ভন সান ০৮ Wie এ 3৩৪ আ এ এ৪ 
ee 25০৭১ 3.3 000 ৬৪ 92১45 ৪1১৮0 
৭৯৭ । আবদুর রাহমান বিন আবযা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জানাযায় ছিলাম, আবু বকর 
ও উমার জানাযার সামনে চলছিলেন আর আলি পেছনে চলছিলেন। আমি আলিকে জিজ্ঞেস করলাম, 
আপনাকে দেখি জানাযার পেছনে চলছেন আর তাঁরা উভয় সামন দিয়ে চলছেন? আলি বললেন, তাঁরা 
উভয়ে জানেন যে, জানাযার সামনে চলার তুলনায় পেছনে চলার এমন ফযিলত, যেমনটা একাকি নামায 
আদায়ের চেয়ে জামাতে আদায় করার ফযিলত । তবে তারা লোকদের ওপর সহজ করতে চাচ্ছেন। 
মুসানাফে আবদুর রায্যাক, শারহু যাআনিল আসার; তাহাবি) এর সনদ সহিহ । 
ওঠ এ+ 0৫ :এ এড Buf OF ogee Jos di ৬৮১ PW ০3০৯৪ 0 Bl Ls ০৮ NAA 
টপ Bly এও জো ও Soph 9১১ কস জ ৬৪৮১ ৪৫৯ 48১৯ 
৭৯৮ । হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি, থেকে বর্ণিত, তার পিতা তাঁকে বললেন, তুমি 


জানাযার পেছনে থাকবে; কেননা অগ্রভাগ হচ্ছে ফিরিশতাদের জন্যে আর পেছন হচ্ছে মানুষের জন্যে । 
(মুসারাফে ইবনে আবি শায়বা) এর সনদ হাসান । 


Sj BLD Es SU YAN 
অধ্যায়-২৬৭ : জানাযার জন্যে (সম্মানার্থে) দাড়ানোর বিধান রহিত হয়ে গেছে 
৩৬১ ৯4৬ তার ৪৪ Eo Sf GE ELI pol 95৮৮৮ 01: ০৫ ৬৪০ ০৪ ৭৭ 
৬০৮ lly এ তে কও play ale dl slo di 05) & 9৬] 9৩ ৬ ০৯৮ ৬ Jus di 
44৮430৩০০০৩ BU 35 098) এ) ০৪ 985 SY aS 
৭৯৯ । নাফি' বিন জুবাইর থেকে বর্ণিত, মাসউদ ইবনুল হিকাম রাযি. তাকে বর্ণনা করেছেন যে, তিনি 
হযরত আলি ইবনে আবি তালিব রাযি.কে জানাযার ব্যাপারে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম (প্রথমে) দীড়াতেন, অতপর তিনি বসে থাকতেন। নাফি' বিন জুবাইর ওয়াকিদ 
ইবনে আমরকে খাটিয়া রাখা না পর্যন্ত দাড়িয়ে থাকতে দেখে ওই হাদিসটি বর্ণনা করেন। (সহিহ মুসলিম) 


৮৮০4০ Jos di ৬১ Sb এ 0০৪৪০ BIN ৫ ০৫ ১১৮ ০ ৮১ Ate 

EUS lw ৮ 0 500 এ BLAU UA ০৮০ ale dil এ day IS 2455 ৯৯১ ৪১৫ 

৮৮১০১ EF উ০এ০ এ ৬৮03 ৪১০৪) সা 93১ ৮১৪ Uy 
আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৬৫ 


www.almodina.com 


৮০০ । এবং তিনি মাসউদ ইবনুল হিকাম আয যুরাকি থেকে বর্ণনা করেন, তিনি হযরত আলি ইবনে আবি 
তালিব রাষি.কে কুফার রাহবায় বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 
জানাযার ক্ষেত্রে (খাটিয়া দেখলে) দাড়িয়ে যাওয়ার আদেশ করতেন । অতপর তিনি নিজে বসে থাকতেন 
আর আমাদেরকেও বসার নির্দেশ করলেন । (মুসনাদে আহমাদ, শারহু মাআনিল আসার; তাহাবি, আন 
নাসিখ ওয়াল মানসুখ; হাযিমি) এর সনদ সহিহ। 
১৬] pS ১১ BAL GS ৪ 
অধ্যায়-২৬৮ : দাফন ও কবর সংক্রান্ত কিছু বিধান 5 
০৬ play le ও ৬৮০ Lod GF এড ae Jw dil ৪৮১ এএ৮ ০০৪০৪ 51 
099 oS Gen LYE Lng ৬৪৪ ও এন 19৩ ET চাও এ ০৯১ ile 
Bly ৬১০) হও 0103১7০5০০৮ dil ০ ৫015০ ০৬০৫ ৮৮০ Fd ৮৮ 
৮০১ । হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইস্তি 
কালের পর সেখানে দু'জন কবর খননকারী ছিল: একজন বগলি কবর খনন করতেন আর অন্যজন 
সন্দুকি কবর তখন সাহাবায়ে কেরাম বললেন, আমরা আল্লাহর নিকট কল্যাণ প্রার্থনা করি এবং তাদের 
কাছে লোক পাঠাই যিনি পেছনে পড়বেন আমরা তাকে ছেড়ে দিব । তাদের কাছে পাঠানো হলে বগলি 
কবর খননকারী আগে আসলেন । ফলে তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্যে বগলি 
কবর খনন করলেন । (সুনানে ইবনে মাজাহ) এর সনদ হাসান । 
ws Jos dil ৬৮) ১ on dil ২৪ ale sat 0 SEN ০০:0০ ০৮৮৭ ঞো of AY 
idly 4517009১১১৪ ০13১ AE ০1৯ Uy 7 05595 ০ চা ৫৯ SS ale এ 
৬০০৮ ১১৭ Gy 
- ৮০২ । আবু ইসহাক থেকে বর্ণিত তিনি বলেন, হারিস ওসিয়্যাত করে গেছেন আবদুল্লাহ ইবনে যায়দ 
রাযি. যেন তার জানাযার নামায পড়ান । সুতরাং তিনি নামায পড়ালেন অতপর কবরের পায়ের (পিছনের) 
দিক থেকে ঢুকালেন এবং বললেন, এটা হচ্ছে সুন্নাত । (সুনানে আবু দাউদ) বায়হাকি বলেন, এর সনদ 
সহিহ । 


৬৩6০0 419৫ oles ale & এ০ GH Blige Gia Bt ০৯১ 2৮ ০৪ ৮ AT 

০৮৮ inl 4০০5 ০১শাও ১5902) dl ০১১০৮ ley Ss ৭৪ এ 
৮০৩ । হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
মৃতব্যক্তিকে যখন কবরে রাখতেন তখন বলতেন, &৷ 4১.) ২. ০৮ 5 এ৷ = “আমি আল্লাহর নামে এবং 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৬৬ 


www.almodina.com 


রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)'র সুন্নাত-তরিকা অনুযায়ী (এই মাইয়্যিতকে কবরে রাখছি)। 
(সুনানে আবু দাউদ) ইবনে হিবক্ষান হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন । 

৮৮ এ ০৩ ৪ Jos dl ৩১ ১০৪০ af on Ms bf ০5) এ ০ ১৬০ ০১০৬ ০৪ Ae 
2৪ & ৩৮০ &155% ০ ৮৪০৩০ Gl 261950৭৬139 ০ Cha gd 


০ 03) 415) 
4 ৮০৪ । আমির বিন সা'দ বিন আবি ওয়াক্কাস থেকে বর্ণিত যে, সা'দ বিন আবি ওয়াক্কাস রায. তার 
৯৯, মৃত্যুপূৰ্ব অসুস্থতার অবস্থায় বলেন, তোমরা আমার জন্যে বেগলি) কবর খনন করবে এবং কাচা ইট 
১ বসাবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে করা হয়েছে। (সহিহ 
স্লিম) - 


93১ Ed ৮) ale | le ভা 28 Sly ff xe Jus di ৪০১ ১৮ ০৬৯ ০ ৪৭০৪ 
ol 
৮০৫ । হযরত সুফয়ান আত তাম্মার রাযি. থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর কবর কুঁজো দেখছেন । (সহিহ বুখারি) 
সনদ পর্যালোচনা: হযরত সুফয়ান আত তাম্মার রাহ. ৷ বিশুদ্ধ মতানুযায়ী তিনি হচ্ছেন সুফয়ান ইবনে 
দিনার আল উসফুরি আল কুফি। তিনি আকাবিরে তাবিয়ির মধ্য থেকে একজন । তিনি সাহাবিদের যুগ 
পেয়েছেন; তবে কোনো সাহাবি থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন বলে প্রমাণিত নয় । 
85) পচ ৫০ ৮০১ ale dil এ & 0৯১ ঠা ৪ Jos dl ৪৮১ 5১১১ এ ০৪৪১৭ 
ns 3 2313 % only be onl 9) 050 al) J ০০ ale od এনা 5 তা 
৮০৬ । হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির 
জানাযার নামায পড়লেন, অতপর তার মাথার দিকে তিনবার মাটি ঢাললেন। (সুনানে আবু দাউদ, ইবনে 
মাজাহ) এর সনদ সহিহ । 
7806 এ ৬৪৬৫ ly :508 tgs Jos dy ৪৪৬ ৬০ ৬৪৪ UG ৮০৪] ০৪১৬ 
2 ৪১৩ ০৮ এ] ০৪৫ Lge Jw dr ৬৯১ 4৮০০১ tng le dl এত di ০১০১ 
“১০ ৬১০১০) ১০531 62১০৯ Lo all ০৮ ২3০০ 39) 5543 
৮০৭ । কাসিম থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আয়িশা রাযি.র নিকর্ট প্রবেশ করে বললাম, মা! 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তীর সাথীঘ্রয়ের কবর আমাকে খুলে দেখান । তখন তিনি 
আমাকে তিনটি কবর কুলে দেখালেন যেগুলো না খুব উঁচু ছিল আর না একেবারে সমতল ছিল, বরং 
আরসায়ে হামরার উপত্যকার ন্যায় কিছুটা টান টান করে রাখা ছিল। (সুনানে আবু দাউদ) এ সনদে 
একজন মাসতুর (অজ্ঞাত) রাবি রয়েছেন । 


হানাফিয়্যাহ % ৩৬৭ 


www.almodina.com 


“le di এ. ঞ dy ২৫৪ এ ঠা ZEN এ 0০ ঠা জা ৩৮ এ ০ foo ৩৪ ASA 
৮ 7৮৮ Bly ভিলা) ০৯ on 3১৫০9 
৮০৮ । জাফর ইবনে মুহাম্মাদ তার পিতা থেকে বর্ণনা করেন যে, কবরের ওপর পানি ছিটানো রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগেও ছিল ৷ (আস সুনানুল কুবরা; বাইহাকি) সনদের বিচারে এটি 
একটি শক্তিশালী মুরসাল হাদিস । 
৩ এপ E233 লিসা এআ 28 ৩৪ (০ ০০3 tle dil এ পে 0 লা ০৮ ০০ 4১৭৭ 
.১ 07৮ 5০4) gill 93 
৮০৯ । একই সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইবরাহিমের কবরের ওপর 
পানি ঢেলেছেন এবং তার ওপর কিছু পাথর রেখেছেন । (মুসনাদে ইমাম শাফিয়ি) সনদের বিচারে এটি 
একটি জায়্যিদ (ভালো তথা বিশুদ্ধ) মুরসাল হাদিস । 
৩০ am এত ৬০১ গলা 2 এড (0 043 এল dil এ প্র ঠা এ ০ ৭৪১ 4১, 
4১৯3 ওলা oly) FE 98 878 85১ Lo al ৮৮ 
৮১০ । একই সুত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের ওপর পানি ঢেলে 
আরসার কিছু পাথর রাখলেন এবং কবরকে এক বিঘত পরিমাণ উুঁচু করলেন । (আস সুনানুল কুবরা; 
বাইহাকি) মুরসাল হাদিস । 
এগ alas 01055 ৭০ ঞ lo 1 059 ৬৫ 05 ০৪ Jos dl ৬০১ ne ৬৪ AYN 
একি 93১ এ এ 09০৮ WY by 
৮১১ । হযরত জাবির রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর 
পাকা করা থেকে, তার ওপর বসা থেকে এবং তার ওপর ঘর নির্মাণ করা থেকে নিষেধ করেছেন । (সহিহ 


মুসলিম) 
০৮ EB 9৮০3 ale dil ৬৮ HON UG এ Jos di ৬৯১ ০৬৬ 9 ০৮৪ ০3 ANY 
১১১৮১ UCL ওমা ag Cost এ 1505 রসি 1১০৮০। UU ale Uy না 9৮ 
জা 25০) 
৮১২ । হযরত উসমান বিন আফফান রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম মৃত ব্যক্তির দাফন থেকে ফারিগ হয়ে তার পাশে দীড়িয়ে বণতেন, তোমরা তোমাদের ভাইয়ের 
জন্যে ক্ষমা প্রার্থনা করো এবং তার অবিচলতা প্রার্থনা করো; কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে। 
(সুনানে আৰু দাউদ) হাকিম হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন । 


আদিল্লাতুল হানাফিয়্যাহ ₹ ৩৬৮ 


www.almodina.com 


এ] 08813 Cool ঢা] 5955 55৭ 
অধ্যায়-২৬৯ : মৃত ব্যক্তির জন্যে কুরআন তিলাওয়াত এবং তার জন্যে ক্ষমা প্রার্থনা করা 
1 গত এত এ Eel এও এ UG af ০৪ Ed on Dl on oF Jie ৩৪ ANY 
BOA 6 2 ad day te leg di os 335 Sb ৪৪ SY এ পরও Eas 
5 558 ৮০3 ale dl 2 Bday ৩৯০ SE ৭৬০০ SES ০০ ৬৭১৬ | 
৬৮৮ Bly পে এ) ১ sll oly) 
৮১৩ । আবদুর রাহমান ইবনুল আলা ইবনুল লাজলাজ তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন, আমার 
পিতা আবু খালিদ আল লাজলাজ আমাকে বললেন, হে আমার ছেলে! আমি যখন মারা যাব তখন তুমি 
আমার জন্যে (বগলি) কবর খনন করবে । আর যখন আমাকে কবরে রেখে দিবে তখন বলবে, $ & = 
| ১৯৭১ ৮ ০৮ অতপর আমার ওপর মাটি ঢালবে । তারপর আমার মাথার নিকট কুরআনের প্রথম ও 
শেষ সূরা তিলাওয়াত করবে; কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একথা বলতে 
শুনেছি। (তাবারানি) এর সনদ সহিহ । 
ale dl ৬৮০ dl 055) Le od bn UE 4 Joo dil ৬৪১ ৬৭৪৮৭ আন ঞো oF ANE 
এ এ A ও ভা সত Ed ০৮98 UG ols ও ৮ ০৯১ tsb ১০৮৪ 
এ ১ oy lena ০ ৬৯৫৪ 540 off ১০১১ agile ৪১০০ UU ৫ ৮৪৮ 
লও 013১0১319১১ Logie 050 ০31 oy 
৮১৪ । হযরত আবু উসাইদ আস সায়িদি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বসা ছিলাম ইতোমধ্যে বনু সালামার জনৈক ব্যক্তি এসে বললেন, আল্লাহ 
রাসূল! আমার পিতা-মাতার এমন কোনো সম্যবহার অবশিষ্ট আছে যা আমি তাদের মৃত্যুর পর তাঁদের 
সঙ্গে করতে পারি? তিনি বললেন, তাদের জন্যে দুআ করা, ক্ষমা প্রার্থনা করা, তাদের পরে কৃত অঙ্গীকার 
পূর্ণ করা, তাদের কারণেই যে সকল আত্মীয়তা সেগুলোর বন্ধন অটুট রাখা এবং তাদের বন্ধুদের সম্মান 
করা । (সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ) 
সাহাবি পরিচিতি : হযরত আবু উসাইদ আস সায়িদি রাযি. । আবু উসাইদ ইবনে মালিক ইবনে রাবিআ 
আল আনসারি । উপনামেই তিনি প্রসিদ্ধ । বদরসহ বিভিন্ন জিহাদে অংশগ্রহণ করেছেন । ৭৮ বছর বয়সে 
৬০ হিজরিতে অন্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন । বদরি সাহাবিদের মধ্যে তিনিই সর্বশেষ ইন্তিকাল করেন । 
৬) Gd লা Af by 71559 ale dl ৩ পে] UU I & 24০ ৪০৬ ৩৪ 5515 
ale Gin গল UES ৬০ (5০০ ০1৮৮ a এ তি 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৬৯ 


www.almodina.com 


৮১৫ । হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বললেন, আমার মা ... মারা গেছেন । আমার ধারণা তিনি যদি কথা বলতেন তাহলে 
সাদাকা করে যেতেন । আমি যদি তার পক্ষ থেকে সাদাকা দিই তবে তিনি কি এর সওয়াব পাবেন? তিন 
বললেন, হ্যা । (সহিহ বুখারি, সহিহ মুসলিম) 
প্রাসঙ্গিক আলোচনা: ----------- 
১52] 595) ৮১7৬, 
অধ্যায়-২৭০ : কবর যিয়ারাত 
৩৪ ৬ ৩৫৫ ০৮১ ৮ dil ৬৮০ dl 0১90 205 ০৪ Jos dl ৬৪১ 5৪০ ০৪ ৭ 
৮035৯058১৮1 59) 
৮১৬ । বুরাইদা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেছেন, আমি তোমাদেরকে কবর যিয়ারত থেকে নিষেধ করতাম, তবে এখন তোমরা কবর যিয়ারত 
করতে পারবে । (সহিহ মুসলিম) 
এ এ (১০৭ IB 500 ¢ dB 05735 JB AS 5 ge Joc dil ৬৮১ ৪৪৬ ০৪1৬ 
Md 2] এ) পিএ পাখা d লিপ) ০4405 9 ০ ১৬৪ 
০৮৮০১১০১৮১৫ 
৮১৭ । হযরত আয়িশা রাযি, থেকে বর্ণিত তিনি বলেন, আমি কীভাবে বলব আল্লাহর রাসূল? তিনি 
বললেন, বলবে: শাস্তি বর্ষিত হোক মুসলিম ও মু'মিন জনপদবাসীর ওপর, আল্লাহ তাআলা পূর্ববর্তী ও 
পরবর্তী সবার ওপর রহম করুন । আর আমরাও আপনাদের সঙ্গে মিলিত হব ইনশাআল্লাহ । (সহিহ 
মুসলিম) 4 
1১৮৮1175844) 46 dl ৪৮ ঞ ০350 9৬ 95 এ Joo dl 2) ৪৫০ FAA 
MY &। ০819১5403০০ on Jot এম pS le LN GG 45 Of ph এ 
৮ 03 eg এ 93১ AS এ &। ILS bir 
৮১৮ । হযরত বুরাইদা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
লোকদেরকে শিক্ষা দিতেন যে, তারা যখন কবর যিয়ারতে যাবে তখন বলবে, আপনাদের ওপর শাস্তি 
বর্ষিত হোক হে মুসলিম ও মুমিন জনপদবাসী! ইনশাআল্লাহ আমরাও আপনাদের সঙ্গে মিলিত হবো । 
আল্লাহ তাআলার নিকট আমাদের ও আপনাদের জন্যে ক্ষমা প্রার্থনা করছি । (সহিহ মুসলিম) 


হানাফিয়্যাহ # ৩৭০ 


www.almodina.com 


৮৮৮১ 4৩ ঝা এত জে ০৪ 505 ৯ 557৩1 
অধ্যায়- ২৭১ : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যিয়ারাত করা 
E75 0) 02 1155 le dil এ৮৩ dd) JE 206 gs এ এ ৬০) ০৯ ওঠ ৩৪ ANA 
১ 8১৮13 ০০2০3 Sly FED বেস) ও জপ) 203১ এও এ জগ 
৮১৯ । হযরত আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার কবর যিয়ারত করল তার জন্যে আমার শাফাআত জরুরি হয়ে 
গেল । (সহিহ ইবনে খুযায়মা, সুনানে দারাকৃতনি, আস সুনানুল কুবরা; বাইহাকি) এর সনদ হাসান । 
সনদ পর্যালোচনা: এ 
425 dl ৪০০ dl ০৮) 4০৩৩ ও J & UG ৮৪ Joo dl ৩১ 95১৭] ৬০৪ AY 
ie ১৩১৫১ HEU NY 50১৮ 0 ৩ OT এ ৫09৩৪ yim ১০৬০ এ ০3৪ ৯১3 
4) one এ এ ৭150 এ ঞ এপ BTS ভি এন এক) এ) SY 
এ 3৬৮৪৫) ৮৪১০ এ gs dis dl ৬৪) oddly উপ JHE এ এ 
54 adh mall ও 0০১ ০০৩ ঞ ৪৮ ঞ। 5০7 এ SSF Cs ৩৪ তল 0 ES 
০৬ এন ৩৪০০ ঠা dl ST & UB OF ০৪ cad ৩ GAN 85৮ Uj এ ols 
৩৫০ dl dmg এসএ 0 এগ UE 0৬৬ 2৬9 9930 dhl এ! 419 01 Lgl dG bf 
ভিড চর Gy এ) ৪ ৫ ৮০৩ এ dl এত | 0৯১ তা 1995 ০2৯১55 tp Fly 
এ UG ০১৮৮ ০৮ 09১ 4521 ৬১ ০ ৮০০১ tle dl ৬৮০ ঝা 05১ এম এত 5১) 
এ ১0 il 
৮২০ । হযরত আবুদ দারদা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, হযরত বিলাল রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন । তিনি তাকে বললেন, এ কেমন রূঢ়তা হে বিলাল! এখনো কি 
আমার সঙ্গে সাক্ষাতের সময় হয়নি তোমার হে বিলাল?! তিন চিন্তিত, ভীত-সন্ত্স্থ হয়ে ঘুম জাগলেন, 
এবং স্বীয় বাহনজন্তর ওপর আরোহণ করে মদিনার দিকে রওয়ানা হয়ে গেলেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর কবরের নিকট উপস্থিত হয়ে কাদতে লাগলেন এবং নিজ চেহারা মাটিযুক্ত 
করতে থাকলেন । ইতোমধ্যে হাসান ও হুসাইন রাযি. তাঁর দিকে এগিয়ে এলেন আর তিনি তাদেরকে 
টেনে নিয়ে চুমা দিতে শুরু করলেন । তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্যে 
মসজিদে নববিতে আপনি যে আযান দিতেন সেই আযান আমরা শুনতে চাচ্ছি। তিনি তা-ই করলেন । 
মসজিদের ছাদে উঠে সেই স্থানে দাড়ালেন যেখানে তিনি পূর্বে দাড়াতেন । যখন তিনি “আল্লাহু আকবার 
আল্লাহু আকবার” উচ্চারণ করলেন তখন মদিনা প্রকম্পিত হয়ে উঠলো । আর যখন “আশহাদু আল্লা 
আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৭১ 


www.almodina.com 





ইলাহা ইল্লাল্লাহ” তখন কম্পন আরো বেড়ে গেল । যখন “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ” বললেন 
তখন কুমারী মহিলারাও তাদের তাবু থেকে এল । আর লোকজন বলতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম পুণজীবিত হয়ে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরে ওই 
দিনের চেয়ে বেশি ক্রন্দনকারী নারী-পুরুষ কেউ দেখেনি । (ইবনে আসাকির) তাকিউদ্দিন আস সুবকি 
রাহ, বলেন, এটার সনদ ভালো তথা বিশুদ্ধ । 

সনদ পর্যালোচনা: এ ঘটনাটি আমাদের এতদঞ্চলে বিভিন্ন ওয়ায মাহফিলে উল্লেখ করা হয়ে থাকে । 
তাকিউদ্দিন সুবকি রাহ. এ হাদিসের সনদ বিশুদ্ধ বললেও অনেক নির্ভরযোগ্য মুহাদ্দিস ঘটনাটি ভিত্তিহীন 
বলে মন্তব্য করেছেন । হাফিয যাহাবি রাহ, (৭৪৮ হি.) বলেন, .১5০ + 5১ ১১৬-| (সিয়ারু আ'লামিন 
নুবালা, ১/২৫৮) হাফিয ইবনে হাজার রাহ. (৮৫২ হি.) বলেন, ৮৮১ ০ ২55 ৬৯ ঠ(লিসানুল মিযান, 
২/১০৮) আল্লামা সুযূতি রাহ. (৯১১ হি.) লিখেন, ৮৮। ৯২ ৬৯ ১ ৬ ০০3 (দেখুন: আল মাসনু' ফি 
মা'রিফাতিল হাদিসিল মাওযু', পৃ. ২৫৭-২৫৮) মূলগ্রস্থের টিকায়ও এ ব্যাপারে কিছু কথা পেশ করা 
হয়েছে, তাও দেখে নিন । 





আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৭২ 


www.almodina.com 


্রন্থপজি : 

ক আল কুরআনুল কারিম 

ক সিহাহ সিত্তাহ এবং অন্যান্য হাদিসগ্রন্থ 

ক্র আল আজওইবাতুল ফাযিলা; আবদুল হাই লাখনবি, টীকা: আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ, মাকতাবুল 
মাতবুআতিল ইসলামিয়্যা, আলেপ্পো, ৬ষ্ঠ সংস্করণ ২০০৫. 

কী আহসানুল কালাম; সরফরায খান সফদর, মাকতাবায়ে ইলমিয়্যা, সাহারানপুর, ভারত 

ফুঁ আহকামুদ দাআওয়াতিল মুরাওয়াজা ফি হাযিহিল আযমিনাতিল মুতাআখখিরা; মুফতি ফয়যুল্লাহ, 

ক আল আযকার; নববি, দারুল কলম আল আরাবি, ১ম সংস্করণ ২০০২. 

কট ইরওয়াউল গালিল ফি তাখরিজি আহাদিসি মানারিস সাবিল; নাসিরুদ্দিন আলবানি, আল মাকতাবুল 
ইসলামি, বৈরুত, ১৪০৫হি. 

প্র আল ইসতিযকার; ইবনে আবদুল বার, 

ক ইসআফুল মুবাত্তা বিরিজালিল মুআত্তা; জালালুদ্দিন সুযুতি, নূর মুহাম্মাদ কুতুবখানা, আরামবাগ, 
করাচি থেকে প্রকাশিত মুআত্তা মালিকের সঙ্গে যুক্ত 

ক ই'লামুল মুয়াক্কিয়িন; ইবনুল কায়্যিম, দারু ইহইয়ায়িত তুরাসিল আরাবি, বৈরুত 

ক আল ইলমা'; কাযি আয়া, 

ফ্ আল ইনতিকা ফি ফাযায়িলিল আইম্মাতিস সালাসাতিল ফুকাহা; ইবনে আবদুল বার, মাকতাবায়ে 

& আওজাযুল মাসালিক ইলা মুআত্তা মালিক; শায়খুল হাদিস যাকারিয়্যা, দারুল কলম, দামেশক, ১ম 
সংস্করণ ১৪২৪হি, - ২০০৩ঈ. 

& বাদায়িউল ফাওয়াইদ, দারুল কিতাবিল আরাবী, বৈরুত 

৷ বাযলুল মাজহুদ ফি হালি সুনানি আবি দাউদ; খলিল আহমদ সাহারানপুরি, 

ক বাসতুল ইয়াদাইন লিনাইলিল ফারকাদাইন; আনওয়ার শাহ কাশ্মির, আল মাজলিসুল ইলমি, ডাবেল, 
ভারত, ১৩৫০হি. 

ক তুহফাতুল আহওয়াষি শারহু জামিয়িত তিরমিযি; আবদুর রাহমান মুবারকপুরি, বাইতুল আফকার আদ 
দাওলিয়্যাহ, রিয়াদ, 

ক তাফসিরে ইবনে কাসির; ঈমাদুদ্দিন ইবনে কাসির, 

& আত তানকিহুয যারুরি; ----- 


৪ এখানে ওই সকল গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে যেগুলো থেকে সরাসরি কোনো তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ছাড়াও 
আরো কিছু গ্রন্থ দেখার সুযোগ হয়েছেঃ সবগুলোর নাম উল্লেখ করা যায়নি এবং সিহাহ সিত্তাহ কিংবা ওই পর্যায়ের 
গ্রস্থগুলোর নামও উল্লেখ করা হয়নি | 

আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৭৩ 


www.almodina.com 


ক রিসালাতুল উলফা বাইনাল মুসলিমিন; ইবনে তাইমিয়া, দারুল বাশায়িরিল ইসলামিয়্যাহ, আলেপ্পো, 
১ম সংস্করণ ১৪১৭হি. - ১৯৯৬. 

ক আর রিসালাতুল মুসতাতরাফা, দারুল বাশায়িরিল ইসলামিয়্যাহ, আলেপ্পো, ৫ম সংস্করণ ১৯৯৩ঈ. 

কী রাফউল মালাম আনিল আয়িম্মাতিল আ'লাম; ইবনে তাইমিয়া, 

ক আর রূহ; ইবনুল কায়্যিম, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১ম সংস্করণ: ১৪০২হি. 

ক যাদুল মাআদ, মাকতাবাতুল ঈমান, মিসর ১৪২০ হি. 

ক সুবুলুস সালাম; আমির ইয়ামানি, দারু ইহয়ায়িত তুরাসিল আরাবি, বৈরুত, ৪র্থ সংস্করণ: ১৩৭৯ হি. 

৷ সিলসিলাতুল আহাদিসসিস সাহীহা; আলবানি, 

ক সিয়ারু আ'লামিন নুবালা; যাহাবিঃমুআসসাসাতুর রিসালা, বৈরুত, ৭ম সংস্করণ ১৪১০হি. 

ঞ্ শারহু মুসলিম; নাওয়াওয়ি, দারুল আকিদাহ, 

ক সাফাহাত মিন সাবরিল উলামা আলা শাদায়িদিল ইলমি ওয়াত তাহসিল; শায়খ আবদুল ফাত্তাহ আবু 
গুন্দাহ, মাকতাবুল মাতবৃআতিল ইসলামিয়্যা, আলেপ্পো, ৭ম সংস্করণ ১৪২৪হি. - ২০০৩ঈ, 

ক উকুদুল জাওয়াহিরিল মুনিফা; মুরতাযা যাবিদি, এইচ এম সাঈদ কোম্পানী, করাচি 

ক ফাতহুল আল্লাম শারহু বুলুগিল মারাম; নওয়াব সিদ্দিক হাসান, বুলাক-মিসর, ১ম সংস্করণ ১৩০২ হি. 

ক ফাতহুল কাদির; ইবনুল হুমাম, মাকতাবায়ে রশিদিয়া, কোয়েটা, পাকিস্তান 

ক ফিকহুস সুন্নাহ; সায়্যিদ সাবিক, দারুল ফিকর বৈরুত, ৪র্থ সংস্করণ ১৪০৩ হি. 

ক ফায়যুল বারি শারহু সহিহিল বুখারি; আনওয়ার শাহ কাশ্মিরি, রাবক্ষানি বুক ডিপো, দিল্লি 

{& কিতাবুল উম্ম; ইমাম শাফিয়ি, 

ক কারওয়ানে যিন্দেগি; আবুল হাসান আলি নাদাবি, 

&) লিসানুল মিযান; ইবনে হাজার, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১ম সংস্করণ ১৪১৫হি. 

৷ মাজালিসে আবরার; সংকলন: হাকিম আখতার রাহ., 

€) আল মাজমু শারহুল মুহাযযাব; ইমাম নববি, 

& মাজমাউয যাওয়াইদ; নুরুদ্দিন হায়সামি, 

ক মাজমুউল ফাতাওয়া; ইবনে তাইমিয়া, মরক্কো 

ক আল মুহাল্লা; ইবনে হাযম, দারুল ফিকর, বৈরুত 

& আল মাদখাল ইলা উলুমিল হাদিস; আবদুল মালেক, মারকাযুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা, ২য় 
সংস্করণ ১৪২৮হিচ ২০০৭ঈ. 

ঞ আল মুদাওয়ানাতুল কুবরা, ----- 

রী মিরকাতুল মাফাতিহ শারহু মিশকাতিল মাসাবিহঃ মোল্লা আলি কারি, 

কট আল মাসনু' ফি মা'রিফাতিল হাদিসিল মাওযু'; মোল্লা আলি কারি, 

ক মাআরিফুস সুনান শারহু সুনানিত তিরমিযি; ইউসুফ বানূরি, এইচ এম সাঈদ কোম্পানী, করাচি, ২য় 
সংস্করণ ১৩৯৮হি, 

ক আল মুগনি; ইবনে কুদামা, 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৭৪ 


www.almodina.com 


ভ মুকাদ্দামা ইবনুস সালাহ; ইবনুস সালাহ, 

ক আল মাকাসিদুল হাসানা; আবদুর রাহমান সাখাওয়ি, 

ক মাকালাতুল কাউসারি; যাহিদ কাউসারি, দারুস সালাম, কায়রো, মিসর, ৩য় সংস্করণ ২০০৯ঈ. 
ক মানাকিবুল ইমাম আবি হানিফা; যাহাবি, মীর মুহাম্মদ কুতুবখানা, আরামবাগ, করাচি 

পর আল মাওযুআতুল কুবরা; আলি কারি, কৃদিমি কুতুবখানা, করাচি 

ক নাসবুর রায়া; জামালুদ্দিন যায়লায়ি, আল মাকতাবাতুল ইসলামিয়্যাহ, ১৩৯৩হি. 

$$ নুখাবুল আফকার; বদরুদ্দিন আইনি, কদিমি কুতুবখানা, করাচি, 

ক নায়লুল আওতার; শাওকানি, দারুল কিতাবিল আরাবি, বৈরুত, ১ম সংস্করণ ১৪২৪ হি. 


আদিল্লাতুল হানাফিয়্যাহ % ৩৭৫ 


www.almodina.com 


গ ভতগ ভভঠভভগভতিতিভিভিভিতিতি ভভভভঠভ555 © 


লেখকের প্রকাশিত দুটি বই- 
* হাদীস শাস্ত্রে ইমাম আবু হানীফা রাহ, 
* ইজতিহাদ ও ইমাম আবু হানীফা রাহ, 


আদিল্লাতুল হানাফিয়্যাহ & ৩৭৬ 


www.almodina.com 





